





প্রকাশনায় 
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট পরিচালিত 
আধুনিক প্রকাশনী 
২৫ শিরিশদাস লেন 
বাংলাবাজার, ঢাকা-১১০০ 
ফোন £ ৭১১৫১৯১, ৯৩৩৯৪৪২ 
ফ্যাক্স ৪ ৮৮-০২-৭১৭৫১৮৪ 


স্বত্‌ £ আধুনিক প্রকাশনীর 


আঃ প্রঃ ৪২১ 


১ম প্রকাশ 

শাওয়াল ১৪৩৪ 
ভাদ্র ১৪২০ 
সেপ্টেম্বর ২০১৩ 


বিনিময় £ ৩৩০.০০ টাকা 


মুদ্রণে 
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট পরিচালিত 
আধুনিক প্রেস 
. ২৫ শিরিশদাস লেন 
বাংলাবাজার, ঢাকা-১১০০ 


517/91013 97781074304 120) ৬০0180106 0% 101010119 14101)2]াঠা)20 
17801001 ২2118). চ00119160 0 4১100170110 01016851090171, 25 91111510095 
[0176, 34111902221, 1018৮8-1 100 


২২ 1 570075015 ৮ 98008190551) [51817210 17750110106. 
25 81101511085 [9176, 92118180222, 1010818-1 100. 


[106 1815 330.00 01719 





কিছু কথা ] 
কুরআন মাজীদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব । কিয়ামত পর্যস্ত যতো মানুষের 
আগমন, পৃথিবীতে ঘটবে সকলের জন্য এ কিতাবের বিধানই অনুসরণীয় তাই সকল 
মানুষ যাতে এ কুরআনকে বুঝতে পারে সেজন্য যেসব ভাষার প্রচলন পৃথিবীতে রয়েছে 
সেসব ভাষায় এ কিতাবের অনুবাদ হওয়া প্রয়োজন । ূ 
মহান আল্লাহ কুরআন মাজীদকে মানুষের জন্য সহজবোধ্য করে নাধিল করেছেন। 
সিইসি নি 


নী রে হিরন 
আছে কি কোনো উপদেশ গ্রহণকারী ?”-সূরা আল ক্বামার ঃ ১৭ 


সুতরাং কুরআন মাজীদকে গিলাফে বন্দী করে সম্মানের সাথে তাকের উপর না রেখে বরং 
তাকে গণমানুষের সামনে সম্ভাব্য সকল উপায়ে তুলে ধরে তদনুযায়ী ব্যক্তি, সমাজ ও জাতি 
গঠন করার মধ্যেই নিহিত রয়েছে মানব জাতির সার্বিক কল্যাণ। 


এ পর্যন্ত অনেক ভাষায় এর অনুবাদ হয়েছে। বাংলা ভাষায়ও এর বেশ কিছু অনুবাদ 
রয়েছে। তারপরও আধুনিক শিক্ষিতজনদের চাহিদা ও দাবির প্রতি লক্ষ্য রেখে আধুনিক 


প্রকাশনী এ মহান উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে গ্রন্থের কলেবর বৃদ্ধির প্রতি লক্ষ্য না 
করে পাঠকদের জন্য যাতে সহজবোধ্য হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। অনুবাদের ক্ষেত্রে 
পারিভাষিক পদ্ধতিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রতিটি লাইনের অনুবাদ সে লাইনেই 
সীমিত রাখার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তাতে পারিভাষিক অনুবাদের বিশেষত 
কোথাও কোথাও ক্ষুণ্ন হয়েছে। অতপর অনুদিত অংশের শব্দে শব্দে অর্থ প্রদান করা হয়েছে। 
| এরপরেই সংক্ষিপ্ত কিছু টীকা সংযোজিত হয়েছে। প্রতিটি রুকৃ'র শেষে সংশ্লিষ্ট রুকু'র 
শিক্ষণীয় বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। 


পৃথিবীর বিভিন্ন ভাষায় কুরআন মাজীদের অনেক ব্যাপক বিস্তৃত তাফসীর রয়েছে। 
এসব তাফসীর গ্রন্থের কিছু কিছু বাংলা ভাষায়ও অনূদিত হয়েছে। তবে আমাদের এ 
সংকলনের পদ্ধতি অনুযায়ী ইতিপূর্বে কেউ উদ্যোগ গ্রহণ করেছেন বলে. আমাদের 
জানা নেই। ওলামায়ে কেরামের জন্য সহায়ক অনেক তাফসীর গ্রন্থ রয়েছে। আমরা 
আধুনিক শিক্ষিত ও সাধারণ পাঠকদেরকে সামনে রেখেই এ ধরনের অনুবাদ-সংকলন 
প্রকাশের উদ্যোগ নিয়েছি। এ ধরনের অনুবাদের মাধ্যমেই তারা বেশী উপকৃত হবেন 
বলে আমাদের বিশ্বাস । কুরআন মাজীদকে গণমানুষের জন্য. অবাধ-উন্[ক্ত করে 
দেয়াই আমাদের লক্ষ্য ৷ কুরআন মাজীদের এ অনুবাদ-সংকলনে নিঙ্নে উল্লেখিত তাফসীর 
ও অনুবাদ গ্রন্থসমূহের সাহায্য নেয়া হয়েছে ঃ (১) আল কুরআনুল কারীম__ইসলামিক 
ফাউণ্ডেশন ; (২) মাআরেফুল কুরআন ; (৩) তালখীস তাফহীমুল কুরআন ; (৪) তাদাববুরে 
| কুরআন ; ৫) লুগাতুল কুরআন ; (৬) মিসবাহুল লুগাত। ] 





শব্দে শব্দে জাল কুরআন ৫৮০ রাবি রা জালা 


[টি কুরআন মাজীদের এ অনন্য অনুবাদ-স হকলনটির পাগুলিপি প্রস্তুত করেছেন ড রী 
মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। 

এ সংকলনের দ্বাদশ খণ্ডের প্রকাশ লগ্নে এর সংকলক, সহায়ক গ্রন্থসমূহের প্রণেতা 
ও প্রকাশক এবং অত্র সংকলনের প্রকাশনার কাজে নিয়োজিত সর্বস্তরের সহযোগীদের 
জন্য আল্লাহ্‌র দরবারে উত্তম প্রতিদানের প্রার্থনা জানাচ্ছি। 


পরিশেষে যে কথাটি না বললেই নয় তা হলো, মানুষ ভুল-ক্রটির উর্ধে নয়। আমাদের 
এঅনন্য দুরূহ কর্মে কোথাওযদি কোনো ভুল-ত্রুটি সম্মানিত পাঠকবৃন্দের দৃষ্টিগোচর হয়, | 
তাহলে তা অনুগহ করে আমাদেরকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ রইলো । 


আল্লাহ তাআলা আমাদের এ দীনী খিদমতকে কবুল করুন এবং মানবজাতিকে 
আল কুরআনের আলোয় আলোকিত করুন। আমীন। 


নগণ্য বান্দাহর হাতে তার চিরন্তন হিদায়াতের একমাত্র মহাগ্রস্থ আল কুরআনের এ 
বিশাল থিদমত নিয়ে তার এ বান্দার জীবনকে মহিমান্বিত করেছেন। দরূদ ও সালাম 
সকল নবী-রাসূল ও মুসলিম উম্মাহর চিরন্তন নেতা, খাতামুন নাবিয়্যিন, শাফিউল 
মুযনাবীন ও আফদালুল বাশার হযরত মুহাম্মদ সা.-এর উপর । আল্লাহ অশেষ রহমত 
বর্ষণ করুন তার পরিবার-পরিজন ও সাহাবায়ে কিরামের উপর । মহান আল্লাহর 
দরবারে এ বান্দাহর আকুল আবেদন এই যে, তিনি যেন তার এ নগণ্য বান্দার 
খিদমতটুকু-কে আখিরাতে তার নাজাতের উসীলা হিসেবে গ্রহণ করেন। 


আধুনিক প্রকাশনী বাংলাদেশের সন্ত্ান্ত প্রকাশনা সংস্থাগুলোর অন্যতম । মূলত এ 
ধরনের তাফসীর সংকলনের উদ্যোক্তা এ প্রতিষ্ঠান । আমি শুধু তাদের উদ্যোগকে কাজে 
পরিণত করেছি। প্রতিষ্ঠানের প্রকাশনা ম্যানেজার জনাব আনোয়ার হুসাইন সাহেবের 
পরিকল্পনা অনুযায়ী এবং তীর অক্লান্ত পরিশ্রম ও প্রকাশনা বিভাগের সাথে সংশ্লিষ্ট দীনী 
ভাইদের নিষ্ঠা ও আন্তরিকতার ফলে এ অনন্য তাফসীর সংকলনটি আলোর মুখ 

| দেখেছে। আল্লাহ তাদের সকলের খিদমতের উত্তম বিনিময় দান করুন। কাজ শুরু 
করার পর থেকে সুদীর্ঘ দশটি বছর ইতোমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। অতপর মহান 
আল্লাহর খাস মেহেরবানীতে কাজটি সমাপ্ত হয়েছে । সমাপ্তি লগ্নে সেই মহান আল্লাহর 


শোকর পুনরায় আদায় করছি। 
| 7 পত্র ০ম 
তারিখ : ০৯.০৫.২০১১ 








শ.শ. কু. ১২/২- 


শব্দে শব্দে আল কুরআন সূরা আহ্কাফ __সূরা মুজাদালা 





সূরার ২১ আয়াতে উল্লেখিত 'বিল আহ্ব্াফ'শব্দ থেকে এ সূরার নাম গৃহীত 
হয়েছে। “আহ্কীফ' শব্দটি 'হাকৃফুন' শব্দের বহুবচন । এর শাব্দিক অর্থ অনুচ্চ বালির 
স্তুপ। আরব মরুভূমির দক্ষিণ-পশ্চিম অংশের নাম 'আহ্কাফ'। 

লাহিন্পেন্স সম্মস্সকাহ্ল 

হাদীস ও সীরাতের গ্রন্থসমূহ থেকে, এতিহাসিকদের বর্ণনা অনুসারে এবং সূরার ২৯ 
থেকে ৩২ আয়াতে বর্ণিত 'নাখলা' নামক স্থানে জ্বিনদের ইসলাম গ্রহণ সংক্রান্ত 
ঘটনার সংঘটনকাল অনুসারে এ সূরা হিজরতের তিন বছর আগে নবুওয়াতের দশম 
বছরের শেষদিকে অথবা একাদশ বছরের শুরুতে নাধিল হয়েছে। 


আল্োভ্ বিষ্যক্স 


নবুওয়াতের দশম বছর ছিলো রাসূলুল্সাহ সা.-এর জন্য “আমুল যন" তথা দুঃখ- 
বেদনার বছর। এর আগে থেকেই মুসলমানরা এবং বনু হাসেমের লোকেরা শে'বে 


আবু তালিব মহল্লায় অবরুদ্ধ অবস্থায় কালযাপন করছিলো । এতে রাসূলুন্সাহ সা. 
মানসিক দিক থেকে কিছুটা অশান্তিতে ছিলেন। এ বছরই তার চাচা আবু তালিব 
ইন্তেকাল করেন। এর অল্প কিছু কাল পরেই রাসূলুল্লাহ সা.-এর প্রিয়তম স্ত্রী খাদীজা 
রা. ইন্তেকাল করেন। 


॥ উপরোক্ত ঘটনাবলীর পর কাফির-মুশরিকরাও রাসূলুল্লাহ সা. ও মুসলমানদের 

বিরুদ্ধে আগের চেয়েও বেশী নিন্দাবাদ ও যুলুম-অত্যাচারমূলক আচরণ করতে 
লাগলো । রাসূলুল্লাহ সা. অতপর তায়েফ গিয়ে দীনের দাওয়াত দিতে মনস্থ করেন 
এবং নিজ গোলাম ও পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফ গমন 
করলেন। কিন্তু তিনি সেখান থেকেও নির্যাতিত ও প্রত্যাখ্যাত . হয়ে ফিরে আসলেন। 


উপরোক্ত পরিস্থিতিতে সূরা আল আহ্কাফ নাযিল হয়েছে। সূরায় কাফির- 

মুশরিকদের রাসূল সা.-কে অমান্য করা এবং তাদের যিদ ও হঠকারিতা সম্পর্কে 
আলোচনা করে তাদেরকে সতর্ক করা হয়েছে। আলোচনা প্রসঙ্গে তায়েফ থেকে ফেরার 
পথে 'নাখলা' উপত্যকায় জ্বিনদের ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করা হয়েছে। 


এ সূরায় কাফির-মুশরিকদের গুমরাহীর ফলাফল সম্পর্কে তাদেরকে সতর্ক করে দেয়া 
হয়েছে। এসব গুমরাহীর প্রত্যেকটি বিবেক ও যুক্তির নিরিখে বিশ্লেষণ করে প্রত্যাখ্যান 
করা হয়েছে। বলা হয়েছে যে, এসব যুক্তি-প্রমাণ পেশ করার পরও তারা যদি 
রাসূলুল্লাহ সা.-এর আল কুরআনের দাওয়াতকে অস্বীকার করে এবং নিজেদের গুমরাহীর 

হিরন হরে কাযানিজের নিলি ভিয়েনা! 





& টি তা ওটি তরি 0 গর্টি ভি £ি পি 


19840912 ৮7605952081 ভিজিডি 


৪৪০৫ ও ৯০০৯ ৯০ না তন দিপা ৯০ »এিশি 
58209995505 ০5০৮45 3359১১12)9)0 
যে বিষয়ে তাদেরকে মতর্ক করা হয়েছে, তারা তা থেকে মুখ ফিরিয়ে আছে" । 8. (হেনবী') আপনি বন, তোমরা 
তাদের সম্পর্কে ভেবে দেখেছো কি আল্লাহকে ছেড়ে যাদেরকে ভোমরা ডেকে থাক ? আমাকে দেখাও 
০%৯-হা-মীম (এর অর্থ একমাত্র আল্লাহই জানেন) । 3:-নাধিলকৃত ; ৮-$।- 

এ কিতাব ; পক্ষ থেকে ; 411-আন্লাহর ; 35৯2 -পরাক্রমশালী ; ১৩০) - 
জ্ঞাম় ও 4৯ ০-আমি সৃষ্টি করিনি ; ০১:-)-আসমান ; /-ও ; »ঘুঁ-যমীন; 
/-এবং ; যা কিছু আছে ; 2$::/৮৯+১৮)-এতদুভয়ের মধ্যে ; এছাড়া ; 
-)৮- (৬৮+এ1+০)-যথার্থ সত্যের ভিত্তি ; 73; ,/2-মেয়াদকাল ; ডি 
সুনির্দিষ্ট ; 7 তবে ; 2+30-যারা ; 7$৪-কুফরী করেছে ; (£-যে বিষয়ে, তা 
থেকে; [5-:-তাদেরকে সতর্ক করা হয়েছে ; 2,০১:.০-তারা মুখ ফিরিয়ে আছে। 
৪:)$-(হে নবী !) আপনি বলুন ; +::-(-*-১+)-তোমরা ভেবে দেখেছো কি ; ( 
-যাদেরকে, তাদের সম্পর্কে ; ০১০-১-তোমরা ডেকে থাক ; ০+১ ০৮ছেড়ে ; এ)1- 
আল্লাহকে ; ৮+/-05+১+15))-আমাকে দেখাও ; 

১. সূরা আল জাসিয়ার মতো এ সূরার শুরুমতেও কাফির মুশরিকদের আকীদা- 
বিশ্বাসের প্রতিবাদ করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে বলা হয়েছে যে, এ কিতাব 
মুহাম্মদ সা.-এর নিজের রচিত কোনো কিতাব নয়। এটা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় 
সত্তা আল্লাহর পক্ষ থেকে নাহিলকৃত। সুতরাং এটাকে অবিশ্বাস ও প্রত্যাখ্যান করার | 
855755550855555585854558505985 





পারা £ ২৬ 


88385198388 ৫১৩১ | সূরা আল আহ্কাফ 


টিপি ডি এ 


2945591১518 5720201592292 


তারা যমীনের কি সৃষ্টি করেছে, অথবা আছে কি তাদের কোনো অংশ আসমানে ? 
আমার কাছে এমন কোনো কিতাব এনে হাজির করো-_ 


& 0 শত ৯ পাতা 7১০৪৮ ৬১ পাতাতে নিপা নিউ 
০৮০০০১০০১৫০, 4505 ৪ 8)১1911০১০)০ 
এর আগেকার কিংবা পরম্পরা আগত কোনো জ্ঞান ; যদি তোমরা সত্যবাদী হয়ে থাকৎ। 
৫. আর তার চেয়ে অধিক পথত্রষ্ট কে হতে পারে, যে 


-৮কি ; (ধ৮-তারা সৃষ্টি করেছে ; ১৮১| ১যমীনের ; অথবা আছে কি ; 
৮4-তাদের ; 4৮১-কোনো অংশ ; ০১: আসমানে ; ০৯ (৬1৯5 )- 
আমার কাছে হাজির করো ; ৮-৩-এমন কোনো কিতাব এনে ;): ১০-আগেকার; 
0১-এর ; া-কিংবা ; ম্ঠাপরম্পরা আগত ; ৬*কোনো ; /1াজ্ঞান ; 0-দি টু 
::8-তোমরা হয়ে থাক ; ০-৮সত্যবাদী।7আর ; "১৮কে হতে পারে ; ১) 
অধিক পথন্রষ্ট ; +,-(১৮+১)-তার চেয়ে, যে; 


যেহেতু প্রজ্ঞাময় সত্তার নিকট থেকে নাধিলকৃত সুতরাং এতে কোনো প্রকার ভুল- 
্ান্তিও নেই। 


২. অর্থাৎ আসমান-যমীন ও এ দুয়ের মধ্যকার যাবতীয় কিছু সৃষ্টি করার পেছনে 
আমার মহৎ উদ্দেশ্য আছে। খেয়ালী মনের খেলার উপকরণ হিসেবে এগুলো আমি 
সৃষ্টি করিনি। আর সে উদ্দেশ্য বাস্তবায়নে এসব কিছুর সৃষ্টি যথার্থ ও সংগত ছিলো। 
তবে এটা তোমরা তখনই বুঝতে সক্ষম হবে যখন এর মেয়াদকাল শেষ হবে। 


৩. অর্থাৎ এ কাফির-মুশরিকদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ীত্, নির্দিষ্ট মেয়াদ অন্তে এর 
ধ্বংস হয়ে যাওয়া এবং সব মানুষের আল্লাহর সামনে একত্র হয়ে দুনিয়ার কাজ-কর্মের 
জবাবদিহি করা সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও তারা তা থেকে উদাসীন হয়ে আছে। তারা 
জবাবদিহির জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করছে না। 

এখানে জেনে রাখা প্রয়োজন যে, মানুষের জীবনে যত প্রকার ভুল তারা করে বা হতে 
পারে, তার সবচেয়ে বড় ও মৌলিক ভুল হলো আল্লাহ সম্পর্কে তাদের আকীদা-বিশ্বাস 
নির্ধারণের ভুল। আল্লাহ সম্পর্কে ভাসা ভাসা জ্ঞান, অস্পষ্ট ধারণা ও ভ্রান্ত আকীদা- 
বিশ্বাস মানুষের এক চরম বোকামী। কারণ এর ফলেই মানুষের এ জীবনের কাজ-কর্ম, 
চাল-চলন ও আচার-আচরণ তাকে এমন ভ্রান্ত পথে পরিচালিত করে, যা তাকে ধ্বং 
অতলতলে নিয়ে পৌছায় । আল্লাহ সম্পর্কে অজ্ঞতা বা ভ্রান্ত ধারণা পোষণ করার ফলে 
তার মধ্যে যে মনোভাব সৃষ্টি হয়, তাহলো- আল্লাহ সম্পর্কে আমার ধারণা যা-ই হোক 
না কেনো, তাতে কিছু যায় আসে না, এতে কাজ-কর্মের মধ্যে কোনো পার্থক্যও সূচিত হয় না, 

॥ এমন কোনো সময় আসবে না যখন এ দুনিয়ার কাজকর্মের জন্য জবাবদিহি করতে হবে 





ঃ নতি পাপা ডিন ৬ ০০ 7 * ০* ভাঁ 
রো োরিটিজ্তরা রা তির 
আল্লাহকে ছেড়ে এমন কিছুকে ডাকে, যা কিয়ামতের দিন পর্যস্তও তার ডাকে সাড়া 
দেবে নাং? এবং তারা 
| 19545 17517760172 1৮5 £:956:02 
ভাদের ডাক সম্পর্কে বেধবর। ৬. আর যখন সব মানুষকে (কিয়ামতের দিন) একর করা হবে, তখন তারা 
(উপাস্মরা) তাদের (উপাসকদের) শক হয়ে দীড়াবে এবং তাঁরা হবে 


(৮«-ডাকে ; ১১ ৮-ছেড়ে ; 44-আল্লাহকে ; ৮৮-এমন কিছুকে যা ; পি 
-ডাকে সাড়া দেবে না ; £1-তার ; ঞ৮পর্যস্ত ;%-দিন ; ম:2)-কিয়ামতের ; 

₹; ৯-তারা ১ ০০-সম্পর্কে ; রতি ..০)-াদের ডাক; ৫4১ - 
বেখবর ড/আর ; 0)-যখন ; /-০-(কিয়ামতের দিন) একত্র করা হবে ; .৫)- 
সব মানুষকে ; (_4-তখন তারা (উপাস্যরা) হয়ে দাড়াবে ; 4] -তাদের 
(ডিপাসকদের) ; :1১1-শক্র ; -এবং ; 1:$-তারা হবে ; 
আর যদি জবাবদিহির মুখোমুখী হতেও হয় তখন তারাই আমাকে সেখানে উদ্ধার 
করবে, এখানে আমি যেসব সত্তার আশ্রয় নিয়ে আছি, তারাই আমাকে মন্দ পরিণতি 
থেকে রক্ষা করবে। 

আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে এ জাতীয় ভূল মানুষকে নাস্তিক, মুশরিক ও জঘন্য 
অপরাধী রূপে জীবন যাপনে উদ্বুদ্ধ করে। 

৪. অর্থাৎ কুরআন নাধিলের আগে যেসব আসমানী কিতাব নাধিল করা হয়েছে, তার 
মধ্যে কোনো কিতাব এবং পরম্পরা আগত কোনো জ্ঞান অর্থাৎ আগেকার নবী-রাসূল 
ও নেক লোকদের রেখে যাওয়া কোনো জ্ঞান যা লোক পরম্পরা নির্ভরযোগ্য সূত্রে 
পাওয়া গেছে। এ দু'টো সূত্রের কোনোটাতেই মুশরিকদের দেব-দেবী বা উপাস্য 
মানুষের আল্লাহর শরীক সাব্যস্ত করার পক্ষে কোনো বর্ণনা নেই। 

৫. অর্থাৎ মুশরিকরা যাদেরকে বিপদ-আপদে ডাকে এবং যাদের কাছে সাহায্য চায় 
তারা যেহেতু নিষ্প্রাণ পদার্থ এবং মৃত মানুষ, তাই তাদের আহ্বানকারীদের ডাকে সাড়া 
দিতে সক্ষম নয়। তারা তাদের উপাসকদের কোনো প্রকার সাহায্য করতে বা তাদের 
আবেদন নাকচ করে দিতে__কোনোটাই করতে সক্ষম নয়। এভাবে কিয়ামত পর্যস্ত 
ডাকলেও কোনো সুফল পাওয়া যাবে না। তবে কিয়ামত সংঘটিত হওয়ার পর যখন সব 
মানুষ একত্র হবে, তখন সেসব উপাস্যরা তাদের উপাসকদের দুশমন হয়ে যাবে । 


|. ৬. অর্থাৎ সমগ্র দুনিয়ার মুশরিকরা আল্লাহ ছাড়া অন্য যাদের আনুগত্য করে বা যাদের । 





পারা £ ২৬ 


্ 


1৬৩ ৮511 5 দিত 1৯০, ৮ 
100145553০2 
ই । ৭. আর যখন তাদের সামনে আমার সুষ্পষ্ট আয়াতসমূহ পাঠ করে 
শোনানো হয়, (তখন) ভারা বলে ঘারা অস্বীকার করেছে 


০১--৮-৫৯৯৪১৩৬)-তাদের উপাসনা সম্পর্কে ; ০:৮১/-অস্বীকারকারী ।€9১ - 
আর ; [1-যখন ; ::-পাঠ করে শোনানো হয় ; +::০তাদের সামনে ; (54- 


আমার আয়াতসমূহ ;.০+:4সুসপষ্ট ; )3-তেখন) বলে ; 5230-তারা, যারা ; (৫ 
-অস্বীকার করেছে; 

কাছে সাহায্য চায়, তাদের কেউ মুশরিকদের উপাসনা বা সাহায্য প্রার্থনার কথা জানতেই 
পারে না। 

মুশরিকদের উপাস্যগুলোকে তিন শ্রেণীতে ভাগ করা যায়-_১. জ্ঞান-বুদ্ধিহীন অজৈব 
সৃষ্টি, ২. অতীতের সৎলোক হিসেবে খ্যাত ব্যক্তিবর্গ, ৩. অতীতের যালিম, পথভ্রষ্ট 
মানুষ যারা নিজেরা ভ্রান্ত ছিলো, অন্য মানুষদেরকেও ভ্রান্ত পথে পরিচালিত করেছে। 
প্রথম শ্রেণী তো অজৈব পদার্থ, মানুষের প্রার্থনা শোনার প্রশ্নই উঠে না। দ্বিতীয় শ্রেণী 
তথা অতীতের আল্লাহর নৈকট্য লাভকারী ব্যক্তি, যারা অন্যদেরকে সারা জীবন 
আল্লাহর কাছে প্রার্থনা করার শিক্ষা দিয়েছেন। দু'টো কারণে তাদের কাছে মুশরিকদের 
প্রার্থনা পৌছে না। প্রথমত, তারা এমন জগতে আছেন, যেখানে মানুষের আওয়াজ 
সরাসরি পৌছে না। দ্বিতীয়ত, তাঁরাই মানুষকে আল্লাহর নিকট প্রার্থনা করার কথা 
বলেছেন, এখন তাদের মৃত্যুর পর মানুষ তাদের কাছেই প্রার্থনা করছে__-এ খবর 


তাঁদের কাছে পৌছলে তারা অত্যন্ত কষ্ট পাবেন বিধায় আল্লাহ ও তার ফেরেশতারা এ 


খবর তাদের কাছে পৌছান না। কারণ আল্লাহ চান না যে, তার নেক বান্দাহরা 
আখেরাতে কষ্ট ভোগ করুক। তৃতীয় শ্রেণীর উপাস্যরাও তাদের উপাসকদের প্রার্থনা 
সম্পর্ক জানতে পারে না। কারণ, এসব উপাস্যরা নিজেরাই অপরাধী হিসেবে আলমে 
বরযখ-এ বন্দী হয়ে আছে। তাই তাদের কাছে দুনিয়ার কোনো আবেদন-নিবেদন তথা 
সাহায্য প্রার্থনা পৌছে না। তাছাড়া আল্লাহ এবং তার ফেরেশতারাও এসব প্রার্থনা 
তাদের কাছে পৌছান না ; কারণ দুনিয়াতে তারা নিজেরাই শির্কের প্রচলন করে 
গেছে। এসব তারা যদি জানতে পারে যে, তাদের প্রবর্তিত শির্কী ব্যবস্থা 
ভালোভাবেই প্রসার লাভ করেছে, তাহলে তাদের মনে আনন্দ লাভ হতে পারে । আর 
আল্লাহ সেসব যালিমদেরকে খুশী করতে কখনো চান না। 

তবে জেনে রাখা প্রয়োজন যে, আল্লাহ তা'আলা সংলোকদের নিকট দুনিয়ার 
মানুষের সালাম ও তাদের জন্য রহমত কামনার দোয়া পৌছে দেন। কারণ এতে তারা 
খুশী হন। অনুরূপভাবে যালিম অপরাধীদেরকেও তাদের প্রতি দুনিয়ার মানুষের 
বদদোয়া, ক্ষোভ ও তিরস্কার পৌছে দেন, এতে করে তাদের কষ্ট আরও বেড়ে যায়। 
৭. অর্থাৎ তারা মুশরিকদের শির্কের জন্য তাদেরকেই দায়ী করবে। তারা বলবে যে, 
আমরা তো এদেরকে আমাদের উপাসনা করার কথা বলিনি ; আর. না আমরা | 
এদেরকে আমাদের কাছে সাহায্য ার্থনা করতে বলেছি। আমরা তো জানিই না যে, এ এরা 





পারা ৪ ২৬ 


১৪৯১৪ ০১৬১ 8995985 


০৪০৮280087০) ১ ৮9203 
সত্যর্কে যখন তা তাঁদের নিকট এসেছে__“এতো প্রকাশ্য যাদু" ৮. তবে কি তারা 
বলতে চায় যে, তিনি (রাসূল) নিজেই তা রচনা করে নিয়েছে?» আপনি বলে দিন 

2০১9258) 70574655415 ১4১১191 

“যদি আমি নিজেই এটা রচনা করে নিয়ে থাকি, তবে তোমরা তো একটুও ক্ষমতা রাখো না আমাকে আল্লাহ (তার পাকড়াও) থেকে রক্ধা 
করার; তিনি (আল্লাহ তা'আলা) সে বিষয়ে বিলেষভাবে অবহিত, যে বিষয়ে তোমরা আলোচনায় মশগুল আছ; 


৯43-সত্যকে ; ৮৮-যখন ; ৯? ৩৫৮ *০৯)-তা তাদের নিকট এসেছে ; ৬ - 
এতো ; ০সপযাদু ; প্রকাশ্য 10-তবে কি ; ০৮৮৮-তারা বলতে চায় যে ; 

৮2)1-(+৬১59)-তিনি (রাসূল) নিজেই তা রচনা করে নিয়েছে ?')$-আপনি 'বলে 
দিন ; 2-যদি ; 2572১-0৮০8৮59)-আমি নিজেই এটা রচনা করে নিয়ে থাকি ; 

১৫৬০ 5-০৮৬০২+-)-তবে তোমরা তো ক্ষমতা রাখো না; এ-আমাকে ; ০০ 
-থেকে রক্ষা করার ; 4 )-আল্লাহ (তীর পাকড়াও) ; (৫ *-2-একটুও ; % -তিনি 
(আল্লাহ তাআলা) ;%1-বিশেষভাবে অবহিত ; 4-সে বিষয়ে ; 3৮-:৫-তোমরা 


আলোচনায় মশগুল আছ ; *-যে বিষয়ে ; 
আমাদের উপাসনা করছে। সুতরাং তাদের অপকর্মের জন্য তারা নিজেরাই শাস্তি 
লাভের যোগ্য । এতে আমাদের কোনো অংশ নেই। 


৮. অর্থাৎ কাফির-মুশরিকরা কুরআনকে যে 'যাদু' বলে আখ্যায়িত করতো, এটা 
কুরআন মাজীদে একাধিক স্থানে উল্লিখিত হয়েছে। তারা কুরআনের বিষয়বস্তু, ভাষার 
মাধুর্য, ভাষার অলংকার সমৃদ্ধতা, উন্নত বর্ণনাভঙ্গি ইত্যাদি বিষয় বিবেচনা করে বুঝতে 

পারতো যে, এটা মুহাম্মদ স.-এর রচিত হতে পারে না। কারণ মুহাম্মদ স. চল্লিশটি বছর 

পর্যন্ত তাদের মধ্যে বসবাস করে আসছেন ; তীর নিজের ভাষার সাথে কুরআনের ভাষার 

কোনো মিল নেই। তাদের কোনো কবি-সাহিত্যিকও এ রকম একটি বাক্য রচনা 
করতেও সক্ষম নয়। তাই তারা বুঝতে সক্ষম ছিলো যে, এটা ওহীর মাধ্যমে আগত 
বাণী। কিন্তু তারা যেহেতু কুফরীতে ও শির্কে আসক্ত ছিলো, তাই তারা এটাকে এড়িয়ে | 
যাওয়ার জন্যই “যাদু* বলে আখ্যায়িত করে যাচ্ছে, যাতে কেউ এ বাণী না শুনে। ূ 
. বর্তমান কালেও এমন কাফির-মুশরিকের অভাব নেই, যারা কুরআনের শিক্ষা থেকে 
আল্লাহর বান্দাহদেরকে বঞ্চিত করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্রেলিপ্ত রয়েছে। তাদের 

ধারণা কুরআনের শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করতে পারলেই তাদেরকে পথভ্রষ্ট করা 
সহজ হবে। | 
॥ ৯. এ বাক্যে প্রশ্নের আকারে আল্লাহ তা'আলার বিস্রয়-প্রকাশ পেয়েছে। কাফির- || 





পারা £$ ২৬ 


8883844888 88988358 


আস এত রিনি 
ক্ষমাশীল পরম দয়ালু৯১। ৯. আপনি বলুন, “আমি তোনই 


₹৮০15845৫80:১455)659925 03098 
রাসূলদের মধ্যে অভিনব এবং আমি জানি না, আমার সাথে আর না তোমাদের সাথে 
কি (আচরণ) করা হবে, আমি অনুসরণ করি না 
001 এ 20895৮45800 
তাছাড়া, যা আমার প্রতি ওহী করা হয়, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়াও 
কিছুই নই১২৮। ১০. আপনি বলুন, “তোমরা ভেবে দেখেছো কি যদি তা হয়ে থাকে 
৯৪-তিনিই যথেষ্ট ;%4সে বিষয়ে ; 12.-৫সাক্ষী হিসেবে ; ০৮-(+০৪ )- 
আমার মধ্যে ; ও ; +৮:০৫৮+৩৮)-তে -তোমাদের মধ্যে ; ?আর ; %*-তিনি ; 
/821-অত্যন্ত ক্ষমাশীল ; "৮/-পরম দয়ালু ।৪)১-আপনি বলুন ; ০: ৩-আমি 
তো নই ; ৮৮)অভিনব ; ১০-মধ্যে ; 1:১/-রাসূলদের ; 5-এবং ; ১১ ০-আমি 
| জানিনা; ৩-কি; ):44(আঁচরণ) করা হবে ; "আমার সাথে ; %-আার ; থু -না; 
তোমাদের সাথে ; /-া; আমি অনুসরণ করি ; ও-তা ছাড়া ; ৮যা ; 
| ০৮৮-ওহী করা হয় ; :গাঁআমার প্রতি ; আর ; নই; আমি ; খ। ছাড়াও; 
%১2-একজন সতর্ককারী ; সুস্পষ্ট । €9:)$-আপনি বলুন ; * ; ৮4 2-0৮১৮0- 

| তোমরা ভেবে দেখেছো কি; ।-যদি ; 3$-তা হয়ে থাকে ; 
মুশরিকরা ভালো করেই জানে যে, ভান বুল জানো হর কতক 
| না। আর তাই তারা এটাকে 'যাদু' বলে আখ্যায়িত করে উপরোক্ত কথাই প্রমাণ 
করেছে। কিন্তু তারপরও আল কুরআনকে মুহাম্মদ সা.-এর স্বরচিত বলে নিজেদের 
মনের বিপরীত কথাই বলেছে । যার ফলে আল্লাহ তাআলার বিন্বয় প্রকাশ পেয়েছে। 
১০. অর্থাৎ তোমরা যে আমার প্রতি মিথ্যারোপ করছো যে, কুরআন আমিই রচনা 
করে আল্লাহর বাণী বলে প্রচার করছি, এটা সত্যি হলে আমি অবশ্যই আল্লাহর 
| পাকড়াও থেকে বাচতে পারবো না। আর তখন তোমরা বা অন্য কেউ আমাকে 
আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আর যদি এটা আল্লাহর বাণী হয়ে 
থাকে, তাহলে তিনিই তোমাদের মিথ্যারোপের শাস্তি দেয়ার জন্য যথেষ্ট । সুতরাং 
একজন সত্যবাদীকে সমগ্র পৃথিবীর মানুষ মিথ্যাবাদী বললেও তিনি আল্লাহর কাছে 
[| সত্যবাদী হিসেবেই পরিগণিত হবেন। আর একজন মিথ্যাবাদীকে দুনিয়ার সব মানুষ | 
চেষ্টা করলেও আল্লাহর কাছে সত্যবাদী সাব্যস্ত করতে পারবে না। । 





শ. শ. কু, ১২/৩- পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন 88৮১ 


রা 1০ ০০ ৯০৯ পা ৬ 
41546047108 59১545524-585 ভে 
আল্লাহ্‌র পক্ষ থেকে, আর তোমরা তাকে অস্বীকার কর (তখন তোমাদের পরিণাম কি হবে ?)% অথচ বনী 
ইসরাঈলের থেকে একজন সাক্ষী তার অনুরূপ সাক্ষ্যও দান করেছে 
থেকে ; ১১০-পক্ষ; ; 44-আল্লাহর ;১-আর ;১ ৮$-অস্বীকার কর ;-তাকে তেখন | 
তোমাদের পরিণাম কি হবে ?) অথচ; ১+সাক্ষ্যও দান করেছে; ১৮১ একজন 

সাক্ষী ;০-থেকে ;:-বনী ;35:0-/-ইসরাঈলের ;:4+ /০-তার অনুরূপ; 


১১. অর্থাৎ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়াময় বিধায় তার বাণীকে মিথ্যা সাব্যস্ত করে 
প্রত্যাখ্যান করার জন্য তাৎক্ষণিক পাকড়াও না করে তোমাদেরকে অবকাশ দিয়ে | 
যাচ্ছেন। এখন আল্লাহর দেয়া এ অবকাশকে গনীমত মনে করে কাজে লাগানোর 
মধ্যেই তোমাদের বুদ্ধির পরিচয় পাওয়া যাবে। | 


১২. রাসূল সম্পর্কে কাফির-মুশরিকদের যে ভ্রান্ত ধারণা ছিলো এবং মুহাম্মদ স.-এর 
রিসালাত সম্পর্কে তারা যেসব আপত্তি উত্থাপন করতো এখানে সেসব আপত্তির জবাব | 
দেয়া হয়েছে। তাদের আপত্তি ছিলো যে, রাসূল কখনো মানুষ হতে পারেন না, আর 
মানুষ হলেও সাধারণ মানুষের মতো একজন মানুষ হতে পারে না ; বরং তিনি হবেন 

| অনেক অলৌকিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ । এর জবাবে বলা হয়েছে আপনি বলুন যে, 

আমি অভিনব কোনো রাসূল নই ; বরং অতীতের রাসূলদের মতোই একজন রাসূল । 
তারাও মানুষ এবং রাসূল ছিলেন, আমিও তাদের মতোই একজন মানুষ ও রাসূল। 

এরপর বলা হয়েছে যে, কোনো রাসূলই আল্লাহ-প্রদত্ত ওহীর বাইরে দুনিয়া ও | 
আখেরাত সম্পর্কে অদৃশ্য কোনো সংবাদ বলতে সক্ষম ছিলেন না। আমিও ওহীর 
মাধ্যম ছাড়া দুনিয়া ও আখেরাত সম্পর্কে কোনো অদৃশ্য সংবাদ বলতে সক্ষম নই। 
আমি তো এটাও জানি না কাল আমার ও তোমাদের সাথে কি আচরণ করা হবে ? 
ওহীর মাধ্যমে আল্লাহ তা'আলা যতটুকু আমাকে জানিয়েছেন, আমি ততটুকুই 
তোমাদের সামনে পেশ করি। 

শেষে বলা হয়েছে আপনি এটাও বলে দিন যে, আমি তোমাদের সামনে সেই সরল 
পথটি দেখিয়ে দেয়ার জন্য ওহীর মাধ্যমে আদিষ্ট হয়েছি, যে পথে চললে তোমরা 
হবে। আর সে পথে না চললে তোমরা পথ হারাবে, যার ফলে তোমরা তার অসস্তুষ্টির | 
ফল ভোগ করবে । অতএব এ বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। ৰ 

১৩. অর্থাৎ তোমরা কুরআন সম্পর্কে চিন্তা-ভাবনা না করেই এটাকে অমান্য করছো। | 
এটা তো তোমাদের বৃদ্ধিহীনতার পরিচয় । কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে তার 
ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক সম্পর্কে ভালোভাবে চিন্তা করে দেখা প্রয়োজন । | 

| তেমাদের ধারণা মতো কুরআন মাজীদ আল্লাহর বাণী না হলে তার জন্য আমিই || 











টি -”প পা 


তা জি টম পচ পাঠ 5. 

পিডিরাি রেডি নিরা 
এবং সে ঈমানও এনেছে আর তোমরা গর্ব-অহংকারে ডুবে আছো+৪ ; নিশ্চয়ই 
আল্লাহ (তোমাদের মতো) যালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। 
০০০$-0০+০)-এবং সে ঈমানও এনেছে ; 7আর ; "6৮:$--এ-তোমরা গর্ব- 
অহংকারে ডুবে আছো ; নিশ্চয়ই ; /-আল্লাহ ; /--%:এ-হিদায়াত দান করেন 
না ;?১2)-(তোমাদের মতো) সম্প্রদায়কে ; ১১১)-যালিম। 
আল্লাহর পাকড়াও থেকে বাচতে পারবো না। কিন্তু এটা তো তোমাদের নিশ্চিত জ্ঞানের 
ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ধারণা নয়__-বরং অনুমান-নির্ভর কথা । অতএব তোমাদের 


ধারণার বিপরীত কুরআন আল্লাহর বাণী হলে তখন তোমাদের আস্থা এবং তোমাদের 
এ প্রত্যাখ্যানের ফলশ্রুতি কি হবে । তা-কি তোমরা ভেবে দেখেছো ? 


১৪. অর্থাৎ কুরআন মাজীদ এবং এর বিষয়বস্তু কোনো অভিনব বিষয় নয় ; বরং এর 
আগেও অনেক নবী-রাসূল একই বিষয়বস্তু নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছেন । ইতিপূর্বে 
বনী ইসরাঈলের মধ্যে মুসা আ. ও তীর ওপর নাযিলকৃত আল্লাহর বাণী “তাওরাত' নিয়ে 
এসেছিলেন তার আনীত এবংতীর পূর্বের নবীদের আনীত শিক্ষাকে বনী ইসরাঈলের একজন 
| সাধারণ মানুষও ওহীর সূত্রে আগত বাণী বলে মেনে নিয়েছিলো । অতএব তোমরা এ 
কুরআনকে আল্লাহর বাণী হিসেবে মানতে অস্বীকার করছো কোন্‌ যুক্তিতে ? আসলে 

তোমরা হঠকারি, অহংকারী __নিজেদের অহংকারে তোমরা ডুবে আছো। 


১ম রুকু" (১-১০ আয়াত)-এর শিক্ষা 

১. আল কুরআন পরাক্রমশালী এজ্ভময় আল্লাহর পক্ষ থেকে নাধিলকৃত মানব জাতির জন্য এক 
| পুরণার্ংগ জীবনব্যবহার বিধিবিধান সমলিত কিতাব । 

২. এ কিতাবের আলোকে জীবনব্যবস্থা গড়ে তোলার মধ্যেই রয়েছে মানব জাতির দুলিয়া ও 
আখেরাতের সাবি কল্যাণ । 

৩. এ কিতাব অমান্যকারীদের জন্য রয়েছে মৃত্যু-পরবতী জীবনে জাহারামের চিরস্থায়ী শাততি । 
পরাক্রমশালী আলাহর শাস্তি থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না । 

৪. এরজ্জাময় আল্লাহ তা'আলার এদত এ জীবনব্যবস্থায় কোনো একার অসংগতি বা ভুল-ভ্াজি 
নেই ; সুতরাং দুনিয়ার শাভি ও আখেরাতের স্থায়ী কল্যাণ লাভ করতে হলে এ জীবনব্যবস্থা 
অনুসারে জীবন গড়া মানব জাতির জন্য অপরিহার্য । 

৫. আসমান-যমীন ও এতদ্রভয়ের মধ্যকার সবকিছু আল্লাহ তা'আলা এক মহান ও কল্যাণকর 
উদ্দেশ্যে সৃষ্টি করেছেন । এ বিশ্ব-জগত কোনো খেয়ালী খেলোয়াড়ের লীলাখেলা নয়-_ এমন কিছু 
মনে করা চরম অপরাধ । 

৬. বিশ্ব-জগতে বিরাজমান জৈব বা অজৈব কোনো কুদ্দ্রাতিন্ুদ্র বন্ধু সৃষ্টিতে ও এতিপালনে | 
কোনো সভার আদৌ কোনো অবদান নেই । এমন মনে করা সরাসরি শিরক । ৃ 





































[টি ৭. মানৃষ ভষ্টা নয় এতিপালনকারীও নয় রূপাভ্তরকারী মাত্র । সৃতরাং মানুষ বা অন্য বে 
শরীরি বা অশরীরি সভাকে স্রষ্টা ও তিপালক যনে করা মৃত্র্তা ছাড়া অন কিছু নয় । 

৮. আল্লাহ ছাড়া অন্য কোনো সতাকে সৃষ্টি বা এতিপালনের কাজে আল্লাহর সাথে শরীক আছে 
বলে অতীতের কোনো কিতাবে উল্লেখিত হয়নি । 

৯. অতীতের নবী-রাসূলদের রেখে যাওয়া নিভর্রিযোগ্য সূত্রে লোক পরম্পরা আগত কোনো 
শিক্ষাতেও শিরকের পক্ষে কোনো প্রমাণ নেই । 

১০. কোনো জ্ঞান-বুদ্ধিহীন রাণী, সুদূর অতীতের মৃত কোনো সৎলোক বা বুযুর্গ ব্যক্তি অথবা 
মৃত কোনো এভাব-এতিপাতি ও ক্ষমতাশালী মানুষের নিকট কিয়ামত পর্যন্ত প্রার্থনা করলেও কোনো 
জবাব পাওয়া যাবে না । তারা ধার্থনাকারীদের কোনো কল্যাণ করতে পারবে না । 

১১. কিয়ামতের দিন যখন দুনিয়ার আগে-পরের সকল মানুষকে একর করা হবে, তখন 
উপাস্যরা উপাসকদের সকল উপাসনা ও ধ্রার্থনাকে অঙ্কীকার করবে এবং সকল দোষ উপাসকদের 
ওপর চাপিয়ে দেবে । 

১২. আল কুরআন যে, কোনো মানুষের রচিত নয় তা কাফির-মুশরিকরা ভালো করেই বৃঝতে 
সক্ষম ছিলো কিতু তাদের নিজেদের গর্ব- অহংকার ও হঠকারী মনোভাবই একে এহণ করে নিতে 
বিরত রেখেছিলো । 

১৩. আজকের যুগেও কুরআন অমান্যকারীরা একই অবস্থার শিকার । একই মানসিকতা এসব 
মৃখর্দেরকে কুরআনের বিপক্ষে দীড় করিয়ে রেখেছে । 

১৪. আল কুরআন সম্পকোর নিরেট মূখ লোকেরাই কুরআনকে এড়িয়ে চলার জন্য এবং আল্লাহর 
বান্দাহদেরকে কুরআন থেকে ফিরিয়ে রাখার জন্য বিভ্রি খোড়া আপতি তোলে ! 

১৫. রাসূলের হৃগ থেকে নিয়ে বতর্মান প্য্ত কুরআন বিরোধীদের মূল চরিত এবং কুরআন 
বিরোধিতার কৌশল অভিন্ন । আর অনাগত ভবিষ্যতেও এতে কোনো পার্থর্য সৃচীত হবে না । 

১৬.বিরোধীদের সুকাবিলায় নবী-রাসুলদের অবলহিত কৌশলের আলোকেই ব্যবস্থা থহণ করতে 
হবে। 

১৭. আল্লাহ তা আলাই কিয়ামতে তাদের সকল মি] ওযর-আপতি ও ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন 
করে দেবেন এবং তাদেরকে কঠোর শাস্তি দেবেন, এতে কোনোই সন্দেহের অবকাশ নেই । 

১৮. কাফির-মুশরিক এবং জঘন্য পাপাচারে লিগ মানুষও যদি বিশ্ফভাবে অনুশোচনা সহকারে 





























| ১৯. দুনিয়াতে আল্লাহর রহমত ম্ব'মিন-কাফির সবার জন্য পারিব্যও । কিতু আখেরাতে কাফির বা 
বিদোহীরা আল্লাহর রহমতের কোনো ভাগী হবে না । 

২০. অদৃশ্য জগত এবং অতীত ভবিষ্যতের জ্ঞান ততটুকুই রাসূল জানতেন, যতটুকু ওহীর 
মাধ্যমে তাঁকে জানানো হয়েছিলো__-এর বাইরে কিছু জানার কোনো সুযোগ তার ছিলো না। 

২১. অতীতের নবী-রাসূলদের দাওয়াত থেকে শেষ নবী স.-এর দাওয়াত ভিন কিছু ছিলো না। 
তাঁদের জীবনোতিহাস এবং তাঁদের অনুসারীদের ইতিহাসে এর সাক্ষ্য-এমাণ বিদ্যমান আছে । 

২২. গবিতি ও অহংকারে নিমজ্জিত যালিমদেরকে আল্লাহ তা “আলা সাঠিক পথে চলে আল্লাহর 
সভ্ভোষ অভার্নের সৌভাগ) দান করেন না । | 
২৩. বিনয়ী ও সৎপথের অনুসন্ধানী মানুষ-ই আল্লাহর হিদায়াত লাভ করে দুনিয়া ও আখেরাতে 
সৌভাগাশালী হতে পারে । 











2 


পারা ৪ ২৬ 


নিপা পিছ ৩ পাতা তি পন তা পানিপা সিলসিলা তা 
21088৮50175 45155 559 255504699 
১১. আর তারা বলে_ যার রী করেছে_ াদের শর যারা ঈমান এনেছে “দা কুরান মেনেচনা | 
নর তাহাম ভর ভর (৬ মেন নার) রি জামে আস মেরে পারছো না; 
17695994958 1৯৩9 19 £৮-5:31962৮259%5 
আর যখন তারা তার (কুরআনের) দ্বারা হিদায়াত লাভ করতে পারেনি, তখন তারা তো 
বলবেই এটাতো পুরনো এক মিথ্যা, ।' ১২. আর এর আগে ছিল 


0):$আর ; )৩-বলে ; ০.২/-তারা যারা ; (+৮-কুফরী করেছে ; ০4) -তাদের 
সম্পর্কে যারা ; [৮ঈমান এনেছে ; »] যদি ; ).4-তা (কুরআন মেনে চলা) 
হতো ; (:৬-উত্তম ; (১82, ৮-তারা আমাদের আগে যেতে পারতো না ; 40|-তার 
(তা মেনে চলার) প্রতি ; আর ; ১-যখন ; 14 -/-তারা হিদায়াত লাভ করতে 
পারেনি ; 14-তার (কুরআনের) ছারা ; 21,8--3-(১৯৯৪.+-০)-তখন তারা তো 
বলবেই ; ১ এটা তো; ৬১-এক মিথ্যা ;$-পুরনো। €)আর ; 4০ ০১ 
-(৮+:১+৮)-এর আগে ছিলো ; 

১৫. এটা হলো ইসলামের এবং তার নবীর বিরুদ্ধে উত্থাপিত খোঁড়া যুক্তিসমূহের 
একটি । এ যুক্তির সারকথা হলো-__মুহাম্মদ সা.-এর প্রচারিত এ কুরআনী জীবনব্যবস্থা 
যদি ভালো কিছু হতো, তাহলে আমরা সবার আগে এটা গ্রহণ করে নিতাম ; আমাদের 
সমাজের ধনীক ও প্রতিপত্তিশালী জ্ঞানী লোকেরা এটাকে গ্রহণ করে নিতো, কিন্তু যারা 
এখন এটাকে মেনে নিয়েছে, তারা তো ক্রীতদাস, দরিদ্র এবং কতিপয় অনভিজ্ঞ 
অর্বাচীন যুবক ৷ এতেই বুঝা যায় এটা গ্রহণ করা কোনো ভালো কাজ নয়__এর মধ্যে 
কল্যাণকর কোনো জিনিস নেই। অতএব যারা এটাকে মেনে নিয়েছে, তাদের উচিত 
এটাকে প্রত্যাখ্যান করা, এযুক্তি ছিলো কুরাইশ কাফিরদের অহংকারী মনের বহিপ্রকাশ। 
এ যুক্তি দিয়েই তারা নওমুসলিমদের শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। 

১৬. অর্থাৎ এটা একটা মিথ্যা, তবে তা নতুন নয়, এর আগেও কিছু লোক নিজেদেরকে 

| নবী-রাসূল বলে দাবী করে এ রকম মিথ্যা দাওয়াত দিয়ে মানুষকে পথভ্রষ্ট 
টন ট০ 5754 





চিতা জর 22 
পাঠিত নি2ি ৩ ৫০৪ টিপা তে পা ছি 


ঞ 13) 655০18,2১০0)52585:604 9৬21 
যাতে তা তাদেরকে সতর্ক করে দেয়, যারা যুলুম করেছে ;১* এবং এটা সতকর্মশীলদের জন্য সুসংবাদও বটে। 
১৩. নিশ্চয়ই যারা বলে, ১১০১৬০১৫ 


তি জে 
১৪. তারাই মালিক 


: অ্-কিতাব ; ২৮"মূসার ; ৮০-পথ প্রদর্শক ; 5-ও ; 2৮১ রহমত স্বরূপ ; +- | 
আর ; 0৬-এ ; ;₹--কিতাব ; -০৮(তার) সত্যায়নকারী ; ($.4-ভাষায় ; 
৩০০আরৰী ভাষায়; 251-যাতে তা সতর্ক করে দেয় ; 2:31-তাদেরকে যারা টু] 
(1-যুলুম করেছে ; 7-এবং ; এ ৮১4-সুসংবাদও বটে ; ১:২৮) -সৎকর্মশীলদের 
| জন্য । €9 নিশ্চয়ই ; ০-4-/-যারা ; (-_$বলে ; (:৫)-৫১+-১ )-আমাদের 
ূ প্রতিপালক তো ; £10-আল্লাহ ; ৮-এবং ; (৯৮৮-(তাতে) অটল থাকে ; 9৬ | 
১০৮ ১) তব কোনো ভয় নেই; +645-তাদের ; /-এবং ; ৭-না ;১- 
তারা ; ০১::-দুঃখিত হবে 169 441/-তারাই ; £০*০া-মালিক ; 
কারণ হলো-_আহলে কিতাবদের নিকট যেসব আসমানী কিতাব রয়েছে সেসব 
কিতাবে তাওহীদী আকীদা-বিশ্বীসের কথাই উল্লেখিত আছে। সুতরাং এ দাওয়াতও 
পুরনো- নতুন কোনো দাওয়াত নয়। কাফিররা এ দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করছে। 
তাদের মতে, হাজার হাজার বছর ধরে যারা এসব সত্য মানুষের সামনে পেশ করে 
আসছে এবং যারা এসব কথা মেনে আসছে, তারা সবাই নিবোঁধ__জ্ঞানহীন লোক। 
আর তারা নিজেরাই শুধু বুদ্ধিমান ও জ্ঞানবান। র 
১৭. অর্থাৎ এ কিতাব ইতিপূর্বে আগত কিতাবসমূহকে সত্যায়ন করে এবং সেসব | 
মানুষকে পরিণামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দেয়, যারা আল্লাহর বিধানকে 
অস্বীকার-অমান্য করে অথবা আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করে 
নিয়ে তাদের দাসত্ব নিজেদেরকে নিয়োজিত করেছে । যার ফলে তারা নিজেরা বিশ্বাস 
| ও কাজের বিভ্রান্তিতে নিজেরা নিমজ্জিত হয়েছে এবং সমাজ ও রাষ্ট্রের মধ্যে যুলুম- 
| অত্যাচার ও বে-ইনসাফীর মূল কারণে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে এরাই যালিম। 





পারা $ ২৬ 


88188185588 ২৩১ ৪3898 


ৰ (রজার ! €৯ * 5০/290 এ টি 
জান্নাতের, সেখানে তারা চিরস্থায়ী বা্সিন্দা__তারা যা (দুনিয়াতেট করতো তার 
প্রতিদান স্বরূপ । 


ওঠ এটি ০০৬০ পা ও 0 চট 0৩-১ ১ দিপার্লা্া পর পাতি 8 পাছিড ত পা 
৮১১4০০১99১১ 4০ 4৩৯৫ ০--15:51030127)1529 
১৫. আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি ভার মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করতে ; তার মা ভাকে গর্ডে 
১১১ 
ূ ১2502) 149 80509, 22 *১০ ০৭১ 44০89 44০৯9 
আর তার গর্ভে ধারণ ও দুধ ছাড়ানোর মেয়াদ বত্রিশ মাস১৯, এমন কি সে যখন তার 
পূর্ণ যৌবনে পৌছে এবং চল্লিশ বছর বয়সে পৌছে 


2-)-জান্নাতের ; ০:-৯-তারা চিরস্থায়ী বাসিন্দা ; ($১-সেখানে :% 7 -প্রতিদান 
স্বরূপ ; যা, তার ; 2022 (:৬$-তারা (দুনিয়াতে) করতো । €9;-আর ; ৫০) 
_আমি নির্দেশ দিয়েছি ; ১৮-১-মানুষকে ; 4:21৮-0৮৬-/১০)-তার  মাতা- 


পিতার সাথে ; ৮..০।-ভালো ব্যবহার করতে ; £22-€১+০১৯)-তাকে গর্ভধারণ 

| করেছে ;£4- (১৮ ।)-তার মা ; ৫১/-বড় কষ্ট করে ; এবং ; এ :০/(+০০১ 
১-তাকে প্রসব করেছে ; ১/-অতি কষ্ট করে ; ”আর ; 24-৮-(+4৮)-তার 
গর্ভেধারণ ; 7-ও ; 4০০ (১+4-০)-তার দুধ ছাড়ানোর মেয়াদ ; 2১41-ব্রিশ ; (45 
-মাস ; ৮-৮-এমনকি ; [-যখন ; &1:সে পৌছে ; :-2-€+--5)-তার যৌবন 
বয়সে ; এবং ; &৫- গৌহে; ১-চল্লিশ ; 2বছর বয়সে ; 


| ১৮. অর্থাৎ যারা আল্লাহকেই তাদের একমাত্র প্রতিপালক হিসেবে মেনে নেয় এবং এ 
বিশ্বাসের ওপর মৃত্যু পর্যন্ত দৃঢ়ভাবে দাড়িয়ে থাকে তাদের দুনিয়া ও আখেরাতে ভয় 
করার ও দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। কেননা দুনিয়াতে তাদের অভিভাবক 
আল্লাহ ; আর আখেরাতে তাদের জন্য আল্লাহ এমন প্রতিদান রেখেছেন, যার তুলনায় 
দুনিয়ার' সব সুখ-সম্পদ নিতান্ত তুচ্ছ ও নগণ্য। দুনিয়াতে তারা আল্লাহর দীনকে 
সমুন্নত করার জন্য দুঃখ-দৈন্যতার মধ্যে কালাতিপাত করেছে, এর প্রতিদান আল্লাহ 
তা'আলা অবশ্যই তাদেরকে দেবেন__এতে কোনোই সন্দেহ-সংশয় নেই। 

১৯. এ আয়াতে আল্লাহ তা“আলা সন্তানকে মাতা-পিতা উভয়ের সাথে সদাচার তথা 
সেবাযতু, আনুগত্য, সম্মান ও সনত্রম দেখানোর নির্দেশ দিয়েছেন। তবে গুরুত্বের দিক 
থেকে সদাচার পাওয়ার অধিকার পিতার চেয়ে মাতার তিন গুণ বেশী । সহীহ হাদীসে 

|, উদ্লেখিত আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ স.-কে জিজ্দেস করলো, আমার ওপর সদাচার || 





8৪১৪১৫৪০৪৯৫ ৫8848 


করলো, তারপর কার ? তিনি জবাব দিলেন, “তোমার মায়ের' ০45 
করলো, তারপর কার ? তিনি বললেন, “তোমার মায়ের'। সে আবারও জিজ্ঞেস করলো, 
তারপর কার ? তিনি এবার বললেন, “তোমার পিতার । এ থেকে জানা যায় যে, 
সন্তানের সদাচার পাওয়ার অধিকার পিতার চেয়ে.মাতার তিনগুণ বেশী । আয়াতেও 
মাতার তিনগুণ বেশী অধিকারের প্রতি ইংগীত রয়েছে___১. মাতার গর্ভধারণের কষ্ট, ২. 
সন্তান প্রসবের কষ্ট ও ৩. গর্ভধারণ ও দুধপান করানোর মেয়াদ ৩০ মাস পর্যন্ত কষ্ট। 
অর্থাৎ গর্ভধারণ ও প্রসব করার পরও মা কষ্ট থেকে রেহাই পান না। দুধ পান 
করানোর জন্য তাঁকে দুই বছর তথা আরো ২৪ মাস কষ্ট করেই যেতে হয়। 


এ আয়াত থেকে এটাও প্রমাণিত হয় যে, গর্ভধারণের সর্বনিশ্ন সময়কাল ছয় মাস। 
কেননা অন্য আয়াতে বলা হয়েছে যে, সন্তানের দুধ পান করানোর সর্বচ্চো মেয়াদ 
দু'বছর তথা ২৪ মাস। সুতরাং গর্ভধারণ ও দুধ পান করানোর মোট সময়কাল ৩০ 
মাস থেকে দুধপানের ২৪ মাস বাদ দিলে ৬ মাস বাকী থাকে । অতএব গর্ভধারণের 
সর্বনিশ্ন সময়কাল ৬ মাসই নির্ধারিত হয়! | 


হযরত উসমান রা.-এর খিলাফতকালে একটি মামলায় এ আয়াতের প্রয়োগে তিনি 
তার প্রদত্ত রায় পরিবর্তন করেছিলেন । মামলাটি হলো-__জুহায়না গোত্রের জনৈক 
মহিলার গর্ভ থেকে ছয় মাসে সুস্থ ও ক্রুটিমুক্ত সন্তান ভূমিষ্ট হলে খলীফা উসমান রা. 


একে অবৈধ গর্ভ সাব্যস্ত করে মহিলার ওপর শাস্তির আদেশ জারী করেন। কেননা 
গর্ভের মেয়াদ সাধারণভাবে ছিল নয় মাস এবং সর্বনিন্ন সাত মাস। হযরত আলী রা. 
এ সংবাদ জানতে পেরে খলীফাকে শাস্তি কার্যকর করা থেকে বিরত রাখেন এবং 
7515548: 2 


রঃ এবং অত্র সূরার আলোচ্য আয়াত 
ধারাবাহিকভাবে খলীফার সামনে তুলে ধরেন। এতে প্রমাণিত হয় যে, গর্ভধারণের 
সর্বনিন্ন মেয়াদ ছয় মাস। খলীফা তার যুক্তি গ্রহণ করে তার পূর্বোক্ত রায় পরিবর্তন 
করেন এবং শাস্তির আদেশ প্রত্যাখ্যান করে নেন। (কুরতুবী) 


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-ও হযরত আলী রা.-এর এ যুক্তি সমর্থন 
করেন। উল্লেখিত তিন আয়াত থেকে নিঙ্লোক্ত তিনটি আইনগত বিধান পাওয়া যায়__ 

এক $ বিয়ের পর ছয় মাসের কম সময়ের মধ্যে কোনো মহিলার যদি পূর্ণাংগ সুস্থ 
সন্তান স্বাভাবিক প্রসব করে এবং তা গর্ভপাত না হয় তবে মহিলা দ্বিচারিণী বলে 
সাব্যস্ত হবে এবং এ সন্তানের বংশ মহিলার স্বামীর সাথে সম্পর্কিত হবে না।. 

দুই ঃ কোনো মহিলা বিয়ের ছয় মাস পর বা তার চেয়ে বেশী সময় পর জীবিত ও | 
সুস্থ সন্তান প্রসব করে, তবে শুধু এ কারণে তার ওপর ব্যভিচারের অভিযোগ আরোপ 
করার অধিকার স্বামীকে দেয়া যাবে না। আর মহিলার স্বামীও এ সন্তানের পিতৃতৃ | 
| অীকার করতে পারবে না এবং মহিলাকে এজন্য কোনো প্রকার শাস্তি দেয়া যাবে না। 





পারা 8 ২৬ 


গিরিরারহো তোতা 7 
(তখন) সে বলে__ “হে জামার প্রতিপালক ! আপনি আমাকে আপনার সেই নিয়ামতের শোকর আদায় করার 
তাওফিক দিন, যা আপনি দান করেছেন আমাকে এবং আমার গিতা-মাতাকে। 
মি 1২519 9-$0৮০৫-599 
আর আমি যেনো এমন ভালো কাজ করতে গারি, যা আগনি পছন্দ করেন, আর আমার জন্য আমার 
সন্তান-স্ততিদের মধ্যে যোগ্যতা সৃষ্টি রে দিন, আমি অবশ্যাই তওবা করছি 


০১ _$-তেখন) সে বলে- ০,)হে আমার প্রতিপালক ; :+০7-আপনি আমাকে 
তাওফীক দিন ; 7:51 :/-শোকর আদায় করার ; 42 € *৮-(৬+০_০০)-আপনার 
| নিয়ামতের ; *-0-সেই, যা ; ০ 2$-আপনি দান করেছেন ;“1০-আমাকে ; ? - 
| এবং ; 5১10 1০ আমার পিতা-মাতাকে ; 5-আর 7 2:৮1 3-আমি যেনো করতে 
ডা (০.10এমন ভালো কাজ ; £০-৫+০)-যা আপনি পছন্দ করেন ; 2- 
আর ; পপ যোগ্যতা সৃষ্টি করে দিন ; :%-আমার জন্য ; -মধ্যে ; :৮:১-(+5১১ 
৬)- আমার সন্তান-সম্ততিদের : ; “আমি অবশ্যই ; ০:/-তাওবা করছি ; 


তিন ৪ দুধপান করানোর সর্বোচ্চ মেয়াদ দু'বছর । এ মেয়াদকালের পর তথা শিশুর 
বয়স দু'বছর পূর্ণ হয়ে গেলে তারপর যদি সে শিশু কোনো মহিলার দুধপান করে, 
তবে সে মহিলা দুধ পানকারী শিশুর দুধমা বলে বিবেচিত হবে না এবং দুধপানের 
সাথে শরীয়তের যেসব বিধি-বিধান জড়িত তা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অধিক 
সতর্কতার জন্য ইমাম আবু হানীফা রা. এ মেয়াদ দু'বছরের স্থলে আড়াই বছর 
নির্ধারণ করেছেন, যাতে দুধপান জনিত কারণে হারাম হওয়ার বিধানসমূহ অনুসরণে 
ভুলের সম্ভাবনা না থাকে। 


চিকিৎসা বিজ্ঞানের আধুনিক গবেষণার ফলে জানা যায় যে, একটি সুস্থ ও জীবন্ত 
শিশু প্রসব করার জন্য গর্ভকাল কমপক্ষে ২৮ সপ্তাহ হওয়ার প্রয়োজন, যা সাড়ে 
ছয়মাস থেকে সামান্য বেশী । ইসলামী শরীয়ত এটাকে অর্ধমাস কমিয়ে ছয়মাস 
নির্ধারণ করে দিয়েছে। কারণ, একজন মহিলার দ্বিচারিণী বলে প্রমাণিত হওয়া এবং 
একটি শিশু বংশ পরিচয় থেকে বঞ্চিত হওয়া একটি গুরুতর ব্যাপার । মা ও শিশুটিকে 
এমন একটা কঠিন পরিণাম থেকে রক্ষা করার জন্য আইনের মধ্যে যথেষ্ট প্রশস্ততা 
থাকা প্রয়োজন। আর শিশুর গর্ভে স্থিতি লাভ করার সঠিক মুহূর্তটি ডাক্তার, বিচারক, 
গর্ভধারিণী মা অথবা গর্ভদানকারী পুরুষ আমরা কেউ বলতে পারি না, সুতরাং 
| আইনগতভাবে গর্ভধারণের স্বল্পতম মেয়াদ নির্ধারণ থাকাই বাঞ্ছনীয় । 

২০. অর্থাৎ “হে আমার প্রতিপালক ! আমাকে এমন শক্তি সামর্থ দিন, যাতে আমি 
| আপনার নিয়ামতের শৌকর আদায় করতে পারি, 88886 





শ.শ. কু. ১২/৪-_ পারা ঃ ২৬ 


র 1*০-০1৮5082 এ 0৪০5: 51540 
আপনার নিকট, ১৫৩৭ 421 ০সদ০ত 
এমন যাদের সেসব ভালো কাজ তাদের থেকে আমি গ্রহণ করে নিয়ে থাকি, যা | 
৩০ 1 ক ৮ তা নি পা্টিলা পা পালীর্ণ ৯০০] 
01532105221 ঙঃ ৬০ ৬১০)9৯৩391-9০ 
তারা করতো এবং তাদের অপরাধসমূহ আমি মাফ করে দেই১-(তারা) জান্নাতের 
বাসিন্দাদের শামিল-_ সেই ওয়াদা সত্য ছিলোযা 
০109০৯০0০5011516 95949425456 
তাদেরকে দিয়ে আসা হয়েছিলো। ১৭. আর যে ব্যক্তি তার মাতা-পিতাকে বলে, “ধিক 
তোমাদেরকে, তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছো যে, 
এ১/-আপনার নিকট ; 7-আর ; ৮/আমি নিঃসন্দেহে ; ০৮-শামিল ; ০১4--)- | 
(আপনার) অনুগত বান্দাহদের। €45%-তারা এমন ; $251-যাদের ; 1+25-আমি 
গ্রহণ করে নিয়ে থাকি ; :$:০-তাদের থেকে ; ০-..৮া-ভালো কাজ ; (-সেসব যা ; 
[+৮-তারা করতো ; /-এবং ; )94-5-আমি মাফ করে দেই ; ৮০ ০০৫০০ 
+৮+৩-২.)-তাদের অপরাধসমূহ ; (তোরা) শামিল ; রর ২০**ঁবাসিন্দাদের 
2:]1জান্নাতের ; 2৮5 ওয়াদা ; 3১:০)-সত্য ; *51-সেই, যা ; 29৮ (৬- 
তাদেরকে দিয়ে আসা হয়েছিলো ।€97-আর ; 53|-যে ব্যক্তি; ১৩-বলে ; 4:১৯ 
-€৮+৬-4/1১+৭)-তার মাতা-পিতাকে ; ০9-ধিক ; $4- তোমাদেরকে ; ট ০০০ - 
(+০1১০+1)- -তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছো ; ,2াযে; 
মাতাকে দান করেছেন এবং যাতে আমি আপনার পছন্দনীয় সৎকর্ম করতে পারি ; আর 


আমার সন্তানদেরকেও সৎকর্মশীল করুন, আমি তাওবা করছি এবং আমি আপনার 
নির্দেশের অনুগত বান্দহদের শামিল।” 


উল্লেখিত দোয়ায় বর্ণিত অবস্থা ছিলো হযরত আবু বকর রা.-এর। এর মাধ্যমে 
মুসলিম উম্মাহকে এরূপ দোয়া করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে যাতে তারাও এন্ধপ 
দোয়া করে। (মাযহারী) 

এখানে পছন্দনীয় সৎকর্ম বলে এমন কাজ বুঝানো হয়েছে, যা অবিকল আল্লাহর 
বিধানের অনুরূপ হয় এবং বাস্তবেও তা আল্লাহর কাছে গৃহীত হওয়ার উপযুক্ত হয়। 
কোনো সৎকাজ দুনিয়ার মানুষের কাছে পছন্দনীয় হলেও এবং বাহ্যত আল্লাহর 
| বিধানের অনুরূপ হলেও অন্তরে অসৎ নিয়ত, লোক দেখানো মনোভাব, আত্মতুষ্টি ও | 
| অহংকারের মনোভাব এবং স্বার্থচিন্তা থাকলে তা আল্লাহর দরবারে গৃহীত হবে না। এ] 





204: 
আমাকে বের করে আনা হবে (কবর থেকে), নিশি আর (তখন) 
তারা (ভার মাতা-পিতা) আল্লাহর নিকট ফরিয়াদ করে (তাকে) বলে তোর সর্বনাশ হোক। তুই বিশ্বাস কর-_ 


পপি পা ৯৩৩৯০ ॥ 1.2 ৬৮ পন্্ণ ঢ 
| এএ9৪০%5%-5501620 28548145911 
[৯ অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য ; কিন্তু সে বলে-_-“এসবতো আগেকার লোকদের 
কল্পকাহিনী ছাড়া কিছু নয়। ১৮. এরা এমন লোক 
ও ৩০৮৫:৫০১০:3০১61 7732০ 


যাদের ওপর (আল্লাহর আযাবের) বাণী সাব্যস্ত হয়ে আছে সেসব উন্মতের সাথে 
যারা তাদের আগে অতীত হয়ে গেছে জন জাতি থেকে 


নি9পাডপাটি ৩ নিপটি াঁ 60৬ 2 1 পাতা ৬০ বটি তবু 

19125০5০509 92 ৫১০০1০91২৮5 

ও মানব জাতি থেকে ; নিই তারা ছিলো সবাই ক্ষতি ১৯, আর প্রত্যেকের জন্য তারা যা করেছে সে অনুসারে 
মর্যাদা রয়েছে; যেনো তিনি তাদেরকে পূর্ণ বিনিময় দান করতে পারেন 


(০৮-আমাকে বের করে আনা হবে ; 7-অথচ ; ০৮ $-অতীত হয়ে গেছে ; 0%$) 
| -বহু জনগোষ্ঠী ; *4:$ "-($+১০+১০)-আমার আগে ; %”আর ; তারা (তোর 
মাতা-পিতা) ; ১১৯::..ফরিয়াদ করে (তাকে) বলে ; 41)1-আল্লাহর নিকট ; ৩৫2১ 
তোর সর্বনাশ হোক 7 -তুই বিশ্বাস কর ; অবশ্যই ; ১) ওয়াদা ; এ - 
আল্লাহর ; :০-সত্য ; £$:$-60৯৮+.০)-কিন্তু সে বলে ; (০-কিছু নয় ; ঠ১-এসব 
তো ; খা-ছাড়া ; /*৮০/-কল্পকাহিনী ; 2:%৭-আগেকার লোকদের । 69 4:19-এরা 
এমন লোক ; ০43-যাদের ; সাব্যস্ত হয়ে আছে ; ৮:5-তাদের ওপর ; (%2]|- 
(আল্লাহর আযাবের) বাণী ; :-সাথে ;/৯1-সেসব উদ্মতের ; 54 2$-যারা অতীত 
হয়ে গেছে ; 4 ০৮তাদের আগে ; ৮-থেকে ; ১--জ্িন জাতি ; 33 
১3-মানব জাতি থেকে ) * +4-নিশ্চয়ই তারা ; (৮১৫-সবাই ছিলো ; ১2৮৯ - 
ক্ষতিগ্রস্ত ।6৯-আর ; ৫3144) প্রত্যেকের জনয রেছে ৭০৮১ মর্যাদা ; 0৬০ 
-যা, সে অনুসারে [.-তারা করেছে ; 65592 (-১+)-যেন তিনি তাদেরকে 
পূর্ণ বিনিময় দান করতে পারেন ; 
| ২১. কোনো মহৎ হৃদয়, উদার ও মর্যাদাসম্পন্ন মনিব যেমন তার অনুগত ও বিশ্বস্ত | 
198858555510650555586875508 ও দুর্বলতাসমূহ ক্ষমা করে || 





পারা ৪ ২৬ 


১ ন্‌ 
] পাপ তি তপপী পা & ৪৩০ প ৮৩ ৮০ ০৯৮৫০ শ্থি] 


(০4141956501 999৩-555 এনে 
তাদের কর্মসমূহের এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না২। ২০. আর 
তিক ছে চাহারিকে টির জাতিতে নিউ হাজিরার 


ও কত ডি এটি পনি তি পা টিপা ডিপ ৬ তি ভিডি 2০৩ পারা & 1 ৬৬৮০১ চিল কিত 
059539513০9 -০২০০515901100 ৬ ৮০৮০০৪ 
(তন বলা হবে) তোমরা তো তোমাদের নযামতসমূহ তোমাদের দুনিয়ার জীবনেই নিঃশেষ করে ফেলেছে 
এবং তার দ্বারা খুব মজা উপভোগ করেছো, অতএব আজ তোমাদেরকে বিনিময় দেয়া হবে 


7+/--৫৮৫০৭)-তাদের কর্মসমূহের ; /এবং ; *৯-তাদের প্রতি ; ০৯৮4 - 
কোনো অবিচার করা হবে না ।€97আর ; “%-যেদিন ; +০»£-হাজির করা হবে ; 
০:5-তাদেরকে যারা ; [৮$4-কুফরী করেছে ; 4০-নিকট ; ১৩০-জাহান্নামের ১ 
৮5 _(তেখন বলা হবে) তোমরা তো নিঃশেষ করে ফেলেছো ; +--৮(৮০৮ 
৮৪)-তোমাদের নিয়ামতসমূহ ; ৮৩: -৫৮+০-৮*০)-তোমাদের জীবনে ; 
(2./দুনিয়ার ; 7 এবং ; +:.:-॥-খুব মজা উপভোগ করেছো ; তার দ্বারা ; 
*৯-৩- -(১৯+৭/-)-অতএব আজ ; ১)৫-তোমাদেরকে বিনিময় দেয়া হবে ; 


দেন, তেমনি মহান আল্লাহ তা'আলাও বান্দার ভালো কাজগুলোর নিরিখে তার ছোট- 
খাটো পদস্থলন, দুর্বলতা ও ক্রুটি-বিচ্যুতি উপেক্ষা করেন এবং আখেরাতে এসবের জন্য 
তাকে পাকড়াও করবেন না। 


২২. এর আগের ১৬ আয়াতে সমাজের এক ধরনের চরিত্রের লোকের বৈশিষ্ট্য ও 
আখেরাতে তাদের পরিণাম উল্লেখিত হয়েছে এবং ১৭ ও ১৮ আয়াতে এক ধরনের 
লোকের চরিত্র-বৈশিষ্ট্য ও তাদের পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে 
কাফির নেতৃবৃন্দের একথার জবাব দেয়া হয়েছে যে, কুরআন মেনে চলা যদি কোনো 
| ভালো কাজ হতো, তাহলে কতিপয় অর্বাচিন যুবক ও ক্রীতদাস শ্রেণীর এ লোকেরা 
আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারতো না। তাদের একথার জবাবে আল্লাহ 
তাআলা সমাজে বিদ্যমান কিতাব মান্যকারী ও অমান্যকারী উভয় শ্রেণীর লোকের 
চরিত্র-বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ উপলব্ধি করতে পারে যে, কারা 
ভালো লোক-___কুরআন মান্যকারীরা, না-কি কুরআন অমান্যকারীরা। সাথে সাথে 
উভয় চরিত্রের লোকদের আখেরাতে কি পরিণাম হবে তা-ও উল্লেখিত হয়েছে। 


২৩. অর্থাৎ যারা সৎকর্ম করেছে___কুরআন মেনে চলতে গিয়ে দুঃখ-কষ্টের শিকার 
হয়েছে, আল্লাহর দীনকে উর্ধ্বে তুলে ধরার সংগ্রামে ত্যাগ ও কুরবানী দিয়েছে, তাদের 
কর্মের যথাযথ প্রতিদান দেয়া হবে। কারণ, তাদের প্রতিদান কম দেয়া হলে তা হবে 
অবিচার । আবার মন্দ লোক-_যারা কুরজান মেনে নিতে ্থীকার করেছে আল্লাহর 


| 
না 





পারা £ ২৬ 







টি ০টি পানি সল্ট চিপটি নি তা বী 
| দিযেছের ০৪0 $05255829214184 
অপমানকর শাস্তি; ; কারণ তোমরা কোনো অধিকার ছাড়াই পৃথিবীতে | 
বড়াই করতে এবং 
২০০247221 
পা ভে জা 
০9-শাস্তি ; ১৯%-অপমানকর ; (--কারণ ; ১০: ৮*$-তোমরা বড়াই | 
করতে ; ১৮১% -পৃথিবীতে ; ৮:4-(৮+৯)-ছাড়াই ; ১০-1-কোনো অধিকার ; 
এবং ; যেহেতু ; 3%::5744-পৃথিবীতে) পাপাচার করতে । 
দীন প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, তাদের শাস্তিও যথাযথ দেয়া হবে। কারণ তাদের 
প্রাপ্য শাস্তি থেকে বেশী দেয়াও অবিচার হবে। আল্লাহ তা“আলা এ ধরনের অবিচার 
থেকে মুক্ত । 
২৪. অর্থাৎ কাফিরদেরকে বলা হবে__-তোমরা কিছু ভালো কাজ দুনিয়াতে করে 
থাকলে তার প্রতিদানও তোমাদেরকে পার্থিব আরাম-আয়েশ ও ভোগ-বিলাসের 
আকারে দিয়ে দেয়া হয়েছে । এখানে তোমাদের প্রাপ্য কিছু নেই। এ থেকে প্রমাণিত 
হয় যে, ঈমান ছাড়া কাফিরদের কোনো সৎকাজ আল্লাহর কাছে গ্রহণীয় নয় ; 
আখেরাতে সেগুলো মূল্যহীন। কাফিরদের দানশীলতা, সহানুভূতি, সততা ইত্যাদি 
সৎকর্মের .প্রতিদান দুনিয়াতে দিয়ে দেয়া হয়। কিন্তু মুমিনদের ব্যাপারে এমন নয়, 
তারা দুনিয়াতে ধন-দৌলত, প্রভাব-প্রতিপত্তি ও মান-সন্ত্রম লাভ করলেও আখেরাতের 
প্রাপ্য. থেকে তারা বঞ্চিত হবে না। 


কাফিররা দুনিয়াতে গর্ব-অহংকার করে ঈমান ও সৎকর্ম থেকে যেমন বিরত থেকেছে 
তেমনি তাদের জন্য নির্ধারিত আছে লাঞঙ্কনাকর আযাব । দুনিয়ার ভোগ-বিলাসে মত্ত 
থাকার কারণে এটা হলো তাদের প্রতি কঠোর সতর্কবাণী । 


রাসূলুল্লাহ সা., সাহাবায়ে কিরাম ও তাবেয়ীগণ দুনিয়ার ভোগ-বিলাস বর্জন করার 
অভ্যাস গড়ে তুলেছিলেন। তাদের জীবনেতিহাস এ সাক্ষ্যই দেয়। রাসূলুল্লাহ সা. 
মুয়ায রা.-কে ইয়ামন পাঠানোর সময় উপদেশ দিয়েছিলেন___“দুনিয়ার ভোগ-বিলাস 
থেকে বেঁচে থাকো" । হযরত আলী রা. বলেন যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন যে, 
যে ব্যক্তি আল্লাহ তা'আলার নিকট থেকে স্বল্প রিযিক নিয়ে সন্তুষ্ট থাকে, আল্লাহ 
তা'আলা তার স্বল্প আমলেই সন্তুষ্ট হয়ে যান। (মাযহারী) 






































শব্দে শব্দে আল কুরআন সূরা আল আহ্কাফ 


২য় রুকৃ* (১১-২০ আয়াত)-এর শিক্ষা 
. ১. কুরআন মেনে চলা-ই মুমিনের পরিচয় । আর কুরআন মেনে চলতে অক্কীকার করাই কুফরী । 
২. আল কুরআনকে পুরনো মিথ্যা কাহিনী বলে উপেক্ষা করা নিঃসন্দেহে কুফরী কাজ । এমন 

কাজ যারা করে তারা অবশ্যই কাফির । ূ | 
| ৩. কুরআন মাজীদের সত্যতার এটা একটা প্রমাণ যে, কুরআন অতীতের আসমানী | 
কিতাবসমূহের সত্যায়ন করে । যারা এ কিতাবকে পত্যাখান করে তারা নিজেরা নিজেদের ওপর | 
যুলুষ করে । তাদের জন্য কুরআন সতকর্কারী । 

৪. যারা কুরাআন অনুযায়ী জীবন গড়ে, তারাই সৎকমর্শীল ; আর তাদের জন্য কুরআন সুসংবাদ | 

মি! / এ 

৫. আল্লাহর ওপর অটল ঈমান এবং তদনুযায়ী কাজ করলেই মৃত্যুপরবতী জীবনের জন্য কোনো 
ভয় বা দুঃশ্চিভ্তা নেই । এমন লোক অবশাই জারাতের বাসিন্দা হবে । 

৬. জারাত হবে স্ব 'মিনদের দুনিয়াতে সৎকমের্র ধতিদান । জারাতের সখ হবে নিভের্জাল, যার 
সাথে দুঃখের কণামাত মিশণও থাকবে না । 

॥ ৭. মাতা-পিতার সাথে সদ্ভবহার করা সভ্ভানের এঁতি আল্লাহর আদেশ । এ আদেশ অমান্য করার 
কোনো সুযোগ নেই । | 
৮. সঙ্ভানের সদ্ভবহার করার আধিকার পিতার চেয়ে মাতার তিনগুণ বেশী । এর কারণ মাতার | 

গভর্ধারণের কষ্ট, এসবের কষ্ট এবং দুধ ছাড়ানো প্যর্ভ লালন-পালনের কষ্ট_ এসব কষ্ট পিতাকে 

ভোগ করতে হয় না। | 

৯. ছয় মাসে কোনো নারী পুরণাংগ ও সুস্থ স্ভান এসব করলে তা তার স্বামীর ওরসজাত সভান 
বলে গৃহীত হবে । 

১০. মানুষ যখন চলিশ বছর বয়স পরযর্ত পৌছে, তখন তার জ্ঞান-বুদ্ধির পরিপকতা আসে এবং 
সে প্রাগুবয়ক হয় এবং তার মধ্যে আল্লাহ-অভিমুখী হওয়ার এবণতা আসে । 

১১. মানুষ আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছে যার হিসেব করা মানুষের পক্ষে সঙবপর 
নয় । একমারর মু'মিন বান্দাহগণই আল্লাহর নিয়ামতের শোকর আদায়ে সচেউ থাকে । 

১২. যারা আল্লাহর নিয়ামতের শোকর আদায় করে না তারাই কাফির ; জার কাফিরদের ঠিকানা 
জাহারাম । 

১৩. আল্লাহর নিয়ামতের শোকর আদায় করার একমাত্র উপায় হলো আল্লাহর দেয়া জীবনব্যবস্থাকে 
ব্যজিজীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেধে এতিষ্ঠা করার সংথামে নিজেকে সাবি এচেষ্টায় 
নিয়োজিত করা । | 

১৪. আল্লাহ তা'আলা উপরোক্ত সংখামী বান্দাহর সকল সৎকর্ম এহণ করে নেন এবং তার সকল 
সগীরা বা ছোট ওনাহ-খাতা এমনিতেই ক্ষমা করে দেন এবং বড় ওনাহের জন্য কৃত তাওবাও এহণ 
করে নেন । 

১৫. উপরোক্ত বান্দাহদের জন্যই আল্লাহ তাআলা জারাত দানের ওয়াদা করেছেন । আর 
| আলাহর ওয়াদার কখনো ব্যতিক্রম হয় না। 

১৬, মাতা-পিতার প্রতি বিরক্ত প্রকাশ ও তাদের সাথে অসাদাচরণ কোনো মু'মিন বান্দার কাজ 




































[হিতে পারে না। এমন কাজ যারা করে তারা আবিরাতে অবিষাসী। জার আবিরাত 
একৃত অর্থে দুনিয়া ও আখিরাত উভয়ই বরবাদ । 

১৭. মাতা-পিতার সাথে অসচাদরণকারী দৃনিয়াতেও শাভি পেতে পারে না, আর আখিরাতে তো 
তার জন্য কঠিন শাস্তি নিধারিত, কেননা সে আখেরাতে বিশ্বাসী নয় । 

১৮. যার আখিরাত বিশ্বাস দৃঢ় ও মজবুত, তার জীবন ও কমে তার প্রতিফলন অবশ্যই ফুটে উঠবে ॥ 
১৯. সুদূর অতীত থেকেই ভিন ও মানব জাতির মধ্যে দু'টো ধারা চলে আসছে__একদল 
আল্লাহর কিতাবের অহগত । অপর দল বিদোহী । কিয়ামত পর্র্ত এ দু'টো ধারা জারী থাকবে । 
২০. আল্লাহর অনুগতদের হান হলো চিরস্থায়ী সুখের আবাস জারাত । আর বিদোহীদের স্থান 
| হলো চিরস্থায়ী দুঃখের আবাস জাহানাম । 
২১. দুনিয়ার প্রত্যেকটি মানুষ তাদের বিশ্বাস ও কর্ম অনুসারে আখিরাতে যথাযথ এতিদান 
| পাবে । কারো এতি অণুমারর অবিচারও করা হবে না। 
| ২২. কোনো সত্ক্মশীল বান্দাহকে তার থাপ্য এাতিদান থেকে অথ পরিমাণ কম দেয়া হবে না। | 
আর কোনো অপরাধীকে তার প্রাপ্য শাস্তির অণৃমাতর বেশী দেয়া হবে না । 
২৩. কাফিরদের সত্কমের পুরষ্কার দুনিয়ার বিত-বৈভব ও ক্ষমতা-প্রাতিপাতির আকারে দুনিয়াতেই | 
| দিয়ে দেয়া হয় । ফলে তাদের সতকমের্র আখিরাতে কোনো পুরষ্কার তারা পাবে না । 

২৪. আখিরাতে তাদেরকে জানিয়ে দেয়া হবে যে, তারা তাদের সবকর্ের প্রতিদান কোথায় | 
কিভাবে ভোগ করেছে এবং তাদের সাজা ভোগের কারণও তাদেরকে জানিয়ে দেয়া হবে । 


9 





পারা £ ২৬ 


93415454 59-3892455 58901659859 | 
২১. আর আপনি 'আদ' সম্প্রদায়ের ভাই (হনদ)-এর কথা উল্লেখ করুন, যখন তিনি আহ্ব্াফে তার সম্প্রদায়কে 
ছি জার রিডার ডি এছ 


ছি পা পা টি পার্টি 
০5৫69121811962 5255১৮25৮52 
তার নিকট অতীতেও এবং তাঁর পরেও (তিনি সতর্ক করেছিলেন এমর্ষে) যে, তোমরা 

ইবাদত করো না আল্লাহ ছাড়া (অন্য কারো) ; আমি নিশ্চিত আশংকা করছি 

€)/আর ; +%/১-আপনি উল্লেখ করুন ; (ভাই হেদ)-ব্রর কথা ;.১-০ -আদ 
সম্প্রদায়ের ; ১-যখন ; 95-তিনি সতর্ক করে দিয়েছিলেন ; ১৮(৮-৯5)-তীর 
সম্প্রদায়কে ; ৯৭%৬-আহ্কাফে ; ;-আর ; ৩এ$ ১$-নিঃসন্দেহে গত হয়ে গেছে ; 
2 4২)-অনেক সতর্ককারী ; 4১:০৮ ১৮-৫+৬-+৮৮৮)-তীর নিকট-অতীতেও ; 
শি ু এ ৮৮৫৮-৮০৮)-তীর পরেও ; (০ ঘা-(তিনি সতর্ক করেছিলেন 
এ মর্মে) যে, তোমরা ইবাদত করো না ; ছাড়া অন্য কারো) ; 11)।-আল্লাহ ; 
(৮/-আমি নিশ্চিত ; -১৬1-আশংকা করছি ; 


২৫. আদ জাতির শক্তি-ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি আরবদের মুখে মুখে প্রচারিত 
বিষয় ছিলো এবং পরিণতি সম্পর্কেও তারা ওয়াকেফহাল ছিলো, তাই আয়াতে তাদের 
করুণ পরিণতির কথা উল্লেখ করে কাফিরদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। “আদ জাতি 
তাদের প্রতি প্রেরিত নবী হুদ আ.-এর দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে যে করুণ 
পরিণতির সম্মুখীন হয়েছিলো, তেমনি মুহাম্মদ সা.-এর দাওয়াতকে প্রত্যাখ্যান করলে | 
মক্কার কাফিরদের পরিণতিও তার চেয়ে ভিন্নতর হবে না বলে আয়াতে সতর্ক করা হয়েছে। 


| “কাওমে 'আদ'-এর আবাসভৃমি বর্তমান ওমান থেকে পশ্চিম ও পশ্চিম-দক্ষিণে | 
ইয়ামন পর্যন্ত-বিস্তৃত ছিলো । কুরআন মাজীদের বর্ণনা অনুসারে তাদের আদি বাসস্থান 
| 'আল আহ্কাফ' ছিলো। এখান থেকে বের হয়ে তারা আশেপাশের দেশসমূহে ছড়িয়ে | 
পড়েছিলো । বর্তমানে এ অঞ্চলটি জন-মানব ও গাছ-পালা হীন ধুধু বালুকাময় মরুভূমি | | 
বর্তমানে সেখানে কোনো মানুষের যাতায়াতও নেই । হাদ্রামাউতের উত্তর প্রান্তে কোনো 
উচ্চভূমিতে দীড়িয়ে উত্তর-পশ্চিম দিকে তাকালে শুধু ধুধু বালুকাময় মরক্প্রান্তর-ই 
| দৃষ্টিগোচর হয়। এখানকার বালু অত্যন্ত মিহি ও সাদা সেখানে এমন ভূমিখণ্ডও আছে, 





885881518 ত্৩১ ৪3834১১৫ 
(96705110209 1৫10 954820554485 "৫2 
| তোমাদের ওপর এক ভীষণ দিনের আযাবের 1২২ (ভধন) তারা বলেছিলো-__“তৃমি কি আমাদের কাছে এজন্য 
এসেছো যে, আমাদের উপাস্যদের (উপাসনা) থেকে আমাদেরকে ফিরিয়ে রাখবে, তাহলে এসো না আমাদের ওপর 
5401০২ 5-721010759০-50-01054520166525 
তা নিয়ে যার (যে আযাবের) ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছো, যদি ভূমি হয়ে থাকো সত্যবাদীদের শামিল। 
২৩. তিনি বললেন, “সেই জ্ঞান তো তুধমাত্র আল্লাহর কাছেই আছে; 


০টি পরপর পাপা পাজি এিপা ও পা কি &প ₹ি ০০ রি / ৬ এটি ০ ৯১০টি নিল ৬ 
591 1৮59 ০ও ০9৮১/8951924৯05 
জজ দেরিতে হরি বা ২ আমি তোমাদেরকে 
দেখছি মূর্ধ লোকদের মতো কথা বলছো৭। ২৪. অতপর যখন তারা তাকে (আযাবকে) দেখলো 
৮--০তোমাদের ওপর ; ৮2-০-আযাবের ;/%-এক দিনের ;/*%- -ভীষণ। 
€919%-(তখন) তারা বলেছিলো- (:৯1৫০+০৯+0)-তুমি কি-আমাদের কাছে 
এসেছো; ($-%-€০+৮$9০+এ)-এজন্য যে, আমাদেরকে ফিরিয়ে রাখবে ; 2 - 
(উপাসনা) থেকে ; ৫-4/-0-+)-আমাদের উপাস্যদের ; ০3-60-+০।+)- 
তাহলে এসো না আমাদের ওপর ; 2-তা দিয়ে যার (যে আযাবের) ; ১৩-ভয় 


তুমি আমাদেরকে দেখাচ্ছো ; 21-যদি ; ০.:4-তুমি হয়ে থাকো ; শামিল ; 
০-০---সত্যবাদীদের | €90৩-তিনি বললেন ; 45শুধুমাত্র ;৮01-সেই জ্ঞান 
তোঁ ; কাছেই আছে ; 4/-আল্লাহর ; আর ; ০৫৬ নিত তো 
তোমাদেরকে পৌছে দিচ্ছি: তা-ই ; 41.:/-আমি প্রেরিত হয়েছি; যা নিয়ে 
:৮০৮কিন্তু; ৫০0- (৫5*5০)-আমি তোমাদেরকে দেখছি 24 1 5 রর 
লেকিদের মতো কথা বলছো । €9 ৮__*[3-অতপর যখন ; ৮-(১+১1) )-তাকে 
(আযাবকে) তারা দেখলো ; 


যেখানে কোনো বন্তু পতিত হলে তা অল্প কিছুক্ষণের মধ্যে বালুকারাশির মধ্যে তলিয়ে 
যেতে থাকে । আরব বেদুইনরাও সেদিকে যেতে ভয় পায়। দূর থেকে যদি সেসব 
ভূখণ্ডে কোনো বস্তু নিক্ষেপ করা হয়, তা পাচ মিনিটের মধ্যে বালুকারাশির মধ্যে ডুবে 
যায়। এমনকি বস্তুটি যদি কোনো রশির সাথে বাধা থাকে রশির যে প্রান্ত বন্তুটির 
সাথে বাধা থাকে তা-ও গলে যায়। অথচ এক সময় এ এলাকাটি ছিলো তৎকালীন 
সময়ের অত্যন্ত প্রতাপশালী জাতি “কাওমে “আদের' জমকালো আবাস ভূমি । আল্লাহর 
তে হা অনসিা 





শ. শ. কু. ১২/৫__ পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন 88885১4 

রি ৮ ০ চিপ পা পদ? রা ৃ 

জেরার নার গো চা রারানে 
সাদ রা ৪১১০৯০৪ 


জো তারি চিন: (কিল) পচওঝদ বাতস, ভেলা দায়ক আবাব। 
২৫. তা ধাংস করে দেবে প্রত্যেকটি বুকে তার প্রতিপালকের নির্দেশে 
7৯০০৪ ০৪০, পভ শপ কত পাপা 
০০৮৮৮০1196151১৫৮581249- 
অতঃপর তাদের ভোর হলো (এমনভাবে) যে, তাদের বাসস্থানগুলো ছাড়া আর কিছুই 
দেখা যাচ্ছিলো না ; আমি এমনই প্রতিফল দিয়ে থাকি পাপাচারী সম্প্রদায়কে 1২ 


(০১-অগ্রসরমান; 1-2::.৮ অভিমুখী ; * 2 -৫৯+%১ 5)-তাদের উপত্যকার ; 

[0-তারা বলে উঠলো ; %-এটা তো ;*৮).-অগ্রসরমান ; ৮, -আমাদের 
ওপর বৃষ্টি বর্ষণকারী হিসেবে ; :):না, বরং ; +৯-ওটা ; ৮৮তা-ই ; শপ - 
তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে ; ?যা ;১-(এটা ছিলো) প্রচণ্ড ঝাড়ো বাতাস; 5 


-তাতে ছিলো ; +,0.০-আযাৰ ; শিা-য্তরণাদায়ক। €9:%2-4-তা ধ্বংস করে দেবে ; 
প্রত্যেকটি ; « *৮ত-বস্তুকে ; ০০০০প+স)-নির্দেশে ) ০৫৮১৬) )-তার 
প্রতিপালকের ; (৮:০3-৫1১৮।৯--অতপর তাদের ভোর হলো (এমনভাবে) যে, 
54-দেখা যাচ্ছিলো না; ।-ছাড়া আর কিছুই ; +/5--+৫৯+০৮৮ )-তাদের 
বাসস্থানগুলো ; 41; ৫-এমনই ; ১ আমি প্রতিফল দিয়ে থাকি ; ₹৯4]| - 
সম্প্রদায়কে ; 2+,,%11-পাপাচারী। 

তাআলা কত দিন তোমাদেরকে দেবেন, তা একমাত্র তিনিই জানেন । আমার কাজ 
হলো তোমাদেরকে সতর্ক করে দেয়া । 

২৭. অর্থাৎ আল্লাহর আযাব সম্পর্কে তোমাদের অজ্ঞতার কারণেই তোমরা অজ্ঞ- 
মূর্খদের মতো তা নিয়ে ঠাট্টা-বিদ্রীপ করছো । তোমাদের আচার-আচরণের ফলে তোমরা 
আযাবের যোগ্য হয়েছো, সে সম্পর্কেও তোমরা অজ্ঞতার মধ্যে ডুবে আছো। 

২৮. আকাশে মেঘ দেখে “আদ জাতি মনে করেছিলো যে, এটা বুঝি বৃষ্টি বর্ষণকারী 
মেঘ। কিন্তু তাদের এ ধারণা সঠিক ছিলো না, এটা ছিলো প্রচণ্ড ঝড়-তুফান যা 
তাদেরকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছিলো । তাদের ধারণার জবাবে তখনকার 
| পারিপার্ষিক অবস্থা-ই এর সাক্ষ্য দিচ্ছিলো । 





পারা £ ২৬ 


80810881858 সূরা আল আহ্কাফ 
টং পপ রি লী সিডি গনি নটি পাস্তা পিট 19ঞ৮5ভ ॥ সে গর & শালি পি শী 
ডঃ 18020 90০595705955 ০1028, 01০] 
২৬. আর নিঃসন্দেহে আমি তাদেরকে এমন কিছুতে ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তোমাদেরকে ক্ষমতা 
দেইনি এবং আমি তাদেরকে দিয়েছিলাম কান ও চোখ এবং অন্তর 


£ চিপ ৯৬ ৯টি তা পা ১০০ পা দিপ্তিপা চিট জা ৯০৮ তা 0 জাতিতে 


১1 & | ৮০2০5575202 প22240 
কিন্তু তাদের কাজে আসলো না তাঁদের কান আর না তাদের চোখ এবং না 
১০৯৯১৮৬১৯০ কেননা 
০057০441916 54935541 548 +/90-০৩19055 
তারা অস্বীকার করতো আল্লাহর আয়াতসমূহকেণ্১, আর তারা যা নিয়ে 
ঠাটটা-বিদ্রপ করতো তা তাদেরকে গ্রাস করে নিলো । 
| €9%আর 74৫০ ১-/-৫৮৬ ৯৪))-নিঃসন্দেহে আমি তাদেরকে ক্ষমতা 
দিয়েছিলাম ; ৮১এমন কিছু 77-৩0-৫৮৬৬ ১)-তোমাদেরকে ক্ষমতা 
দেইনি ; 45-যে বিষয়ে ; /-এবং ; ৫১4আমি দিয়েছিলাম ; ৮44-তাদেরকে ; ৫২. 
-কান ; 5-ও ; 0৮4-চোখ ; এবং ; %-অন্তর ; 21 ৫০এ| ০+০১)- 
কিন্তু কাজে আসলো না ;:০-তাদের ;74০--৫৮৮+9-তাদের কান; ধু,-আর 
না; ৯১ (১০ -তাদের চোখ ; থ-এবং না; ৮4217 (-৮+1 )- 
তাদের অন্তর ; ৩৪ ৮কিছুমাত্র ; ; -কেননা ; ০১৮ (৯৮$-তারা অস্বীকার 
করতো ; ০4৫আয়াতসমূহকে ; 4-আল্লাহর ; $-আর ; 3৬-গ্রাস করে নিলো ; 
7-তাদেরকে ; তা ;3%:42-5 4 (8৫-যা নিয়ে তারা ঠান্টা-বিদ্রাপ করতো। 
২৯. “কাওমে “আদ' সম্পর্কে কুরআন মাজীদের অনেক সূরাতে ' আলোচনা করা 
হয়েছে। বিস্তারিত জানার জন্য অত্র তাফসীর গ্রন্থের সূরা আ'রাফ-এর ৬৫ আয়াত 


থেকে ৭২ আয়াত, সূরা হুদ-এর ৫০ আয়াত থেকে ৬০ আয়াত, সূরা আশ শূয়ারা ১২৩ 
আয়াত থেকে ১৪০ আয়াত এবং সূরা হ-মীম আস সাজদা ১৫ আয়াত থেকে ১৬ 
আয়াতসমূহ এবং তৎসংশ্লিষ্ট টীকাসমৃহ দ্রষ্টব্য । 

৩০. অর্থাৎ “কাওমে 'আদ'-কে যে পরিমাণ অর্থ-সম্পদ ও শক্তি-ক্ষমতা দেয়া 
হয়েছিলো তেমন কিছু তোমাদেরকে দেয়া হয়নি। তারা তৎকালীন দুনিয়ার এক বিরাট 
ংশের ওপর প্রভাব বিস্তার করেছিলো, অথচ তোমাদেরকে তাদের মতো অর্থ-সম্পদ 
দেয়া হয়নি এবং মকার বাইরে তোমাদের কোনো ক্ষমতাও নেই। একথাগুলো মক্কার | 





পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন ৩৩৬১ সূরা আল আহ্বাফ 






৩১. অর্থাৎ আল্লাহর আয়াতসমূহের মাধ্যমেই মানুষ সত্যকে সঠিকভাবে দেখতে 
| শুনতে এবং উপলব্ধি করতে সক্ষম হয়। কিন্তু যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, 
তারা চোখ থাকা সত্ত্বেও সত্যকে দেখতে সমর্থ হয় না, তাদের কান থাকা সত্তেও 
সত্যের বাণী শুনতে তারা সক্ষম হয় না এবং তাদের অন্তর থাকা সত্ত্বেও দুনিয়ার সর্বত্র 
ছড়িয়ে থাকা সত্যের নিদর্শন বাণী উপলব্ধি করে সত্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে 


ব্যর্থ হয়ে থাকে। 
(৩য় রুকৃ* (২১-২৬ আয়াত)-এর শিক্ষা ) 

১. হযরত হুদ আ. ছিলেন তত্কালীন বিশ্বের এক শতি্মান জাতি 'আদ'-এর নিকট ধোরিত আল্লাহর 
নবী। 'আদ'জাতির শৌধর-বীর্ঘ ও এভাব-প্রতিপাতি সম্পর্ক মক্কার কুরাইশ কাফিররা অবগত ছিলো, 
তাই তাদের নিকট “'আদ' জাতির পরিণতির কথা উল্লেখ করে তাদেরকে সত করা হয়েছে । 

২.আল্লাহর দেয়া বিধি-বিধান অমান্য করা এবং তার বিরদ্ধে বিদ্বোহ করার পরিণতি অত্যজ 
ভয়াবহ । 'আদ' জাতির পরিণাতি থেকে এ শিক্ষা আমরা এহণ করতে পারি । 

৩. সত্যের পতাকাবাহী একদল মানুষ চিরদিন দুনিয়াতে থাকবে । অতীতে যেমন ছিলো, বতর্মান 
কালেও আছে । আর অনাগত ভবিষ্যতেও থাকবে । 

৪. কুরআন মাজীদের এ সতকর্বাণী রাসুলুল্লাহ সা.-এর যুগে এযোজ্য ছিলো, বতর্মানকালেও 
এযোজ্য এবং কিয়ামত প্যর্ভ এ সতকর্বাণী এযোজ্য থাকবে । 

€. কাফির ও মুশরিকদের পক্ষ থেকে নবী-রাসলদের ওপর যেসব অভিযোগ-আপাতি উ্ধাপিত 
হয়েছে, নবী-রাসূলদের মিশন নিয়ে যারা এগিয়ে যাবে, তাদের ওপরও একই অভিযোগ-আপাতি 
সর্বকালেই উত্থাপিত হবে । 

৬. আল্লাহ তা'আলা বাতিলের অপতৎপরতা চালানোর সুযোগ কতদিন পধর্ভ দেবেন, তা একমাত্র 
আল্লাহ তা'আলা-ই জানেন । সত্যের পতাকাবাহীদের কাজ হলো সত্যের দাওয়াত মানুষের কাছে 
পৌছে দেয়া এবং সত্য এত্যাখ্টানের করণ পরিণতি সম্পকে মানুষকে সতকা করে দেয়া । 

৭. 'আদা' জাতি যেমন সত্য প্রত্যাখ্যানের ফলে সমূলে ধ্বংস হয়ে গেছে, বতর্মানেও সত্য 
প্রত্যাখ্যান করে এবং সত্যপসহ্থীদের ওপর হুলুম-নিার্তন চালিয়ে বেঁচে যেতে পারবে না । 

৮. 'আদ' জাতিকে এচও ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছিলো ॥ তাদের নাম-নিশানা 
মুছে দেয়া হয়েছিলো । বতর্মানে তারা শুধমার ইতিহাস হয়ে আছে । দ্নিয়াতে যে কোনো জাতি- 
গোষ্ঠী হুলুম-অত্যাচার ও পাপাচারে সীমালংঘন করবে, আল্লাহ তা'আলার পক্ষ থেকে দুনিয়াতেও 
তাদের ওপর নেমে আসবে আল্লাহর গযব । তবে তার সময়টা একমাত্র আল্লাহ-ই জানেন । 

৯. আল্লাহর গযব যখন নেমে আসবে, তখন দুনিয়ার কোনো যুক্তি ঘারা তার পাতিরোধের চেট্টা 
চালানো বৃথা এচেষ্টা ছাড়া কিছু নয় । আল্লাহর গযব থেকে বাঁচার জন্য আল্লাহর বিধি-বিধান মেনে 
চলা এবং তার দরবারে নিজ অপরাধের জন্য ক্ষমা পরা্ণা করার বিকল্প কোনো পথ নেই । 

১০. মানুষকে আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহর নিদর্র্নাবলী দেখে সঠিক পথে চলার জন্য ; কান 
দিয়েছেন আল্লাহর বাণী শুনে সাঠিক পথের নিদের্শনা পাওয়ার জন্য * আর অন্তর দিয়েছেন আল্লাহর 
নিদর্শ্নাবলী ও বাণীর মর্ম দেখে-শুনে উপল করার জন্য । 
| ১১. আল্লাহর নিদ্শর্নাবলী ও বাণীর মর উপল করতে ব্যর্থ হলেই মানুষের ব্য্ঘতা চূড়া রূপ | 
| লাভ করে এবং দুনিয়া ও আখেরাতে তাদেরকে করুণ পরিণতির সন্থুখীন হতে হয় । 


































পারা ঃ ২৬ 


৫ নিত জিপি ভাপা 71 / রসি 12১. ৮ ৬৯৩ তি 70৫1 'র্ি 


০০৯১৮৬১১এ ৮9০১1524195 ০1059 
২৭. আর নিঃসন্দেহে আমি ধ্বংস করে দিয়েছিলাম তোমাদের আশেপাশের অনেক জনপদ এবং আয়াতসমূহ 
রা সন্তবত তারা ফিরে আসবে। 
05410648995 29620102973 
২৮. তবে কেনো তাদেরকে ওরা সাহায্য করলো না যাদেরকে তারা আল্লাহর পরিবর্তে 
(আল্লাহর) নৈকট্য লাভের জন্য উপাস্য রূপে গ্রহণ করেছে ; বরং 
€9%আর ; ($৫৯। 2-8-নিঃসন্দেহে আমি ধ্বংস করে দিয়েছিলাম ; ৮ ৮% 
তোমাদের আশেপাশের ; ৬2) ৮অনেক জনপদ ; $-এবং ; (১,:০ বারবার 
নানাভাবে বুঝিয়ে দিয়েছিলাম ; ০4-আয়াতসমসূহ ; +%৮/-সন্ভবত তারা ; ০১৯৮ 


-ফিরে আসবে । €9 ৮৮ ধৃ৮-0৮৮-০২৯/-)-তবে কেনো তাদেরকে 
সাহায্য করলো না ; 5:01-ওরা, যাদেরকে ; ; -এ-তারা গ্রহণ করে নিয়েছে ; ৩ 
পরিবর্তে ; এ-)-আল্লাহর ; $৫$-(আল্লাহর) নৈকট্য লাভের জন্য ; 2401- 
| উপাস্যরূপে ; *-বরং ; 


৩২. অর্থাৎ কুফর ও শির্কের কারণে আমি তোমাদের আশেপাশের অনেক জনপদকে 
ংস করে দিয়েছি। এখানে আশেপাশের জনপদ বলে সামৃদ ও লূত সম্প্রদায়ের 
এলাকা বুঝানো হয়েছে। মকাবাসীরা ব্যবসায়ীক সফরে এসব এলাকা অতিক্রম 
করতো, মক্কার একদিকে ইয়ামন ও অপরদিকে সিরিয়া অবস্থিত । তাই “মা হাওলাকুম' 
বলা হয়েছে। 


- মক্কার কাফির-মুশরিকরা কুফর ও শির্কে লিপ্ত হয় এভাবে-_প্রথমে তারা আল্লাহর 
কিছু প্রিয় বান্দাহকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে তাদের প্রতি ভক্তি-শ্রদ্ধা 
দেখানো শুর, করে । এদের ধারণা ছিলো যে, তাদের অসীলায় এরা আল্লাহর কাছে পৌঁছতে 
পারবে। ক্রমান্বয়ে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেই উপাস্য হিসেবে গ্রহণ করে 
নেয়। তাদেরকেই সাহায্যের জন্য ডাকতে থাকে । তাদের কাছেই প্রার্থনা জানাতে শুরু 
করে। তাদের প্রতি এ বিশ্বাস পোষণ করতে শুরু করে যে, তারাই ক্ষমতা-কর্তৃত্ের 
মালিক। বিপদে তারা এদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে কিন্তু তাদের একগুয়েমি 
॥ ও হঠকারিতার দরুন যখন আল্লাহ্‌র গযব নেমে আসলো, তখন এদের এ উপাস্যগণ 





পারা ঃ ২৬ 


89885549888 8:9998:588 


80-85925817185-201452575 
ওরা তাদের কাছে থেকে উধাও হয়ে গেছে; আর এটা ছিলো তাদের বানোয়াট কথা এবং তা. যা তারা নিজেরা 
রচনা করে নিয়েছিলো। ২৯. আর (রণ রদ) যখনি আপন গতি অরে দিম 
8৭১ 257191- 220০৩ 2109৮:258102 9 
স্বিনদের একটি দলকে, তারা কুরআন পাঠ গুনছিনো” তারপর যখন তারা সেখানে [করআন গার সনে) 
উপস্থিত হলো, তখন তারা পরম্পর বলাবলি করলো-_চুপ করে শৌন, অতগর যখন 


(4৮ওরা উধাও হয়ে গেছে; ৮$:-তাদের কাছ থেকে ; +আর ; এ/১-এটা ছিলো 
74৩1-৫এ9)-তাদের বানোয়াট কথা ; -এবং ; ৮৮তা, যা ; ১+৮-& (৩৫ - 
তারা নিজেরা রচনা করে নিয়েছিলো ।৫9 +-আর ; -স্মেরণ করুন) যখন ; ১০ 
আমি আকৃষ্ট করে দিয়েছিলাম ; 40-আপনার প্রতি ; (-একটি দলকে ; পে 
-জরিনদের ; 3::+::.:-তারা শুনছিলো ; 31%)-কুরআন পাঠ ; 1$-তারপর যখন ; 

১০৮তারা সেখানে কুরআন পাঠের স্থানে) উপস্থিত হলো ; [,$-তারা পরস্পরে 
বলাবলি করলো ; (.০-চুপ করে শোনো ; (১-অতপর যখন ; 


এদের সাহায্য করতে এগিয়ে আসলো না ; বরং উপাস্যরা নিজেরাই কোথায় উধাও 
হয়ে গেলো । আসলে তাদেরকে উপাস্য রূপে গ্রহণ করার বিষয় ছিলো কাফির- 
মুশরিকদের মনগড়া ও মিথ্যা । 


৩৩. অত্র আয়াতে জ্নদের প্রথম উপস্থিতির ঘটনা উল্লেখিত হয়েছে ; যা 'নাখলা' 
উপত্যকায় সংঘটিত হয়েছিলো । বিভিন্ন বর্ণনায় জনদের একাধিক উপস্থিতির কথা জানা 
যায়। নির্ভরযোগ্য বর্ণনা মতে রাসূলুল্লাহ সা. তায়েফ থেকে নিরাশ হয়ে মক্কা ফেরার 
পথে নাখলা প্রান্তরে অবস্থান করেছিলেন । সেখানে ইশা, ফজর বা তাহাজ্জুদ নামাযে 
কুরআন তিলাওয়াত করেছিলেন । সে সময় জ্বিনদের একটি দল সে স্থান অতিক্রম 
করছিলো । তারা রাসূলুল্লাহ সা.-এর কুরআন তিলাওয়াত শোনার জন্য যাত্রা বিরতি 
করে। তবে তারা রাসূলুল্লাহ সা.-এর সাথে তখন সাক্ষাত করেনি । এমনকি তিনি জ্বিনদের 
আগমন অনুভবও করেননি । পরে আল্লাহ তাকে এ সম্পর্কে অবহিত করেন। 


নাখলা' প্রান্তরে “আয যায়মা' ও “আস সায়লুল কাবীর' নামক দু'টো স্থানে তায়েফ 
থেকে আগমনকারীরা অবস্থান করতো । কারণ এ দু'টো স্থানে পানি ও উর্বরতা 
বিদ্যমান ছিলো। এ দু'টো স্থানের যে কোনো এক স্থানেই রাসূলুল্লাহ স. অবস্থান 
করেছিলেন । জ্বিনদের দলটি নামাযে রাসূলুল্লাহ স.-এর কুরাআন পাঠ শুনে ইসলামের 
| সত্যতায় বিশ্বাস স্থাপন করে নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে যায়। | 





পারা ঃ$ ২৬ 


| রেতেরেরিতিনে ঠ1$9০১০- ৪5]17552 রা 
(কুরআন গাঠ) শেষ হলো, তারা ফিরে গেলো তাদের সম্ৃদায়ের কাছে সতর্ককারী হিসেবে ৩০. তারা বললো _ 
“হে জামাদের কাওম। আমরা অবশ্যই এমন একটি কিতাব (পাঠ) শুনেছি, (ঘা) নাধিল করা হয়েছে 
৪০৫৯৩ 8৯ ৩1. তা পাটি পা তি না নি লালা পানি ক ৬ ৮০০ 192 না 
০5:35 415 ড1494501০৮ শু6১০০০১৪০৪ 
মূসার পরে । (এটা) সত্যায়নকারী ইতোপূর্বেকার কিতাবসমূহের, এটা পরিচালিত 
করে সত্যের দিকে ০১০০১ 
408458555275815251/2/০589 
৩১, হে আমাদের কাওম ! তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তোমরা তার প্রতি ঈমান 
আনো, তিনি (আল্লাহ), তোমাদেরকে -_ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে রক্ষা করবেন 


-০-(কুরআন পাঠ) শেষ হলো ; 1,1,-তারা ফিরে গেলো ; */-কাছে ; +4৯৪- 
(০৮1৯) -তাদের সম্প্রদায়ের ; ০:১::সতর্ককারী হিসেবে ।€9 110-তারা বললো; 
(০৯$-0০৯*৯৪+৩)-হে আমাদের কাওম ; (0-আমরা অবশ্যই ; (..-শুনেছি ; 


(5২-এমন একটি কিতাব পোঠ) ; 0-(যা) নাধিল করা হয়েছে ; ১৫১পরে ; 
৮৮৮ মূসার ; ৮৮ (এটা) সত্যায়নকারী ; ০ ০৪৮০ -ইতোপূর্বেকার 
কিতাবসমূহের ; *-$-এটা পরিচালিত করে ; *-দিকে ; ০-সত্যের ; এবং, 
০1-দিকে ;, ৮-পথের ; /55:-৮সরল-সঠিক-মজবুত। 5) (০৯-৫০%৯৮)- 
হে আমাদের কাওম ; [*:1-তোমরা ডাকে সাড়া দাও ; ৯ঠিআহ্বানকারীর ; 4 
-আল্লাহুর দিকে ; /-এবং ; (%:-তোমরা ঈমান আনো ; «-তার প্রতি ; -তিনি 
(আল্লাহ) ক্ষমা করে দেবেন; 7 -তোমাদেরকে ; ৫৩৮৪ ১৮৫৮৯৮৯১১০৭ 
তোমাদের গুনাহগুলোকে ; এবং /৫০৮৫-(৮৪+৮)-তোমাদেরকে রক্ষা করবেন; 
অতপর তাদের সম্প্রদায়ের মধ্যে ইসলাম প্রচার করতে থাকে । তাদের প্রচারের ফলে 


আরো তিনশত জ্বিন ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ সা.-এর খেদমতে উপস্থিত হয়। 

(রুহুল মায়ানী) 
৩৪. এখানে “মূসার পরে" কথা দ্বারা বুঝা যায় যে, এ জ্বিনেরা হযরত মূসা আ. এবং 
অন্যান্য নবী-রাসূল ও আসমানী কিতাবের প্রতি ঈমান রাখতো । তারা কুরআন পাঠ 
শুনে বুঝতে সক্ষম হয়েছিলো যে, হযরত মুসা আ. ও নবী-রাসূলগণ যে শিক্ষা দিয়ে 
এসেছেন, এটাও একই দাওয়াত ও শিক্ষা দিচ্ছে। অতএব তারা এ কিতাবের বাহকের | 
॥ প্রতি ঈমান আনলো । | 





পারা ঃ ২৬ 


। ০৯১৫ ৪০ 41022783855, ছার 
যন্ত্রণাদায়ক আযাব থেকে । ৩২. আরস* যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর 
ডাকে সাড়া দেবে না, ভবে সে পৃথিবীতে (আল্লাহকে) বার্থ করে দিতে সক্ষম নয় 
পাত ডে তা নালা দিপা ক:৮ তোপ পানি 
|| 4০, ৮1158555051 55 ০১০০এ০্প5ি 
এবং তিনি (আল্লাহ) ছাড়া কেউ তার সাহায্যকারীও থাকবে না | ওরা সুস্পষ্ট গুমরাহীতে 
পড়ে আছে। ৩৩. তবে কি তারা বুঝতে পারে না যে, আল্লাহ-ই সেই সত্তা 
৯৫ ৯পিত রণ কির ছি পারা ৪ 
০৫ ৩১9৪০9১৫5০2) ০০ 9 
িনি সৃষ্টি করেছেন আসমান ও যমীন এবং তিনি এগুলোর সৃষ্টিতে ক্লান্তিবোধ 
করেননি, তিনি জীবিত করে তুলতে সক্ষম 


১৮থেকে ;.৮০৮আযাব :/া-যন্ত্রণাদায়ক ।€১9+আর ; ১০যে ব্যক্তি ; ৮4 ৭- 
ডাকে সাড়া দেবে না ; :,০ঠিআহ্বানকারীর ; এ /-আল্লাহর দিকে ; 7.1 $(+ 
৪)-তবে সেনয় ;:০.আল্লাহকে ব্যর্থ করে দিতে সক্ষম 7০৮১ ঞ- -পৃথিবীতে; 
এবং ; -এ-থাকবে না; 41-তার ; 55১ তিনি (আল্লাহ) ছাড়া কেউ ; নিট 
সাহায্যকারীও ; &_:))-ওরা ; ১১০ (০১ গুমরাহীতে পড়ে আছে; ০ সুস্পষ্ট । 
591 40-তবে কি তারা বুঝতে পারে না; 41) ঠা-যে, আল্লাহ-ই সেই ; :5501- 
সম্তা যিনি; 3$-সৃ্টি করেছেন ; ০৬. -আসমান ; /-ও ;:৮)৭1-যমীন ; /এবং ; 
বি 7-তিনি ্লান্তিবোধ করেননি ; ০ -৮4(০১৩৯০)-এগুলোর সৃষ্টিতে ; 
৬-৫১১+০)-তিনি সক্ষম ; 4৮4 1 .5-জীবিত করে তুলতে ; 
জ্বিনেরা হযরত ঈসা আ. এবং তার ওপর অবতীর্ণ ইনজিলের উল্লেখ করেনি । এর 
কারণ সম্ভবত এটাই যে, অধিকাংশ বিধি-বিধানে ইনজিল তাওরাতের অনুসারী । কিন্তু 
কুরআন মাজীদ তাওরাতের মতো একটি স্বতন্ত্র কিতাব । কুরআনের বিধি-বিধান বা 
শরীয়ত তওরাত থেকে অনেক ভিন্ন। আর এটা বুঝানোর জন্যই ইনজিলের উল্লেখ না 
করে কুরআনের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাওরাতের মতো কুরআন একটি স্বতন্ত্র ও 
স্বয়ংসম্পূর্ণ গ্রসথ। 

কুরআন শোনার পর জ্বিনের বুঝতে পেরেছিলো যে, আগেকার নবী-রাসূলগণ যে 
ছ্বীনের দাওয়াত দিয়েছিলেন, এ কিতাবও সেদিকে দাওয়াত দিচ্ছে। তাই তারা এ 
কিতাব ও তার বাহকের প্রতি ঈমান এনেছিলো । 


৩৫. বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে জানা যায় যে, এরপর জ্বিনদের প্রতিনিধি দল একের 


পর এক রাসূলুল্লাহ সা.-এর নিকট এসে সাক্ষাত করতে থাকে । দিনে বিজয় আনা, 





পারা ৪ ২৬ 


না. ৮০ পক ০০ ০০ 


119১-০০-20 রেরেেল নারে 
মৃতদেরকে ;কেনো নয় ! তিনি অবশ্যই সঁববিষয়ে সঁবশক্তিমান। ৩৪ আর যারা 
কুফরী করেছে তাদেরকে যেদিন উপস্থিত করা ৰ 
০০96৮018566 0555954926+82816-শণিএ। 
জাহান্নামের সামনে (জিজ্ঞেস করা হবে) __- 'এটা কি সত্য নয় ?' তারা বলৰে___ হী, আমাদের প্রতিপালকের 
কসম (এটা মত্য) তিনি (আল্লাহ) বলবেন-_ “তবে তো শাস্তির মজা ভোগ করো, 


নি £১ পাতি পাটি পারি তর্তি ১০০ পাশার পার্টি পিওর £ ৬ তি ৪ & ০০০০ ৬ পািএটি ডি এটি 


৮20085254502915119975325জ ০ 
কারণ তোমরা (এটাকে) অস্বীকার করতে।” ৩৫. অতএব আপনি সবর করুন, যেভাবে সবর করেছিলেন 
রসূলদের যথা থেকে দৃঢচেতারামূলগণ এবং তাড়াছড়ো করবেন না তাদের ব্যাপারে 


7০ পাটি ভিপি | তরি ভি এটি পতি এটি | পি পার্টি & পর্টি পরি পরিনতি &৯ এটি চপ 


হ৫:৮6552 ০০-৯192 ০১9০০০৪৮ ০১9১2 (92৮১ 
তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে যেদিন তারা তা দেখবে, তখন তাদের মনে হবে (দুনিয়াতে) তারা 
দিনের অল্প কিছু সময় ছাড়া অবস্থান করেনি__ এটা শুধু সংবাদ পৌছে দেয়া ; 


৮ )মৃত্যুদেরকে ; কেনো নয় ; -/-তিনি অবশ্যই ; ৮১4 ৩ -সর্ব 
বিষয়ে ; /:45-সর্বশক্তিমান। €9/-আর ;/%-যেদিন ; : ৮-উপস্থিত করা হবে ; 
১:5-তাদেরকে যারা ; [+৮£৫-কুফরী করেছে ;০-সামনে ; ১৬]-জাহান্নামের ; 
7১00-6১/+1)-(জিজ্ঞেস করা হবে) নয় কি ; 1৯-এটা ; 3০4৬-সত্য ; (১0$ - 
তারা বলবে ; হী ; ৮::/(০+,১+১)-আমাদের প্রতিপালকের কসম (এটা 
সত্য) ; 0$-তিনি আল্লাহ) বলবেন ;1,)-তবে তো মজা ভোগ করো ; ₹,21| 
| শাস্তির; কারণ ; ০+৮৬৩ :$-তোমরা (এটাকে) অস্বীকার করতে । €9:৮৮৬- 
(০৮+-)-অতএব আপনি সবর করুন ; : ০-যেভাবে সবর করেছিলেন ; [১9 
[5 ছেতা রারুতন ও খা থেকে ; ):-৮/-রাসূলদের ; 7এবং ; খু 
+-০০০-তাড়াহুড়া করবেন না ; 4/-তাদের ব্যাপারে ; +4/$-তাদের মনে হবে ; 
-যেদিন ; +-তারা দেখবে ; (০-তা, যে বিষয়ে ; ১+১০:-তাদেরকে সতর্ক করা 
হচ্ছে ; (»:254-তারা অবস্থান করেনি (দুনিয়াতে) ; 1-ছাড়া ; 4০--অল্প কিছুক্ষণ; 
১৫ ১৮দিনের ; &৫-এটা শুধু সংবাদ পৌছে দেয়া ; 

ূ ৮58558১৬১87 -এর ৩টি বর্ণনায় ূ 





৪৫৯০ 17 ৯? ভূ এ পনি পাপা 
০০১৮৩] (91 ১1 ০৬ 
ভবে কি গাপাচারী সম্দায় ছাড়া (অন্য কাউকে) ধ্বংস করা হয়ে থাকে? 
44 04-$-তবে কি ধ্বংস করা হয়ে থাকে ; ঞ1-ছাড়া (অন্য কাউকে) ; *»৪11- 
সম্প্রদায় ; ০৯....-পাপাচারী। 
৩৬. এ বাক্যটি আল্লাহর পক্ষ থেকে উক্ত হয়েছে বলে মনে হয়, কারণ বাক্যের ধরন 
থেকে এমনই বুঝা যায় । তবে এটা জ্বিনদের পক্ষ থেকে উক্ত হতে পারে। 


৩৭. অর্থাৎ আগেকার নবী-রাসূলগণ যেভাবে দিনের পর দিন বিপক্ষ শক্তির ঠাট্রা- 
বিদ্রুপ ও যুলুম-নির্যাতন উপেক্ষা করে ধর্য ও সহিষ্কুতা সহকারে পরিস্থিতির 
মুকাবিলা. করেছিলেন, আপনিও তাদের মতো ধৈর্যের সাথে দায়িত্‌ পালন করুন। 
বিরোধীদের ঈমান আনা বা ঈমান না আনলে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে 
কোনো শাস্তি নাযিল হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। 


৪র্থ রুকু" (২৭-৩৫ আয়াত)-এর শিক্ষা 


_ ১, অতীতে যেসব জাতি আল্লাহর নবীদেরকে মিথ্যা সাব্যভ করে আল্লাহর দীনের বিরোধিতা 
করেছে । আল্লাহ তা আলা দুনিয়াতেই তাদের শাক্তি দিয়েছেন, আর. আখিরাতের শাস্তিতো নিধাঁরিত 


আছেই । 
চুড়া এচে্টা চালানো হয়েছে ; সকল এচেষ্টা ব্যর্থ হওয়ার পরই তাদের ওপর আল্লাহর আযাব 
নেমে এসেছে। 

৩. উল্লিখিত জাতিসমূহের ধ্বংসের মূল কারণ হলো__-তারা আল্লাহকে বাদ দিয়ে অতীতের 
সংলোকদেরকে আল্লাহর নৈকট্য লাভের আশায় উপাস্য হিসেবে এহণ করেছিলো । 

৪. মুশরিকদের উপাস্যরা তাদের ধ্রংসযজ্ঞের সময় কোনো উপকারে আসেনি । এতে ম্বশিরকদের 
সকল ধারণা-বিসশ্থাস মিথ াতিপন হয়ে গেছে । 

৫. ভিন জাতি মানুষের চেয়ে অনেক বেশী গর্ব-অহংকারী ছিলো ; কিনতু আল্লাহর কিতাব কুরআন 
পাঠ শুনে তারা ঈমান এনেছিলো-_এটা মানব জাতির জন্য লঙ্জাকর ব্যাপার । 

৬. আল্লাহ তা'আলা ভিন জাতির ইসলাম এহণের কথা একাশ করে অবিশ্বাসী মানুষদেরকে 
সতর্ক করেছেন । মানুষ ভিন থেকে জ্ঞান-বুদ্ধিতে অথগামী হওয়া সতেও আল্লাহর বাণী শোনা, বুঝা 
ও এহণ করা থেকে বঞ্গ্তি রয়েছে_-এটা আফসোসের বিষয় । 

৭. ভ্রিনেরা ইচ্ছাশক্তি সম্পর আগুনের তৈরী আল্লাহর অপর এক সৃষ্টি । এরা নিজের আকৃতি 
পরিবতর্ন করতে পারে । এদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই আছে, পানাহার করে । আখিরাতে 
মানুষের মতো এদেরও হিসাব হবে এবং প্রকার বা শান্তি দেয়া হবে । 

৮. ভিন জাতিও মানুষের মতো বিভিন্ন জাতিতে বিভক্ত এবং তাদের মধ্যে কাফির-মুশরিক জ্বিন 
যেমন আছে, তেমনি স্ব'মিন ভ্বিনও আছে । 





পারা ৪ ২৬ 


১০. সবর্শেষ নবী ও রাসূল সা.-এর তিরোধানের পর মানব জাতিকে সত্যের দিকে আহ্বান 
করার দায়ি মুসলিম উম্মাহর । 

১১. মুসলিম উম্মাহর আহবানে যারা সাড়া দিয়ে ঈমান আনবে আল্লাহ তা'আলা তাদের অতীতের 
সকল অপরাধ ক্ষমা করে দেবেন এবং আখিরাতে তাদেরকে জাহারামের যন্ত্রণাদায়ক আযাব থেকে 
রক্ষা করবেন । 

১২. যারা মুসলিম উদ্মাহর সত্যের দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না, তারা আল্লাহ 
তাআলার কোনো সি্ধাজে দুনিয়াতেও বাধা সৃষ্টি করতে পারবে না; আর আখিরাতেও আল্লাহর 
আযাব খেকে রক্ষা পাবে না । 

১৩. আল্লাহর বিধান অমান্যকারী কাফির ও মুশরিকদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য 
কোনো সাহায্যকারীও আখেরাতে পাওয়া যাবে না । 

১৪. আল্লাহ তা'আলা সবার্বিষয়ে সবর্শকিমান । স্বৃতরাং তিনি তাঁর কিতাবকে এত্যাত্যান করার জন্য 
পত্যাখ্যানকারীদেরকে শাস্তি দিতেও সক্ষম । 

১৫. আখেরাতে অপরাধীদেরকে জাহারামের সামনে নিয়ে গিয়ে জাহারামের শাস্তির সত্যতা 
এঁমাণ করা হবে । তারা সোদিন আর অ্কীকার করতে পারবে না, তখন তাদের নিজেদের সাক্ষ্যেই 
তারা চিরস্থায়ী শাড়ি ভোগ করতে থাকবে । 

১৬. আল্লাহর পথের আহবানকরীদেরকে ধৈর্য ও দৃঢ়তার সাথে দাওয়াতের কাজ চালিয়ে যেতে 
হবে এবং দাওয়াত ধত্যাখ্টানকারীদের শান্তির ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। 

১৭. দীনের দাওয়াত পরত্যাখ্যানকারীদেরকে অবশ্যই শাতি ভোগ কতে হবে--এতে কোনো 
সন্দেহ নেই । যথাসময়ে তারা শাস্তির সম্মুখীন হবে । 

১৮. দীনের দাওয়াত এরত্যাখ্যানকারীরা যেদিন শাভির মুখোমুখী হবে, সেদিন দুনিয়ার জীবনকালকে 
এক দিনের সামান্য অংশ বলে মনে হবে । 

১৯, দীনের পথে আহ্বানকারীদের দায়িত্ব শুধুযার আখিরাতের কঠিন শা সম্পকে মানুষকে 
সতক করে দেয়া । এটা মানা বা না মানার দায়-দায়িত মানুষের নিজেদের । 

২০. কাফির-মুশরিক পাপাচারী সম্প্রদায় ছাড়া আখিরাতে কাউকেই চূড়া ধ্বংসের শিকার করা 
হবে নলা। 

২১. আখিরাতের চূড়া ধ্বংস থেকে রক্ষা পেতে হলে ঈমান ও সত্কমেরর সাথে দুনিয়াতে জীবনযাপন 
করতে হবে, এর কোনো বিকল্প নেই। 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ 


সূরার দ্বিতীয় আয়াতে উল্লেখিত রাসূলুল্লাহ সা.-এর মহান নামটিকে এ সূরার নাম 
হিসেবে গ্রহণ করা হয়েছে। তাছাড়া এ সূরাতে “কিতাল' তথা যুদ্ধ-জিহাদের বিধি- | 
বিধান বর্ণিত হয়েছে, তাই এ সূরাটি “সুরা আল কিতাল' নামেও সুপরিচিত। 


সলাবিলের সমক্মকাজ্প 

“সূরা মুহাম্মদ' রাসূলুল্লাহ সা.-এর মন্ধা থেকে মদীনায় হিজরতের অব্যবহিত পরেই 
নাযিল হয়েছে। এ সময়টা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন সময়। পবিত্র মক্কা নগরী 
এবং সাধারণভাবে গোটা আরবের সর্বত্র মুসলমানরা বাতিল শক্তির যুলুম-নির্যাতনের 
শিকার হয়ে পড়েছিলো । মুসলমানদের জীবনযাপন অত্যন্ত দুর্বিসহ হয়ে পড়েছিলো । 
আরবের সকল অঞ্চল থেকে হিজরত করে মুসলমানরা দীন ও ঈমান রক্ষার জন্য 
মদীনায় এসে জড়ো হয়েছিলো । কিন্তু কুরাইশ কাফিররা তাদেরকে মদীনায়ও শান্তিতে 
থাকতে দিতে রাজী ছিলো না। তারা ক্ষুদ্র ইসলামী শক্তিকে শক্তি প্রয়োগে দুনিয়া 
থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিলো। তারা মদীনার চারদিক থেকে অবরোধ করে 


|. রেখেছিলো । অতপর মুসলমানদের সামনে দু'টো পথ খোলা ছিলো। হয়ত তারা দীন 

ও ঈমান পরিত্যাগ করে আবার জাহেলিয়াতের জীবনে ফিরে যাবে, নয়তো জীবনপণ 
করে লড়াই করে এ বিষয়ের চূড়ান্ত সমাধান দেবে যে, আরবের মাটিতে ইসলাম 
থাকবে না-কি জাহেলিয়াত থাকবে । এমন একটি কঠিন সময়-সন্ধীক্ষণে সূরা মুহাম্মদ 
নাধষিল হয়েছে। এ সূরা নাধিল করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে পথ 
দেখিয়েছেন, সেটাই মুসলমানদের একমাত্র পথ । 


আলোচ্য বিক্স 

এ সূরার আলোচ্য বিষয় মুসলমানদেরকে যুদ্ধের প্রাথমিক নির্দেশনা দেয়া । সূরার 
প্রথম তিনটি আয়াতে বিবদমান দল দুটোর অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। 
বলা হয়েছে যে, একটি দল সত্যকে প্রত্যাখ্যান ও আল্লাহর পথের প্রতিবন্ধক-এর 
অবস্থানে রয়েছে; আর অপর দলটির অবস্থান হলো, তারা মুহাম্মদ সা.-এর ওপর অবতীর্ণ 
সত্যকে মেনে নিয়েছে। তারা যে দীনকে সত্য বলে গ্রহণ করেছে, তাকে জীবনের 
বিনিময়ে হলেও প্রতিষ্ঠিত করার সংগ্রামে তৎপর । তাদের অবস্থা যতই নাজুক হোক না 
কেনো, তাদের সংখ্যা যতই নগণ্য হোক না কেনো, তাদের সাজ-সরঞ্জাম যতই 
অপ্রতুল হোক আল্লাহর নির্দেশে তারা তাদের চেয়ে অনেক বেশী শক্তিশালী সম 
আরবের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের সমস্ত নির্ভরতা হলো | 





শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ 
ঁছিলো-_সত্যকে রত্যাখ্যানকারী দলটির সকল চেষ্টা-সাধনা ও কাজ-কর্ম তিনি ব্যর্থ সী 
| নিক্ষল করে দিয়েছেন। অপরদিকে সত্যের অনুগত দলটির সকল অপরাধ তিনি ক্ষমা | 
করে দিয়ে তাদের অবস্থা সংশোধন করে দিয়েছেন। ] 


এরপর মুসলমানদেরকে জিহাদের প্রাথমিক নির্দেশনা দিয়ে বলা হয়েছে যে, 
আল্লাহর সাহায্য ও নির্দেশনা একমাত্র তারাই পাবে, কারণ তারা তাদের প্রতিপালকের 
পক্ষ থেকে আগত সত্যের অনুসারী । আর সত্য প্রত্যাখ্যানকারীরা আল্লাহর সাহায্য ও 
দিক-নির্দেশনা থেকে বঞ্চিত। এ পর্যায়ে মুসলমানদেরকে সাহায্য ও দিক নির্দেশনা 
দানের নিশ্চয়তা দেয়া হয়েছে। তাদেরকে তাদের ত্যাগ-তিতিক্ষার সর্বোত্তম প্রতিদানের 
আশ্বাস দেয়া হয়েছে। বলা হয়েছে যে, তাদের সত্য প্রতিষ্ঠার সংগ্বাম কখনো ব্যর্থ 
হবে না; বরং তা দুনিয়া ও আখেরাতে ক্রমাৰয়ে সুফল বয়ে আনবে । 


অষ্টম আয়াত থেকে সত্য প্রত্যাখ্যানকারী কাফিরদের কথা বলা হয়েছে যে, তারা 

আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনা থেকে বঞ্চিত। তাদের সকল প্রচেষ্টা ও কার্যক্রম 
ব্যর্থ হবে। দুনিয়া ও আখেরাতে তাদের পরিণাম-পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ তারা 
আল্লাহর রাসূলকে মক্কা থেকে বের করে দিয়ে নিজেদের ধ্বংসকে ত্রাঘিত করেছে। 


২০ আয়াত থেকে মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা যুদ্ধের নির্দেশ আসার 
আগে নিজেদেরকে মুসলমান হিসেবেই পরিচয় দিতো, মুসলমানদের সাথেই জামায়াতে 
নামায আদায় করতো । যুদ্ধের আয়াত নাযিল হওয়ার পর তারা ভীত হয়ে পড়ে । তারা 
গোপনে মুসলমানদের শক্র কাফিরদের সাথে আতাত করে, যাতে তারা যুদ্ধের বিপদ 
থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে । তাদেরকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, 
আল্লাহ ও তীর দীনের সাথে মুনাফিকী করার কারণে কোনো কর্মই আল্লাহর দরবারে 


গৃহীত হয়নি। 


পর্যায়ে রয়েছে। প্রত্যেকেই এ পরীক্ষা করে দেখতে পারে যে, সে ন্যায় ও সত্যের 
সাথে আছে, না বাতিলের সাথে আছে। তার সহানুভূতি ও সমর্থন কি ইসলাম ও 
মুসলমানের প্রতি, না কাফির ও কুফরীর প্রতি। সে কি নিজ সত্তা ও স্বার্থকে বেশী 
ভালোবাসে না-কি যে ন্যায় ও সত্যের প্রতি ঈমান আনার দাবি করে তাকে বেশী 
ভালোবাসে । এ পরীক্ষায় যদি প্রমাণিত হয়, তার সহানুভূতি ও সমর্থন ইসলাম ও 
মুসলমানদের প্রতি নেই ; তার দাবিকৃত ন্যায় ও সত্যের প্রতি তার ঈমানের চেয়ে সে 
নিজ সত্তা ও স্বার্থকে বেশী ভালোবাসে, তাহলে আল্লাহর কাছে তার নামায, রোযা ও 
যাকাত ইত্যাদি গৃহীত হওয়ার কোনো কারণ নেই এবং তার ঈমানও সন্দেহ-সংশয় 
| থেকে মুক্ত নয়। অতপর মুসলমানদেরকে নানাভাবে উপদেশ দেয়া হয়েছে, তারা যেন 
কাফিরদের সংখ্যাধিক্য ও সাজ-সরঞ্জাম দেখে এবং নিজেদের সংখ্যাল্পতা ও সহায়- 
সম্বলহীনতার কারণে সাহস ও মনোবল না হারায়। কাফিরদের কাছে সন্ধির প্রস্তাব 
দিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ না করে ; বরং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াকুল রেখে 











































| তাই তারাই আল্লাহর সাহায্যে বিজয় লাভ করবে। আর কুফরী বাতিল শক্তির সাথে 
যেহেতু আল্লাহ নেই, সুতরাং তারা পরাজিত ও লাঞ্কিত হবে। 


অবশেষে মুসলমানদেরকে আল্লাহর পথে জানের সাথে আর্থিক কুরবানী দেয়ার 
আহ্বান জানানো হয়েছে । যদিও এ সময় মুসলমানদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত 
নাজুক ছিলো । কিন্তু মুসলমানদের সামনে তাদের অস্তিত্বে প্রশ্ন ছিলো । আরবে ইসলাম ও 
মুসলমান টিকে থাকবে, না-কি চিরতরে নির্মূল হয়ে যাবে এ চূড়ান্ত সিদ্ধান্তকারী প্রশ্ন 
তাদের সামনে ছিলো। নিজেদেরকে ও নিজেদের দীন ও ঈমানকে কুফরী আগ্রাসী 
শক্তির হাত থেকে রক্ষা করা এবং আল্লাহর যমীনে আল্লাহর দীনকে বিজয়ী করার জন্য 
তাদের জানমাল সর্বস্ব ব্যয় করা ছিলো পরিস্থিতির দাবি। এ পর্যায়ে আল্লাহর পথে 
ব্যয় করার ব্যাপারে কার্পণ্য করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে মুসলমানদেরকে উপদেশ 
দেয়া হয়েছে যে, তোমরা এ ব্যাপারে কার্পণ্য করলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ 
তাআলা সকল প্রয়োজন থেকে মুক্ত। তোমাদের মধ্যে এ ব্যাপারে অনাগ্রহ দেখা 
তোমাদের মতো হবে না। | 





পারা ৪ ২৬ 


পে ১ ৫১১৮৫৯ ৫ টি হ ্ রি 
ন্পিটিপাছু তা কি ডা ৮১টি পাচ তলা ৬৬ নি পাডিপা ছিতিলা তা কপ পাজি ভিত 
১৮০507193০৮৮০0-4০10/5৮০০1991959109 
১. যারা কুফরী করে+ এবং (অন্যকে) আল্লাহর পথে (চলতে) বাধা দেয়, তিনি 
(আল্লাহ) তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দেন৩। ২. আর যারা ঈমান এনেছে 


9০254-যারা ; [%৫-কুফরী করে ;7-এবং (০ (অন্যকে) বাধা দেয় ;:-. ০০ 
-পথে (চলতে) ; এ_/-আল্লাহর ;%-০-তিনি আল্লাহ) বিনষ্ট করে দেন ; 4721 
-৫৯+০০০)-তাদের যাবতীয় কর্ম ।3/আর ; ১01-যারা ; [:,-ঈমান এনেছে; 


১. অর্থাৎ আল্লাহর প্রেরিত রাসূল যে দীনের দাওয়াত তাদের সামনে পেশ করেছে, 
তা মেনে নিতে অস্বীকার করেছে। 


২. অর্থাৎ তারা নিজেরাও আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করে না এবং 
অন্যদেরকেও তা কবুল করতে দেয় না। 


কাফিররা বিভিন্ন উপায়ে মানুষকে দীনের পথে চলতে তথা ঈমান গ্রহণ করতে বাধা 
সৃষ্টি করতো। তারা জোর করে লোকদেরকে ঈমান আনা থেকে বিরত রাখতো । যারা 
গোপনে ঈমান আনতো, তা জানতে পারলে কাফিররা তাদের ওপর এমন যুলুম-নির্যাতন 
চালাতো যে, ঈমানের ওপর তাদের টিকে থাকা এবং অন্যদের ঈমান আনা অত্যন্ত কঠিন 
হয়ে পড়তো । দীনের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যা অপবাদ ছড়িয়ে মানুষের মনে বিভ্রান্তি 
সৃষ্টি করতো । কাফির ব্যক্তির কুফরী রীতিনীতি অনুসরণ করা-ই অন্যদের ঈমান 
গ্রহণের পথে এক বিরাট প্রতিবন্ধকতা । কারণ তার ব্যক্তিগত আচার-অনুষ্ঠান, তার 
সামাজিক শিক্ষা-প্রশিক্ষণ ও রীতিনীতি সত্য দীনের প্রচার ও প্রসারে বাধা সৃষ্টি করে। 


৩. অর্থাৎ আল্লাহর রাসূলের দাওয়াত প্রত্যাখ্যান করা এবং আল্লাহর বান্দাহদেরকে 
তার পথে চলতে বাধা দেয়ার কারণে আল্লাহ কাফিরদের চেষ্টা ও শ্রম সঠিক পথে 
ব্যয়িত হওয়ার তাওফীক ছিনিয়ে নেন। এখন থেকে তাদের সকল কাজকর্ম ও চেষ্টা- 
সাধনা ভ্রান্ত পথেই পরিচালিত হবে। তারা যেসব কাজকে উন্নত নৈতিক কাজ বলে 
সাথে সম্পর্ক রক্ষা করা এবং কা'বা ঘরের তন্বাবধান ইত্যাদি কাজগুলোর প্রতিদানও 
তারা পাবে না। এর অর্থে এটাও শামিল রয়েছে যে, সত্যের দাওয়াতকে বন্ধ করতে 
গিয়ে আল্লাহর রাসূল এবং মুসলমানদের বিরুদ্ধে কাফিররা যে তৎপরতা চালাচ্ছে, তা | 
আল্লাহ ব্যর্থ করে দেবেন। তাদের সমস্ত কৌশল ব্যর্থ হয়ে যাবে। ্‌ 





পারা £ ২৬ 


8838১287454 নিন 


রত ৬ ৫৩৮ পশভড 2 পতি [পি প্রউ০ত পি ৬৩০ 


৮৪১০2 ৮19৯99৮৮০০৮ 771০0119959 | 

এবং সৎকর্ম করেছে, আর মুহাম্মদের প্রতি যা নাধিল করা হয়েছেঃ তাতেও ঈমান 

এনেছে এবং তা-ই তাদের প্রতিপালকের পক্ষ থেকে (আগত) একমাত্র সত্য ; 

50591176550 96515565755) 

তিনি (আল্লাহ) মিটিয়ে দিয়েছেন তাদের থেকে ভাদের মন্দ কাজগুলো এবং তাদের অবস্থা শুধরে দিয়েছেন+। | 
৩. এটা এজন্য যে, যারা কুফরী করেছে, তারা অনুসরণ করেছে বাতিলের, আর 


+এবং ;1%2করেছে ; ০৯:]1-সতকর্ম ; ”আর ; (:-ঈমান এনেছে ; ৫ - 
তাতেও যা; :0%-নাধিল করা হয়েছে; ০-প্রতি ; স্পামুহাম্মদের ; -এবং ; ৬৯ 
-তা-ই একমাত্র সত্য ; :১৮-পক্ষ থেকে (আগত) ; ; (৯+০১)-তাদের 
| প্রতিপালকের ; “_% 4-তিনি আল্লাহ) মিটিয়ে দিয়েছেন ; ৮৫:০-তাদের থেকে ; | 
| ৮৮৮--৫৯০-৮-তাদের মন্দ কাজগুলো ; এবং রি 
রি (৯+4০)-তাদের অবস্থা। €১এ১১-এটা ; ১৬-এজন্য যে, 2+5-যারা 215 - 
কুফরী করেছে ;1১:1-তারা অনুসরণ করেছে ; :)৮:)-বাতিলের ; /-আর ; 

৪. আয়াতের প্রথমাংশে ঈমান ও সতকর্মের কথা বলার পর “মুহাম্মদ-এর প্রতি যা 
নাধিল করা হয়েছে, তার প্রতি ঈমান এনেছে” কথাটি এজন্য বলা হয়েছে যে, কোনো 
ব্যক্তি আল্লাহ, আখেরাত, আগেকার সকল নবী-রাসূল এবং আগেকার আসমানী | 
কিতাবসমূহ যতই মেনে চলুক না কেনো, নবী হিসেবে মুহাম্মদ স.-এর আগমনের পর 
| যতক্ষণ না. সে তাকে এবং তার আনীত শিক্ষাসমূহকে মেনে না নেবে, ততক্ষণ তার 
কোনো সৎকর্মই আল্লাহর দরবারে গৃহীত হবে না। একথাকে সুস্পষ্টভাবে এজন্য বলা 
হয়েছে যে, হিজরতের পর মদীনায় এমন সব লোক মুসলমানদের সংস্পর্শে আসতে 
থাকলো, যারা আল্লাহ, আখেরাত, আগেকার নবী-রাসূল ও কিতাবে বিশ্বাসী ছিলো 
কিন্তু মুহাম্মদ স.-কে নবী হিসেবে বিশ্বাস করতে রাজী ছিলো না। 
€, অর্থাৎ জাহেলী আমলে তারা যেসব গুনাহে লিপ্ত ছিলো, ঈমান আনার পর আল্লাহ 
তাদের আমলনামা থেকে সেসব গুনাহ মুছে দিয়েছেন। সেসব গুনাহের জন্য 
| তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ূ 

তাছাড়া আকীদা-বিশ্বাস, ধ্যান-ধারণা, চরিত্র ও কর্মের যে ভ্রান্তি তাদের মধ্যে ছিলো, 
তা থেকেও তাদেরকে মুক্ত করে তাদেরকে ঈমান, সৎকর্ম এবং উন্নত নৈতিক চরিত্রের 
অধিকারী বানিয়ে দিয়েছেন। 

৬. “বা-লুন' শব্দ দু'টি অর্থে ব্যবহৃত হয়__অন্তর এবং অবস্থা । প্রথম অর্থে এর মর্ম | 





পারা ৪ ২৬ 


৪৮৪ 


(০০০ -১১:০/৭৫:১০১2152955াত 
বাতির কুয়া তো রর হিসাবের থেকে (আগত) 


০০০3 9192-55651-52 2৫ 28189৩-০ 
তাদের অবস্থাসমূহ্রে'। 8. রবী কেহ োষর ফন দের সাধে তখন 
(তাদের তাদের) গর্দানে আঘাত করা প্রয়োজন ; এমনকি যখন তোমরা তাদেরকে পুরোপুরি গরাতৃত 


তা শেন নিপাডি পা পাপা আতা 

91০১1 (990552053 01955 
ধন তাদেরকে বি বনে রে ফেলবে: তারপর হয়তো অনুগহ দেখাবে, আর না হয় 
মুক্তিপণ আদায় করবে, যতক্ষণ না যুদ্ধবাজ শত্রপক্ষ তাদের অস্ত্র-সন্তার সমর্পণ করে ১৮ 


ঠো-নিশ্চিত ; ০:54-যারা ; |৯:০-ঈমান এনেছে ; 1»ঠ-তারা তো অনুসরণ করেছে; 
*০০-1-একমাত্র সত্যের ; ৩৮-পক্ষ থেকে আগত) ; ১৮ (*৯+৮১ )-তাদের 
প্রতিপালকের ; ৬৫৫-এভাবে ; ০৮০এ-বর্না দেন ; £14-আল্লাহ ; ১০৬ -মানুষের 
জন্য; ৮৮ (৮+০)-তাদের অবস্থাসমূহের | 9.-সুতরাং যখন; শ--20- 
| তোমরা যুদ্ধে অবতীর্ণ হবে ; ০::-0-তাদের সাথে যারা ; -কুফরী করেছে ; 
₹১:০-(-:১০০০)-তখন আঘাত করা প্রয়োজন.; ০3/-(তাদের) গর্দানে ; 4০০ 
-এমন কি ; ঠি-যখন ; (১৮২৬৫ (-৮৬9$)-তোমরা তাদেরকে পুরোপুরি 
পরাভূত করে ফেলবে ; 1১4:5$-৫0১১৩+-)-তখন তাদেরকে বেঁধে ফেলবে ; 0- 
শক্ত বন্ধনে ; (০৩-হয়তো ; (৫০-অনুগ্রহ দেখাবে ; +?-তারপর ; 7আর ; ।-না 
হয় ;0-মুক্তিপণ আদায় করবে ; :০-যতক্ষণ না ; ₹-সমর্পণ করে ; ০:- 
9 ৬)051-তাদের অস্ত্র-সন্তার ; 
অসহায় ও নির্যাতিত অবস্থার মধ্যে ছিলো, আল্লাহ তাদেরকে সে অবস্থা থেকে বের 
করে এনেছেন। এখন তারা অসহায়ভাবে যুলুম-নির্যাতন ভোগ করার পরিবর্তে যুলুমের 


মুকাবিলা করার মতো মানসিক অবস্থার অধিকারী হয়েছে । এখন তারা শাসিত হওয়ার 
পরিবর্তে নিজেরাই নিজেদের জীবন পরিচালনা করার সুযোগ লাভ করেছে। 


দ্বিতীয় অর্থে এর মর্ম হলো, আল্লাহ তাদেরকে অতীতের জাহেলী অবস্থা পরিবর্তন 
করে ভবিষ্যতের জন্য সঠিক পথে তথা ঈমানের পথে নিয়ে এসেছেন। 


৭. অর্থাৎ আল্লাহ তা'আলা দুনিয়ার মানুষের অবস্থাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, 
| 8615558855858588358558585087557 





লেন পারা ঃ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ 


ানুষের মধ্যে একটি দল আল্লাহর আয়াতকে অস্বীকারকারী, তারা বাতিলের অনুসারী 
॥ আল্লাহ তা“আলা তাদের সমস্ত শ্রম-সাধনা নিম্ষল করে দেন। আর অপর দল 
আল্লাহর আয়াতকে মেনে নিয়ে ন্যায় ও সত্যের অনুসরণে জীবনযাপন করছে, আল্লাহ 
তাদের দোষ-ক্রটি ক্ষমা করে দিয়ে তাদের অবস্থাকে সংশোধন করে দেন। 

৮. কুরআন মাজীদের সূরা বাকারার ১৯০ আয়াত, সূরা আনফালের ৬৭ থেকে ৬৯ 
আয়াত, সূরা হজ্জের ৩৯ আয়াত, সূরা মুহাম্মাদ-এর আলোচ্য ৪ আয়াত এবং এসব 
আয়াত থেকে রাসূলুল্লাহ সা. ও সাহাবায়ে কেরামের অনুসৃত বিধি-বিধান থেকে 
ফিকাহবিদগণ ব্যাপক গবেষণার ভিত্তিতে যুদ্ধবন্দী সংক্রান্ত যেসব হুকুম আহকাম 
রচনা করেছেন তা সংক্ষেপে নিম্নরূপ-_ 

এক £ শক্রদের সাথে যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর উচিত নয় যুদ্ধের মূল লক্ষ্য শত্রুর 
সামরিক ক্ষমতা পুরোপুরি নিষস্তীয় করে দেয়ার আগে শক্রসৈন্যকে বন্দী করতে লেগে 
যাওয়া । মুক্তিপণ বা ক্রীতদাস সংগ্রহের লোভে পড়ে যুদ্ধের মূল লক্ষ্য থেকে বিচ্যুত 
হয়ে যাওয়া কোনো ক্রমেই উচিত নয়। 

দুই $ যুদ্ধবন্দী হয়ে যারা মুসলিম বাহিনীর আয়ত্বাধীন হয়ে যাবে, তাদেরকে হত্যা 
করা যাবে না। 


তিন $ বিশেষ কোনো ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের শাসকের-_-কোনো বিশেষ বন্দীকে বা 
একাধিক বন্দীকে হত্যা করার ইখতিয়ার আছে। এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্‌ 


ইসলামী সরকারের ৷ যাকে ইচ্ছা তাকে হত্যা করার ইখতিয়ার কোনো সৈনিকেরই 
নেই। হত্যার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও ফিকাহবিদগণ তিনটি শর্ত আরোপ করেছেন__ 
(১) বন্দী যদি ইসলাম গ্রহণ করে,' তাকে হত্যা করা যাবে না। (২) বন্দী যতক্ষণ 
সরকারের আয়ত্ব থাকবে ততক্ষণ পর্যস্ত হত্যার সিদ্ধান্ত নেয়া যাবে, দাস হিসেবে বণ্টন 
বা বিক্রির মাধ্যমে অন্য কারো মালিকানাতুক্ত হয়ে গেলে তাকে হত্যা করা যাবে না। 
(৩) বন্দীকে হত্যা করার সিদ্ধান্ত গৃহীত হলে সহজভাবে তাকে হত্যা করতে হবে। কষ্ট 
দিয়ে হত্যা করা যাবে না। 

চার £ যুদ্ধবন্দীদের সম্পর্কে সাধারণ বিধান হলো, তাদের প্রতি দয়া প্রদর্শন করতে 
হবে। অথবা যুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিতে হবে। 


তাদের প্রতি দয়া প্রদর্শনের চারটি অবস্থা হলো-_-(১) বন্দী অবস্থায় তাদের সাথে 
সদাচরণ করতে হবে। (২) হত্যা বা চিরস্থায়ী বন্দী করে রাখার পরিবর্তে তাকে দাস 
বানিয়ে মুসলমানদের মধ্যে বন্টন করে দিতে হবে । (৩) জিযিয়া আরোপ করে তাকে 
যিশ্মী তথা নিরাপত্তাপ্রাপ্ত বানিয়ে নিতে হবে । (8) কোনো বিনিময় বা মুক্তিপণ ছাড়াই 
তাকে মুক্তিদান করতে হবে । 

মুক্তিপণ গ্রহণের তিনটি পর্যায় হলো-_-€১) অর্থের বিনিময়ে মুক্তি দেয়া । (২) কোনো 
বিশেষ সেবা গ্রহণ করে যুক্তি দেয়া । (৩) শক্রদের হাতে বন্দী কোনো মুসলমানের সাথে 
বিনিময় করা। 





পারা ৪২৬ 


পীচ ঃ যুদ্ধবন্দীদের খাদ্য, পোশাক পরিচ্ছদ ও চিকিৎসার দায়িতু ইসলামী রাষ্ট্রের 
সরকারের- যতক্ষণ তারা সরকারের হাতে থাকবে । তাদেরকে অভুক্ত রাখা, পোশাক 
পরিচ্ছদ না দেয়া অথবা শারীরিকভাবে শাস্তি দেয়া ইসলামী শরীয়তে বৈধ নয়। 


ছয় £ যুদ্ধবন্দীদেরকে স্থায়ীভাবে বন্দী করে শ্রম আদায় ক্রার বিধান ইসলামী 

শরীয়তে নেই। বন্দী বিনিময় বা মুক্তিপণ আদায়ের ব্যবস্থা না হলে তাদেরকে দাস 

হিসেবে ব্যক্তি মালিকানায় দিয়ে দিতে হবে এবং তাদের সাথে সদাচার করার জন্য 

মালিকদেরকে নির্দেশ দিতে হবে। কোনো বন্দী ইসলাম গ্রহণ করলেও দাসত্‌ থেকে | 
মুক্তি পাবে না। তবে বন্দী হওয়ার আগে ইসলাম গ্রহণ করে থাকলে এবং কোনো 

কারণে শক্রদলের অন্তর্ভুক্ত হয়ে থাকলে দাসত্ব থেকে মুক্তি পাবে এবং তাকে স্বাধীন 

করে দেয়া হবে। 


সাত £ কোনো বন্দী ইসলামী রাষ্ট্রের যিশ্বী নাগরিক হিসেবে জিযিয়া প্রদান করে 
বসবাস করতে চাইলে তাকে সে সুযোগ দেয়া যাবে । ইসলামী রাষ্ট্রে মুসলমান যেমন |. 
স্বাধীনতা ভোগ করে, সে-ও তন্্রীপ স্বাধীনতা ভোগ করবে। এভাবে যেসব বন্দীকে দাস 
বানানো বৈধ, তাদের ওপর জিযিয়া আরোপ করে যিশ্বী নাগরিক বানানো-ও বৈধ । 


আট ঃ ইসলামী রাষ্ট্রের প্রধান যদি মনে করেন যে, কোনো বন্দীকে ছেড়ে দিলে সে 
চিরতরে ইসলামী রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সে শক্রতার পরিবর্তে বন্ধৃত লাভে 
আগ্রহী থাকবে । এমনকি মু*মিনও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সে বন্দী | 
থেকে কোনো মুক্তিপণ না নিয়েও ছেড়ে দিতে পারেন। তবে এটা তখন পর্যস্ত সরকার 
প্রধানের হাতে এ ক্ষমতা থাকবে, যতক্ষণ পর্যস্ত বন্দীদেরকে জনগণের মধ্যে দাস 
হিসেবে বন্টন করে দেয়া না হবে। আর যদি বন্দীরা বন্টিত হয়ে যায়, তখন তাদের 
মালিকদের সম্মতির ভিত্তিতে মুক্তিপণ ছাড়া বা বিনিময় মূল্য নিয়ে বন্দীদের ছেড়ে | 
দেয়া যেতে পারে। ৃ 
নয় ৪ মুক্তিপণ নিয়ে যুদ্ধবন্দীদের ছেড়ে দেয়ার উদাহরণ রাসূলুল্লাহ সা.-এর সময়ে 
বদর যুদ্ধ ছাড়া দেখা যায় না এবং সাহাবায়ে কেরামের যুগেও এর কোনো উদাহরণ 
পাওয়া যায় না, তাই ইসলামী আইনবিদদের মতে ব্যাপকভাবে এরূপ করা 
অপছন্দনীয় । যেহেতু কুরআন মাজীদে এর অনুমতি রয়েছে, তাই এটাকে ইসলামী 
শরীয়তে বৈধতা দান করা হয়েছে। প্রয়োজন দেখা দিলে মুসলিম শাসক অর্থের 
বিনিময়ে বন্দীদের ছেড়ে দিতে পারে। 


দশ ঃ বন্দীদের যোগ্যতা অনুসারে সেবা গ্রহণের বিনিময়েও মুক্তিদান করা যেতে |. 
পারে । বদর যুদ্ধের বন্দীদের মধ্যে যাদের মুক্তিপণ দেয়ার ক্ষমতা ছিলো না, তাদেরকে 
আনসারদের শিশুদের দশজন করে শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয়ার বিনিময়ে 
| মুক্তিদানের শর্ত রাসূলুল্লাহ সা. আরোপ করেছিলেন। 





পারা £ ২৬ 


88838884388 ৪38 


নিপা সিটি নি টপালটিকিত ছি 12 পালার ৩০৬৪ পেতে দত» 


52 252549275 


০ 'তবে) তাদের কাছ থেকে অবশ্যই 
তিনি তোমাদের ১১১ | বাত যাতে পরীক্ষা করতে 


€ 8০ পাটি ৯৩টি তপতি মা ভি আর 


ৃ টি 
আল্লাহর গথে নিহত হয়, তাদের কর্মসমূহ তিনি (আল্লাহ) কখনো নিক্ষল করে দেবেন না" । ৫. তিনি শীঘ্বই 
তাদেরকে সঠিক পথ দেখাবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন। 

7498১ ০১ দাতা &. নিপা ত৯৮9 তা শত পা তা ০৪০ ৯০০ তা 
+22817250170516056১ ১১৫-।৪53:50) 
৬. আর তিনি তাদেরকে জান্নীতে ধরবেশ করাবেন, যার পরিচয় ভিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন) ৭. হে যারা 
ঈমান এনেছো, তোমরা যদি সাহায্য করো আল্লাহকে, (তবে) তিনিও তোমাদেরকে সাহায্য করবেন 


৬)১-এটাই (তোমাদের করণীয়) ; /-আর ;%]-যদি ; :(৫:-চাইতেন ; 4101 -আল্লাহ; | 
৮39-ততেবে) অবশ্যই প্রতিশোধ গ্রহণ করতেন ; ?4:,-তাদের কাছ থেকে; 54, - | 
কিস; %--যাতে তিনি পরীক্ষা করতে পারেন ; (০০ )-তোমাদের 
কতেককে ; /7০৮৯+৯)-কতেক দ্বারা (সেজন্য এ পদ্ধতি নিয়েছেন) ; 4- 
আর; 0:34-যারা ; [নিহত হয় ; 0৮ পথে ; 40-আল্লাহর ; 0 ৮৫ 
তিনি (আল্লাহ) কখনো নিক্ষল করে দেবেন না; +- (-+০-০)-তাদের 
কর্মসমূহ।৩1-4---৫৯+৮4১-তিনি শীঘ্রই তাদেরকে সঠিক পথ দেখাবেন ; 
$এবং ; ০--ভালো করে দেবেন ; ৮৮1৫৮+৩-তাদের অবস্থা ৷) ১আর 
14৮ (+৯)-তিনি তাদেরকে প্রবেশ করাবেন ; 2--জান্নাতে ; 4০৮৮ -যার 
পরিচয় তিনি জানিয়ে দিয়েছেন ; %/-তাদেরকে 19 (4৫৮-হে ; :51যারা ; (০1- 
ঈমান এনেছো ; ১ষদি ; |/__/-:-তোমরা সাহায্য করো ; 21 -আল্লাহকে ; 
”4-($+১4)-(তেবে) তিনিও তোমাদেরকে সাহায্য করবেন ; 


এগারো $ যুদ্ধবন্দীদের মুক্তির বিনিময়ে শক্রদের হাতে বন্দী মুসলমান সৈনিককে 
মুক্ত করে নেয়া যেতে পারে। তবে বন্দীদের কেউ ইসলাম গ্রহণ করলে তাকে বন্দী 
বিনিময়ের মাধ্যমে শক্রদের হাতে তুলে দেয়া যাবে না। 


উপসংহারে বলা যায় যে, ইসলাম যুদ্ধবন্দীদের জন্য একটি ব্যাপক আইন রচন্ন 


করেছে। এ আইন সর্বযুগে এবং সবরকম পরিস্থিতিতে যুদ্ধবন্দীদের ব্যাপারে উদ্ভূত 
সকল সমস্যার মুকাবিলা করা সন্ভব। | 








[টি ৯. অর্থাৎ বাতিলের সাথে যুদ্ধ-সংগ্রামের মাধ্যমে মুমিনদের ঈমানের অবস্থা 

সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা এবং তাদের মধ্যে যে যতটুকু মর্যাদা পাওয়ার যোগ্য তাকে 
ততটুকু মর্যাদা পুরোপুরি দেয়াই আল্লাহর উদ্দেশ্য । তা না হয়ে যদি বাতিলকে ধ্বংস 
করাই আল্লাহর একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে তার সৃষ্ট একটি ভূমিকম্প বা ঝড়- 
তুফান বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে এক নিমেষেই তা করে দিতে পারতেন। 
১০. অর্থাৎ আল্লাহর পথে যারা শাহাদাত লাভ করে তাদের ব্যক্তিগত সব কাজ-কর্ম 
ধ্বংস হয়ে গেছে বলে মনে করার কোনো কারণ নেই। শহীদদের ত্যাগ ও কুরবানী 
দ্বারা তাদের পরে যারা দুনিয়াতে জীবিত থাকলো তাদের কল্যাণ হওয়ার সাথে সাথে 
শহীদদের নিজেদের জন্যও শাহাদাত কল্যাণজনক | শহীদদের কিছু গুনাহ থাকলেও 
তাদের গুনাহর কারণে তাদের কোনো সৎকর্মই বিনষ্ট হয় না ; বরং তাদের সৎকর্ম 
তাদের গুনাহর কাফফারা হয়ে যায়। 


১১. আলোচ্য ৫ ও ৬ আয়াতে আল্লাহ শহীদদের তিনটি মর্যাদার কথা উল্লেখ 
করেছেন__-(১) আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাবেন । এর অর্থ অবশ্যই এবং শীঘ্রই 
তাদেরকে জান্নাতের দিকে পথ দেখাবেন। (২) তাদের অবস্থা শুধরে দেবেন। এর অর্থ 
| পার্থিব জীবনে শহীদদের জীবনে যেসব কলুষ-কালিমা-লিপ্ত- হয়েছিলো তা দূর করে 
দিয়ে তাদেরকে উপহার হিসেবে জান্নাতী পোশাকে সঙ্জিত করে দেবেন। (৩) দুনিয়াতে 
কুরআন ও রাসূলুল্লাহ স.-এর মাধ্যমে যে জান্নাতের সুসংবাদ তাদেরকে দেয়া 
হয়েছিলো এবং জান্নাতের সুখময় চিত্র তাদের সামনে তুলে ধরা হয়েছিলো, সেখানে 
হুবছ সেই জান্নাতের অধিকারী তীরা হবে, বিন্দুমাত্র পার্থক্য তারা পাবে না। 


১২. “আল্লাহকে সাহায্য করা'র আল্লাহর দীনকে অন্য সকল দীনের ওপর বিজয়ী 
করার কাজে সাহায্য করা। আল্লাহ তাআলা মানুষকে কুফর বা ঈমান কোনো একটি 
গ্রহণ করার জন্য বাধ্য করেননি । বরং মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ 
তাআলা চান যে, মানুষ স্বতন্ফুর্তভাবে কুফরী বা বিদ্রোহ ত্যাগ করে ঈমান ও 
আনুগত্যের পথ গ্রহণ করুক। আল্লাহ তা'আলা বিশ্বাস ও কর্মের মাধ্যমে মানুষের 
নিকট থেকে এ স্বীকৃতি আদায় করতে চান যে, কুফরী, নাফরমানী ও বিদ্রোহ করার 
স্বাধীনতা থাকা সত্ত্বেও মানুষ তার স্রষ্টার দাসত্ব আনুগত্যকেই সত্য, সফলতা. ও 
| মুক্তির একমাত্র পথ হিসেবে গ্রহণ করুক। আল্লাহ তাআলা এজন্য নবী-রাসূলদের 
মাধ্যমে প্রচার, উপদেশ-নসীহতের দ্বারা মানুষকে সত্য-সঠিক পথে নিয়ে আসার 
| ব্যবস্থা করেছেন। আর এ কাজে যারা আল্লাহর সাহায্য করবে, তারাই “আল্লাহর 
সাহায্যকারী" হিসেবে গণ্য হবে। আল্লাহর কাছে মানুষের এটাই সর্বোচ্চ মর্ষাদা। 
নামায-রোযা অন্যান্য আনুষ্ঠানিক ইবাদতের দ্বারা মানুষ আল্লাহর বান্দাহ বা গোলাম 
হিসেবে মর্যাদা পায় ; আল্লাহর দীনের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার কাজে সংগ্রামী 
মানুষেরা আল্লাহর সাহায্যকারী এবং সহযোগীর মর্যাদায় অভিষিক্ত হয়। দুনিয়াতে 
| রূহানী তথা আধ্যাত্মিক উন্নতি লাভের এবং আল্লাহর দরবারে উচ্চতম মর্যাদা লাতের 




































পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সুরা মুহাম্মদ 
0/521-4022পাতে 17572547054 
এবং তোমাদের পাগুলোকে সুদৃঢ় রাখবেন। ৮. আর যারা কুফরী করেছে তবে তাদের 
জন্য রয়েছে দুর্গাতি, এবং তিনি তাদের কর্মসমূহ বিনষ্ট করে দিয়েছেন। ৯. এটা 


পপি ভিজার্ডিটি পতি পার্টি তর্টি পা নিপল ৩৪ পন ॥১ ০2 তা ৯৮0০৩ 


14425 516 9৯16-64-09 20 | 
এজন্য যে, তারা অপছন্দ করেছে তা, যা আল্লাহ নাধিল করেছেন, ফলে তিনি তাদের 
কর্মসমূহ নিক্ষল করে দিয়েছেন ১০. তবে কি তারা পৃথিবীতে ভ্রমণ করেনি, 
পা ডি [পা ১ ৯ কির্াপাতটিি পাভিপা ৯ নাতি পান পর পর্ণ পাছিলা 8 -9১০ললি 
০7886095409556180500125554-4569 
তাহলে দেখতে পেতো, তাদের আগে যারা ছিলো তাদের পরিণাম কেমন হয়েছিলো; 
আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ; আর কাফিরদের জন্য রয়েছে 


কিটিপ 0৯ তা £ি (৯ ডপত ৯৩1 তা 5 পার্টি পা কির 
&৪০১:০১3099572০52499গ্১এে 
তার মতো (্বেংস)১৫ ; ১১. এটা এজন্য যে, আল্লাহ তাদের বন্ধু যারা ঈমান এনেছে 
আর নিশ্চয়ই কাফিররা-__তাদের জন্য নেই কোনো বন্ধু ।১৬ 
এবং ; সুদৃঢ় রাখবেন ; ০০$-৫5+-9)-তোমাদের পাগুলোকে ।€১$ - | 
র আর ; 2:30-যারা ; (4-কৃফরী করেছে ; (2$-6৮০+-)-তবে দুর্গাতি রয়েছে; 
৮4তাদের জন্য ; ; %এবং ; 3-০-তিনি বিনষ্ট করে দিয়েছেন ; +/৮-০-(+১-1 
৮৯)- -তাদের কর্মসমূহ। ৪ এ/১-এটা ;4৮-৫৯০৯)- -এজন্য যে তারা ; ১৪ - 
অপছন্দ করেছে ; (০-তা, যা ;2-নাধিল করেছেন ; £1)-আল্লাহ ; ৮:৫০ 
৬৮)-ফলে তিনি নিক্ষল করে দিয়েছেন ; ৮/৩০-৫৮০৩০)-তাদের কর্মসমূহ। 
91৮৮. পড-0১০২ ৮1+-১+)-তবে কি তারা ভ্রমণ করেনি ; ০০১ ণ- 
পৃথিবীতে ; [/::)-0,,5.,+-)-তাহলে তারা দেখতে পেতো ; .৫-কেমন ; 30 
হয়েছিলো ; £9-পরিণাম ; ০:41-তাদের, যারা ছিলো ; 178 ০৫4০৮০৭ 
)-তাদের আগে ; /+সধ্বংস স করে দিয়েছেন ; £1)।-আল্লাহ ; 4:০-তাদেরকে ;? 
রিকসা (৫1 £51-0৮-১+0১১০)-তার মতো 
ধ্বংস) | €9 4১৯এটা ; ১৬এজন্য যে ; 4./-আল্লাহ ; বন্ধ ; ০:41 -তাদের, 
এ ০০৪ 





পারা £ ২৬ 


| তারা হোচট খেয়ে পড়বে এবং দুর্গতির শিকার হবে । 


১৪. অর্থাৎ তারা সেই জীবনব্যবস্থাকে অপছন্দ করেছে যে জীবনব্যবস্থা আল্লাহ তার 
রাসূলের মাধ্যমে মানুষের জন্য পাঠিয়েছেন। অধিকভ্ু তারা নিজেদের জাহেলী 
আকীদা-বিশ্বাস, রীতিনীতি, ধ্যান-ধারণা ও আচার-অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে তাতেই 
নিমজ্জিত হয়ে আছে। 

১৫. অর্থাৎ অতীতের সেসব কাফিররা নবীর দাওয়াত ও তাবলীগকে অস্বীকার করার 
ফলে যে ধ্বংসাত্মক পরিণতির সম্মুখীন হয়েছিলো, মুহাম্মদ সা.-এর দাওয়াত ও 
তাবলীগকে অস্বীকারকারী কাফিরদের পরিণতিও একই রূপ হবে। আর দুনিয়ার ধ্বংসাত্মক 
পরিণতি-ই তাদের শেষ নয়, আখেরাতের ধ্বংসও তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। 


১৬. অর্থাৎ কাফিরদের দুনিয়া-আখেরাতে করুণ পরিণতি এজন্য হবে- _কারণ, 
তাদের কোনো সাহায্যকারী অভিভাবক নেই। অপরদিকে মু'মিনদের সফলতার কারণ, 
তাদের সাহায্যকারী অভিভাবক সর্বময় শক্তি-ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান আল্লাহ । 
ওহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সা. আহত হলে সাহাবাদের কয়েকজনসহ পাহাড়ে একটি গুহায় 
অবস্থান করছিলেন, তখন আবু সুফিয়ান চিৎকার করে বললো-_-আমাদের উয্যা 
দেবতা আছে, তোমাদের তো উষ্যা নেই ।” রাসূলুল্লাহ সা. সাহাবীদেরকে বললেন যে, 
তোমরা বলো- আল্লাহ-ই আমাদের পৃষ্ঠপোষক ও অভিভাবক, তোমাদের তো কোনো 
অভিভাবক নেই। আলোচ্য আয়াত থেকেই রাসূলুল্লাহ সা.-এর জবাবটি গৃহীত হয়েছে। 


১ম রুকৃ* (১-১১ আয়াত)-এর শিক্ষা 


১. কাফির তথা দীন-ইসলামকে অফ্কীকারকারী, দীনি কাজে অন্যদেরকে বাধাদানকারীদের 
কোনো সত্কর্মই আল্লাহর কাছে গৃহীত হবে না । 

২. আল্লাহর দীনে দৃঢ়বিশ্বাসী এবং দীন প্রতিষ্ঠায় আল্লাহর রাসূলের দেখানো পথে জান-মাল দিয়ে 
সংথামকারীদের সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন । দীনের তিষায় সংখামীদের ভল-আততি ও 
ক্রটি-বিচ্যুতও আল্লাহ সংশোধন করে দেন, ফলে তারা সঠিক সিডা নিতে সক্ষম হয় । 

৩. দুনিয়াতে কারা সত্যের অনুসারী আর কারা বাতিলের অনুসারী, আল্লাহ তা'আলা উভয় দলের 
অবস্থা সৃস্পইভাবে তুলে ধরেছেন ; সুতরাং যে চায় সত্যের অনুসরণ করল্ক, আর যে চায় বাতিলের 
অনুসরণ করুক । 

৪. আল্লাহ তা'আলা হক বা বাতিল কোনো পথে চলতে কাউকে বাধা করেন না। হক ও 
বাতিলের সংথামের মধ্য দিয়েই তিনি সত্যিকার মু 'মিনদেরকে বাছাই করে নেন । হক ও বাতিলের 
সংখামে মানবজাতির সূচনা থেকে চলে আসছে এবং তা কিয়ামত পধর্ত চলতে থাকবে । 

৫. হক ও বাতিলের সংখামের চূড়া রূপ হলো সমু যু । এমন পরিস্টিতিতে হকপন্থীদের কাজ 
হবে বাতিলের শক্তিকে পুরোপুরি পরাজিত করা । হাতিয়ার সমপণণি করা পধর্ড তাদের সাথে যু 
| চালিয়ে যেতে হবে । অন্র সমপর্ণকারী শরুদের আঘাত করা যাবে না, তাদেরকে বন্দী করে নিয়ে 





পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সুরা মুহাম্মদ 


টি ৬. বন্দীদের তি উত্তম আচরণ করতে হবে । তাদের ওপর কোনোরূপ অন্যায় আচরণ করা স্ব 
যাবে না । বন্দীদেরকে উত্তম পোশাক, খাদ্য, বাসহ্ান ও সুচিকিৎসা প্রদান করতে হবে । 

৭. তারপর ইসলামী রাষ্ট্রের শাসনকতৃপিক্ষ বন্দীদের ব্যাপারে যথাযথ সিদ্ধা্ নেবেন । কতৃপিক্ষ 
সামিচীন মনে করলে কোনো বিনিময় ছাড়াই তাদেরকে মুক্ত করে দিতে পারেন । 

৮. ইসলামী রাস্ত্রের কতৃপিক্ষ চাইলে বন্দীদের নিকট থেকে বিনিময় মূল্য এহণ করে তাদেরকে 
. স্তুক্ত করে দিতে পারেন | 

৯. কতৃপিক্ষ চাইলে বন্দীদের থেকে এয়োজনীয় সেবা এহণ করার শর্তে মুজি দিতে পারেন । 

১০. কতৃপিক্ষ শর্ুপক্ষের সাথে বন্দী বিনিময় করতে পারেন । তবে কোনো বন্দী ইসলাম এহণ 
করলে, তাকে বন্দী বিনিময়ের মাধ্যযে শত্রুদের নিকট ফিরিয়ে দেয়া যাবে না । 

১১. কতৃপিক্ষ সামিচীন মনে করলে বন্দীদেরকে দাস হিসেবে জনগণের মধ্যে বন্টন করে দিতে 
পারেন । 

১২. এভাবে যারা দাস-দাসীর মালিক হবে তাদেরকে দাস-দাসীর সাথে অবশ্যই উভম আচরণ 
করতে হবে । নিজেরা যা খাবে ও পরবে, দাসদেরকে অনুরূপ খাদ্য ও পোশাক দিতে হবে ॥ 

১৩. জিযিয়া দেয়ার শর্তে বন্দীদের ইসলামী রাহ্রের সীমানার মধ্যে পুনবর্সিন করা যেতে পারে । 

১৪. বন্দীদের ব্যাপারে ইসলামী আইনে ব্যাপক এশততা রয়েছে । তবে কোনো অবস্থায় বন্দীদেরকে 
আমভাবে হত্যা করার বিধান ইসলামে নেই । শাসনকতৃপ্িক্ষ কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ 
বন্দীর ব্যাপারে হত্যার সি্ধাভ নিতে পারেন । কিতু এটা হবে একটা ব্যতিক্রম সিজাত । 

১৫. দীন ধতিষ্ঠার সংখামে নিহতদের কোনো নেকআমলই আল্লাহ নিশ্কল করেন না । 

১৬. আল্লাহ শহীদদের শাহাদাত লাভের পরই জারাতে হান দেন এবং দুনিয়ার জীবনে 
তাদেরকে কোনো কলুষ-কালিমা স্পর্শ করে থাকলেও আল্লাহ তা দূর করে দেন । 

১৭. দুনিয়ার জীবনে শহীদরা যে জারাতের সুসংবাদ পেয়েছিলো, তাদেরকে হুবহু সেই জানাত-ই 
দেয়া হবে, তাতে একটুও পার্থক্য তারা পাবে না। 

১৮, দীন এতিষ্ঠার সংখামে জান-মাল দিয়ে অংশ নেয়াই আল্লাহকে সাহায্য করা । আর যারা 
আল্লাহকে এভাবে সাহায্য করবে, আল্লাহও তাদেরকে উভয় জাহানে সাহায্য করবেন । 

১৯. আল্লাহর দীনকে এত্যাখ্যানকারী, অন্যদেরকে দীনের পথে চলতে বাধাদানকারী দূরাচারদের 
উভয় জাহানে দুগার্তি হবে । তাদের কোনো কমি ফলদায়ক হবে না । 

২০. দুনিয়াতে ভ্রমণ করলেই পাপাত্বা-দুরাচারদের দুগার্তির এমাণ পাওয়া যায় । এজন্যই কুরআন 
মাজীদে ভ্রমণের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে । 

২১. অতীতের যেসব কাফির নবীদের দাওয়াত এত্যাখ্যান করার কারণে ধংস হয়ে গেছে । শেষ 
নবীর দাওয়াত ধত্যাখ্যানকারীরা তাদের মতো ধ্বংস হয়ে যাবে । এতে কোনোই সন্দেহ নেই । 
কেননা মুমিনদের একমাত্র অভিভাবক আল্লাহ, আর কাফিরদের কোনো আভিভাবক নেই । 

২২. মহান স্রষ্টা, এাতিপালক, দয়াময় আল্লাহ যাদের আভিভাবক ও পৃষ্ঠপোষক তাদের ভয় ও 
দুশ্চিভা থাকার কোনো কারণ নেই । আমাদেরকে নিশ্টিভে-ন্ভর্য়ে আল্লাহর দীন এতিষ্ঠার সংখামে 
ঝাপিয়ে পড়ার জন্য আল্লাহর কাছে তাওফীক চাইতে হবে । 
0 






































পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ 


১২. লি আল্লাহ তাদেরকে প্রবেশ 
করাবেন এমন জান্নাতে যার নিম্নদেশ দিয়ে প্রবহমান রয়েছে 


0-4191040149855০,18-5953া 
ঝর্ণাধারা ; আর যারা কুফরী করেছে, তারা সুখ-্বাচ্ছন্দ্য উপভোগ করছে এবং পানাহার 
করছে, যেমন পানাহার করে চারপেয়ে পশুগুলো১৭__আর জাহান্নাম হলো 
পা নিপা চিতা তি ডে তি নিত আ কচ এ ৩ পা শ্পনির্রনি এ নি 4৫: ৪৮০ রি 
৯১৯০2 58955898৩5082255552659 ৯০৮ 
তাদের শেষ ঠিকানা। ১৩. ই তিতসন 2 
দিক দিয়ে অনেক বেশী (কঠোর) ছিলো, যা থেকে আপনাকে তারা বের করে দিয়েছে; 


€3-নিশ্চয়ই ; 441-আল্লাহ ; ১৯-প্রবেশ করাবেন ; ০:4-/-তাদেরকে ; (:| - 
ঈমান এনেছে ; /-এবং ;1৯-০-করেছে; ০-/:০/নেক আমল ;.০₹ -এমন 
জান্নাতে ; :5০৮-প্রবহমান রয়েছে ; ৫৪ -(৬+০৩+০)-যার নিঙ্দেশ দিয়ে ; 
/ণী-ঝর্ণাধারা ; %আর ; 2531-যারা ; [/28-কুফরী করেছে ; 7৮:22; -তারা 
উপভোগ করছে সুখ-স্থাচ্ছ্দ্য ; ;-এবং ; 3%40-পানাহার করছে ; (2 ৫-যেমন ; 
4১-পানাহার করে ; ০৩১%-চার পেয়ে পশুগুলো ; ”আর ; ১-জাহান্নাম হলো; 
9১৮শেষ ঠিকানা ; 14+-তাদের। €9+আর ; ১:$-(হে নবী ') অনেক; 5০০ 
-জনপদই তো ; *-€এমন ছিলো) যা; নিচ 5৭ 
শক্তির দিক দিয়ে ; ১-থেকে ; ০2-4+১৪)-আপনার জনপদ ; ॥ -সেই | 
যা থেকে ; এ০:৮- (৬+০৯১৯)-আপনাকে তারা বের করে দিয়েছে ; 

১৭. অর্থাৎ পশ্ুরা যেমন তাদের খাদ্য যেখানে পায় খেয়েই চলে ; তারা চিন্তা করে 
না, এ খাদ্য কোথা থেকে এসেছে, কে তার ব্যবস্থা করেছে, যে সত্তা এ খাদ্যের ব্যবস্থা 


করেছে, তার প্রতি করণীয় কি? এসব লোকও তেমনি পশুর মতো খেয়েই চলে । এর 
বেশী কিছু চিন্তা করার কোনো প্রয়োজন বোধ করে না। ৃ 





শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ 


শু ৬০৭ পচ এভন ৬ পাখা 1 পিক পাপা উর ও পর্ণ দা ঁ 
[4৮2১০৮৮3১০3 ৫৮ ০৫৬০ (৪৮১20১৪ এখন ূ 
জামি তাদেরকে ধংস করে দিয়েছি, তখন কেউ-ই তাদের সাহায্যকারী ছিল না%। ১৪. তবে কি যে বাতি তার প্রতিপালকের 
পন্ষ থেকে জাগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে, সে কি তাদের মতো, লৌতনীয় করে দেয়া হয়েছে তার জন্য 


০05020672210292গ8422 
নিজেদের মন্দ কাজপ্ালোকে এবং (যারা) অনুসরণ করে নিজেদের খেয়াল-খুশীর**। ১৫. মুততাকীদেরকে যেই 
জানের ওয়াদা দেয়া হয়েছে, তার অবস্থা হলো ভাতে (ধ্বহমান) রয়েছে নহরসমূহ 


৮৮+৫১-৫৯+৮৭৬)-আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ; 9--তখন ছিলো না; 
৮০০ কেউ-ই সাহায্যকারী ; তাদের । 6৯১- -(০*++1)-তবে কি যে ব্যক্তি; 
9৬-রয়েছে ; ১/০-ওপর ; 2:্ুস্পষ্ট প্রমাণের ; ১৮পক্ষ থেকে ; :-€৮+৮১)- 
তার প্রতিপালকের ; ১-র-তাদের মতো ; ০7%-শোভনীয় করে দেয়া হয়েছে; 2/- | 
যার জন্য ; মন্দ; 1--+১+০)-নিজেদের কাজগ্ুলোকে ; এবং ) [-ঠা- 
যারা অনুসরণ করে ; +* 2 29-৫৯ *1৯১)-নিজেদের খেয়াল-খুশীর ৷ 694৮. 
অবস্থা হলো ; 2:-)-জান্নীতের ; :৮1|-যেই, তার ; 2-০/-ওয়াদা দেয়া হয়েছে ; 


2১89 -মুত্তাকীদেরকে ; (তাতে প্রেবহমান) রয়েছে ;%%)-নহরসমূহ ; 


১৮. অর্থাৎ আপনাকে যারা আপনার জন্মভূমি থেকে বের করে দিয়েছে, মক্কার সেসব 
এমনভাবে ধ্বংস করে দিয়েছি, যাদের কোনো সাহায্যকারী ছিলো না। তারা ধরে 
নিয়েছে যে, আপনাকে বের করে দিয়ে তারা তাদের উদ্দেশ্যে সফলতা লাভ করেছে ; 
কিন্তু তারা জানে না তারা এতে নিজেদের দুর্ভাগ্যকে টেনে এনেছে। আয়াতটি হিজরতের 
পরে নাযিল হয়েছে, আয়াতের বর্ণনা থেকে এটা বুঝা যায়। উল্লেখ যে, রাসূলুল্লাহ সা. 
যখন মক্কা থেকে মদীনার দিকে হিজরত করতে বাধ্য হন, তখন মক্কার বাইরে গিয়ে 
তিনি মক্কার দ্বিকে ফিরে দীড়িয়ে বলেছিলেন, “হে মক্কা ! দুনিয়ার সমস্ত শহরের চেয়ে 
তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। সব শহরের চেয়ে আমি তোমাকেই সবচেয়ে বেশী 
ভালোবাসি। মুশরিকরা যদি আমাকে বের করে না দিতো, তাহলে আমি কখনো 
তোমাকে ছেড়ে যেতাম না।” 


১৯. অর্থাৎ যারা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করে আপনাকে অনুসরণ করে নিজেদেরকে 
শুধরে নিয়েছে এবং সুস্পষ্ট সরল-সঠিক পথের ওপর অটল আছে, তারা কখনো ওদের 
মতো হতে পারে না, যারা অজ্ঞতার মধ্যে ডুবে আছে, নিজেদের গুমরাহীকে হিদায়াত 
মনে করেছে এবং নিজেদের কুকর্মগুলোকে ভালো কাজ মনে করে তাতেই মশগুল হয়ে 

| আছে। আসলে এরা নিজেদের খেয়াল-খুশী মতো যাচ্ছেতাই করে যাচ্ছে। সুরা 





পারা ঃ ২৬ 


চিতা চিত ডি তিতা শি » 50৩ & পাড়ি নিভগ্া নিপা 
১০৯০2১০১195 26556550571 25585155505 
নির্মল-বিশুদ্ধ পানির২০ রি 6856585-54 

হবে না, এবং (আছে) শরাবের নহরসমূহ 

7৮5. ৬০১ * পাচ নিপা ৪ উপ রব রি রানি বা 
১৮০1০৫০০৩৪০৫5০৪-০০০১প ১৯০৯১ 
ৰ পি শেরেি পিছ লন 
নহরসমূহ২্ত ; ০১১০১৬১০১৬৯০৬৯১৪০৯০৬১ 


156$০5-2572 941 -80155৯০6১০82) ০585555 
এবং (থাকবে) তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা, এরা (মুত্তাকীরা) কি তার মতো, যে চিরবাসিন্দা 
জাহান্নামের এবং যাদেরকে পান করানো হবে এমন ফুটন্ত পানি, যা ছিন্নভিন্ন করে দেবে 
১০ পানির ;০০। »৮-নির্মল-বিশুদ্ধ ; আর (আছে) ; +4ট-নহরসমূহ ; ৩ 
21দুধের ; ৮2৫ 01-কেখনো) পরিবর্তন হবে না; 4-.৮৫৮৯৯)-যার স্বাদ ; 3- 


এবং (আছে) ; ৮৮1নহরসমূহ ;.৮২৮ ০শর শরাবের ;744সুস্বাদু ; ০৮৮4) - 
পানকারীদের জন্য ; -আর (আছে) ;%4নহরসমূহ ; ১০ ০পমধুর ; রি 
পরিশোধিত ; আর ; 44-তাদের জন্য ; (2১-সেখানে থাকবে ; ১ ০০-সব 
ধরনের ; ০৮১]-ফলমূল ; এবং ; $, ১০ক্ষমা; ১০পক্ষ থেকে ;145/-তাদের 
| প্রতিপালকের ; 4-এরা মেত্তাকীরা) কি তার মতো ; %-যে ;%/. $ -চির 
বাসিন্দা; ১৫] ৮-জাহান্নামের ; ;-এবং ; (যাদেরকে পান করানো হবে ; পি 
এমন পানি ; (০--ফুটন্ত ;€42-যা ছিন্নভিন্ন করে দেবে ; 
দুনিয়াতে যেমন এ দু"দলের জীবন একরকম হয় না, তেমনি মৃত্যু পরবর্তী জীবনেও 
তাদের পরিণতি এক হতে পারে না। 
২০. অর্থাৎ দুনিয়ার নদী-সমুদ্রের পানির মতো জান্নাতের নহরসমূহের পানি বর্ণ, 
স্বাদ ও গন্ধ বিকৃত হবে না ; তার পরিবর্তে সেসব নহরের পানি হবে স্বচ্ছ, নির্মল 
এবং পুরোপুরি বিশুদ্ধ । 
২১. জান্নাতের নহরসমূহে প্রবহমান দুধের বর্ণনা হাদীসে এসেছে এভাবে যে, তা 
কোনো পশুর বাট থেকে বের করে নেয়া হবে না ; বরং তা হবে মাটি থেকে স্বতস্থূর্ত 
উৎসারিত দুধের নহর। আর এতে পশুর দুধে যেমন এক প্রকার গন্ধ থাকে, তা কখনো 
থাকবে না। | 
বি 85135888858883455595815/5888358585 858 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মাদ 


ূ :5702195 ২5 215 ০০০955927৮1 
ভেরি ১৬. ারডাদের মণ কেক (লোক) আছে যারা আপনর গু মনেষগ দিয়ে (কথ) 
শোনে; এমনকি যখন তারা আগনার নিকট থেকে বের হযে যায় 


শখ পালার পা ও প্র (৫ 
2/12604৩া1এ5৮81061 (27211979191 01 
তখন যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে ওদেরকে তারা বলে, “এইমাত্র তিনি কি বলেছেন'২, 
ওরাই তারা, আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন যাদের 
০5655015404 84গ741১559% 
অন্তরের উপর এবং তারা অনুসরণ করে তাদের খেয়াল-খুশীর২৬। ১৭. আর যারা সৎপথ 
অবলম্বন করেছে, তিনি (আল্লাহ) ভাদেরকে হিদায়াতের পথে এগিয়ে দেন২* 


৯? তি -(*৯+০০৮)-তাদের নাড়িভুড়ি । €৬+আর ; 4৮তাদের মধ্যে আছে ; 
১*কতেক (লোক) যারা ; ৮-০-এমনোযোগ দিয়ে (কথা) শোনে ; 5 -আপনার 
প্রতি ; £০-এমনকি ; ঠ-যখন ; [৯+,৬-তারা বের হয়ে যায় ; ১-থেকে ; ৬,:০- 
আপনার নিকট ; [৮)3-তখন তারা বলে ; ০%:4)-ওদেরকে, যাদেরকে ;4- -দেয়া 
হয়েছে ;»জ্ঞান ; 9৬-কি ; )৩-বলেছেন তিনি ; (৫7-এইমাত্র ; 54%-ওরাই; 
১25-তারা ; ৮৮ মোহর লাগিয়ে দিয়েছেন ; 4)-আল্লাহ; ০-ওপর ; ১- 
(৮৯*৯৮০)-যাদের অন্তরের ;7-এবং ; (*:-/-তারা অনুসরণ করে ; ৯ : ৮৮ 
(১৯+৭৯১)-তাদের খেয়াল-খুশীর ।€৭/আর ; 2:1|-যারা ;1%:2১/-সৎপথ অবলম্বন 
করেছে ; ১১0-তিনি (আল্লাহ) তাদেরকে এগিয়ে দেন ; ৬-হিদায়াতের পথে ; 
করে, তেমনি বিরূপ প্রতিক্রিয়া জারাতের পানীয় পানকারীদের মধ্যে সৃষ্টি করবেন না; 

ূ বরং এ পানীয় হবে অত্যন্ত সুস্বাদু। 


২৩. হাদীসে জান্নাতের মধুর নহরের যে ব্যাখ্যা রয়েছে, তা থেকে জানা যায় যে, জান্নাতের 
মধু মৌমাছির পেট থেকে নির্গত হবে না ; বরং তা হবে ঝর্ণা থেকে নির্গত এবং 
নহরসমূহে প্রবহমান মধু এবং কোনো প্রকার আবীলতা থাকবে না। এটা হবে স্বচ্ছ ও 
পরিশোধিত মধু। 

২৪. জান্নাত লাভের অর্থই তো অপরাধের ক্ষমা লাভ করা, কারণ অপরাধ ক্ষমা না 
করলে তো আল্লাহ জান্নাতে স্থান দিতেন না। এরপরও ক্ষমা লাভ করাই হচ্ছে বড় 
নিয়ামত । এর দ্বারা এটাও বুঝানো হয়েছে যে, দুনিয়াতে তাদের দ্বারা যে ক্রটি-বিদ্যুতি 
সংঘটিত হয়েছে, জান্নাতে তাদের সামনে তা উল্লেখ করে তাদেরকে কখনো অপ্রস্তুত করা 

[হবে না। বরং আল্লাহ তা“আলা তাদের ক্রটি-বিচ্যুতি চিরদিনের জন্য ঢেকে দেবেন। 





ছু পাটি পাপে জপ সিপানি্টিপা ভিপছিপাপপ 0১0 ছি পিন 1৮ (০ 1 নিপা সিটি 5 
ৰ পপ১৭50272256024-1802245গ ৫৪১9২০০৯019 
এবং তাদেরকে তাদের (অংশের) তাকওয়া দান করেন।* ১৮. তবে কি ভারা শুধুমাত্র কিয়ামতের-ই অপেক্ষা 
করছে যে,তা হঠাৎ ভাদের উপর এসে পড়ুক, অথচ ভার লক্ষণগুলো এসেই গড়েছে”; 
/-এবং ; ৮৫-7-৫৯৮+৮)-তাদেরকে দান করেন ; ৮৫৬১০-৫৯৩ ৯_ )-তাদের 

অংশের তাকওয়া ।$9)$১-তবে কি ; 9+::-তারা অপেক্ষা করছে; 1-শুধুমাত্র ; 

£2৮0-কিয়ামতের-ই ; 0-যে ; 7-2৬-৫৯*৪০)-তাদের ওপর এসে পড়ুক ; 

25হঠাৎ ; 2 ১৪-€০৬ ১+০)-অথচ এসেই পড়েছে ; 4%41-0৬৯।,৪। )- 
তার লক্ষণগুলো ; 

২৫. এখানে সেসব আল্লাহদ্রোহী কাফির, মুশরিক, মুনাফিক ও ইয়াহুদী-খরিস্টানদের 
কথা বলা হয়েছে, যারা রাসূলুল্লাহ সা.-এর মাজলিসে বসতো, তার উপদেশ-নসীহত 
এবং কুরআনের আয়াতসমূহ শুনতো ; কিন্তু তাদের মনোযোগ এদিকে মোটেই থাকতো 
না। এজন্য তারা বাহ্যিক কান দিয়ে শুনলেও না শোনার মতোই তাদের অবস্থা হতো। 
তাই মাজলিস থেকে বের হলেই মুসলমানদের জিজ্ঞেস করতো, এইমান্র তিনি কি যেন 
বলেছিলেন ? 

২৬. অর্থাৎ তারা তো তাদের খেয়াল-খুশীর দাস হয়ে আছে, তাই তারা রাসূলুল্লাহ 
সা.-এর মাজলিসে কখনো উপস্থিত হলেও তার বাণী শোনার ব্যাপারে তাদের অন্তরের 
কান বধির হয়ে গিয়েছিলো । আর সেজন্য তারা তার বাণী শোনার ভান করতো বটে, 
আসলে তাদের কানে কিছুই প্রবেশ করতো না। 

২৭. অর্থাৎ রাসূলের যে কথা শুনে মু'মিনরা হিদায়াতের পথে এগিয়ে যাওয়ার দিক- 
নির্দেশনা লাভ করতো, সেই একই কথা কাফির মুনাফিকরাও শুনতোকিন্ত্ু তারা মাজলিস 
থেকে বের হয়েই জানতে চাইতো যে, রাসূল কি বলেছেন। 

২৮. অর্থাৎ রাসূলের নসীহত থেকে যারা নিজেদের পথের সম্বল লাভ করতো, তাদের 
মধ্যে তাকওয়ার যোগ্যতা সৃষ্টি হতো এবং আল্লাহ-ও তাদেরকে তাকওয়া দান করেন, 
কেননা এ তাকওয়ার তারা অংশীদার । 

২৯. অর্থাৎ প্রকৃত সত্য তো কুরআন মাজীদ। রাসূলুল্লাহ সা.-এর পবিত্র জীবন, 
সাহাবায়ে কেরামের পরিবর্তিত জীবন এবং সর্বোপরি আল্লাহ তা“আলার কুদরতের 
নিদর্শনাবলি থেকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। তারপরও সত্য দীনের প্রতি 
ঈমান না আনার কারণ তো একটাই হতে পারে যে, তারা কিয়ামত আসার অপেক্ষায় 
আছে, কিয়ামতকে স্বচোক্ষে দেখে তারপর ঈমান আনবে । 

৩০. “আশরাত' শব্দের অর্থ আলামত বা লক্ষণ । কিয়ামতের আলামত বা লক্ষণের 
মধ্যে প্রথম লক্ষণ হলো শেষ নবীর আগমন। শেষ নবীর পরে কিয়ামতের আগে আর 
উকোলো যার আই হেরা তাই তার এবং কিয়ামতের অবস্থান পাশাপাশি । 





পারা £ ২৬ 


88818151658 ৬২১ সুরা মুবানসদ 


| ০9481187255 47910 36 
তবে ভাদের জন্য তাদের উপদেশ খহণের সুযোগ কিভাবে হবে, যখন তা (কিয়ামত) তাদের উপর এসেই গড়বে? 
১৯. ১১১০০৯০০১৬০ আর ক্ষমা প্রার্থনা করুন 


€ ১৩1 জলা ৯৩ পাড়ি পচ ৩ পি চ০০) ৩ পানি 8০৪১০ তা 0] 


০9৯১-৫৮৫৭ 4৮5৭০19১৮8৩ 9০০%৭15451 


আপনার ক্রটি-বিচ্যুতির জন্য এবং মুমিন পুরুষদের জন্য ও মু"মিন নারীদের (জন্য)৩১ ; 
আর আল্লাহ তোমাদের গতিবিধি ও তোমাদের অবস্থান সম্পর্কে জানেন। 
৮৮-৫৮1+-)-তবে কিভাবে হবে 7141-তাদের জন্য ; ঠি-যখন ;74 ০-৯+-তা 
(কিয়ামত) তাদের ওপর এসেই পড়বে ;1৮$১-তাদের উপদেশ ্রহণের সুযোগ 19 
০৩ (-০/+-)-অতএব জেনে রাখুন ; 201 ু 5-কোনো ইলাই-ই নেই ; 417 
ছাড়া; 410-আল্লাহ ; ?-আর ; -৮.২এক্ষমা প্রার্থনা করুন ; 4৮০০(৬+৯১০)- 
আপনার ক্রুটি-বিদ্যুতির জন্য ; +-এবং ; ০১:১:)-মু'মিন পুরুষদের জন্য ; /-ও ; 
০১৯)-মুখমিন নারীদের (জন্য) ;;-আর ; 2ু|আল্লাহ ; 10:4-জানেন ; ০142 - 
৮৮৮০- -তোমাদের গতিবিধি ;-ও 7-৯:-৫+৬৯)-তোমাদের অবস্থান। 
রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “আমার আগমন ও কিয়ামত এ দু'আঙ্গুলের 
মতো” একথা বলে তিনি তীর শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দু'টো উঠিয়ে দেখালেন। 
অর্থাৎ এ দু'আঙ্গুলের মধ্যে যেমন কোনো আঙ্গুল নেই তেমনি আমার আর কিয়ামতের 
মাঝে আর কোনো নবী আসবে না। আমার পরে আগমন হবে কিয়ামতের । 
রাসূলুল্লাহ সা.-এর আগমনই কিয়ামতের প্রাথমিক আলামত । হাদীসে পরবর্তী 
আলামতগুলোর উল্লেখ রয়েছে। হাদীসে উল্লেখিত আলামতগুলোর মধ্যে রয়েছে, দীনি 
ইলমের চর্চা বন্ধ হয়ে যাওয়া, অজ্ঞানতা বেড়ে যাওয়া, ব্যভিচার প্রসার লাভ করা। 
মদপান বেড়ে যাওয়া, পুরুষের সংখ্যা কমে যাওয়া, নারীর সংখ্যা বেড়ে যাওয়া ইত্যাদি । 
৩১. এর অর্থ এটা নয় যে, রাসূল বুঝি কোনো অপরাধ করেছেন, তাই তাকে নিজের 
অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে (নাউযুবিল্লাহ) । এটা হলো ইসলামের 
শিক্ষা যে, বান্দাহ তার প্রভুর ইবাদাত করতে এবং দীনের জন্য যতই ত্যাগ ও কুরবানী 
পেশ করুক না কেনো, তার এমন ধারণা করা কখনো উচিত নয় যে, তার যা করা 
উচিত ছিলো, সে তা যথাযথ করে ফেলেছে, বরং তার মনে করা উচিত-__তার কর্তব্য 
সে পুরোপুরি পালন করতে পারেনি । আর সেজন্য তার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করা 
উচিত। আল্লাহর সকল বান্দাহর মধ্যে যে বান্দাহ সবচেয়ে বেশী তার প্রতিপালকের 
ইবাদাত করতেন, তাকে ক্ষমা চাওয়ার শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা মু'মিনদেরকে এ 
[ শিক্ষা দিতে চেয়েছেন যে, সর্বকালের সর্বোত্তম আল্লাহর বান্দাহ-ও তার ক্রুটি- | 





[বিচ্যাতির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছেন ; সুতরাং মী 
| অপরাধের জন্য সদা-সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকো । উল্লেখ যে, রাসূলুল্লাহ সা. 
ইরশাদ করেছেন, “আমি প্রতিদিন আল্লাহর কাছে একশত বার ক্ষমা প্রার্থনা করি।” 


২য় রুকৃ* (১২-১৯ আয়াত)-এর শিক্ষা 

১. সত্ক্মশীল মু'মিনদেরকে আল্লাহ নিঃসন্দেহে জারাত দান করবেন_এটা আল্লাহ তা'আলার 
ওয়াদা, আল্লাহর ওয়াদা অবশ্য-অবশ্যই সত্য । জারাত এমন একটি সখের বাগান যেখানে রয়েছে 
বিভিন্ন পানীয়ের বহমান নহরসমূহ । 

২. যারা দুনিয়াতে আল্লাহর দীনকে বিশ্বাস ও কমের মাধ্যমে অহ্বীকার করেছে, তাদের সৃখ 
হাচ্ছন্দয উপভোগ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেই শেষ হয়ে যাবে, আখেরাতের অন্ত জীবনে সুখের 
কোনো অংশ থাকবে না । 

৩. কাফিররা দুনিয়াতে চতুষ্পদ পশুর মতো কোনো বাছ-বিচার ছাড়া পানাহার করে, খাদ্যা- 
পানীয়ের ব্যবস্থাকারী ও তাদের ধাতিপালনকারী প্রভুর তি তাদের কোনো কতর্যাবোধ নেই । 
তাদের শেষ ঠিকানা জাহারাম । | 
৪. আল কুরআন ও রাসূলের সুরাহর বিরোধীরা যতই শক্তিশালী হোক না কেনো, নিঃসন্দেহে 
তারা ধংস হবে । তখন তাদের সাহায্যকারী কেউ থাকবে না । 

৫. আল কুরআন ও রাসূলের সুরাহর অনুসারীরা এবং দুনিয়া পূজারী, আল্লাহর দীনে আবিশ্বাসীরা 
কখনো সমান হতে পারে না । অবিশ্বাসী দুনিয়া পৃজারীরা নিজেদের খেয়াল-খুশীর দাসত্বের নিগড়ে 
আবদ্ধ হয়ে থাকে, তারা নিজেদের মন্দ কাজগুলোতে ডুবে থাকে । 

৬. জানাতে সৎকমর্শীল মুমিনদের জন্য থাকবে বিশুদ্ধ পানির, অপরিবতরীয় হাদবিশিইউ দুধের, 
পরিশোধিত মধুর এবং অতীব সুক্কাদু শরাবের এবহমান নহর । আরো থাকবে সবধরনের ফল- 
ফলাদি। সবোর্পরি তাদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা । 

৭. জাহারামীরা পিপাসা হয়ে যখন পানি চাইবে, তখন তাদেরকে ফুটজ পানি পান করানো 
হবে, যা তাদের নাড়িভাড়ি টুকরো টুকরো করে দেবে । 

৮. যারা দীনের কথা শুনতে চায় না, আর শুনলেও তাতে মনযোগ নিবদ্ধ করে না, তাদের অক্তরে 
আল্লাহ মোহর মেরে দেন, তারা নিজেদের খেয়াল-খুশী অনুসারে দুনিয়াতে জীবন যাপন করে । 

৯. সৎপথে চলতে যারা আথহী হয়, আল্লাহ তাদেরকে সতপথের দিকে এগিয়ে দেন এবং তাদের 
জন্য সংপথে চলাকে সহজ করে দেন এবং তাদের মধ্যে তাকওয়া সৃষ্টি করে দেন । 
কেরামের আদর্শ জীবন এবং ওলামায়ে কেরামের উপদেশ নসীহত সতেও যারা নিজেরা দীন অমান্য 
করে ও অন্যদেরকে বাধা দেয় তাদের হিদায়াতের ভার আল্লাহর হাতে ন্যস্ত । 

১১. কিয়ামত সংঘটিত হওয়ার আগেই ঈমান আনার সুযোগ বন্ধ হয়ে যাবে , মৃত্যুপথ যাত্রীর 
তাওবা-ও গৃহীত হবে না । তাওবা করতে হবে সৃহ্থ-সঙ্জন অবস্থায় । 

১২. মু'খিন সদা-সবর্দা স্বীয় গুনাহের জন্য আল্লাহর দরবারে তাওবা ও ক্ষমা প্রার্থনা করতে 
থাকবে । সাখে সাথে সকল মমিন নারী-পুরুষের জন্যও ক্ষমা এ্রার্থনা করতে থাকবে । 

১৩, আল্লাহ আমাদের সকল একাশ্া-অধঁকাশ্য তৎপরতা লক্ষ্য করছেন, এমনাকি অজ্তরের গভীরে | 
| জাত বিষয়গলোও তার লক্ষ্যচ্যত নয় / 





গণ ৫৮ 0 গুপাতি০ ৮ তি ৯৪৫৮০ গু পিই & ত৬৬০ | 
4৮০০৭ ৪১9৮০৮01395 78702 
২০. আর যারা ঈমান এনেছে, তারা বলে__এমন একটি সূরা নাধিল হয় না কেন (যাতে যুদ্ধে নির্দেশ 
থাকতে)?" অতপর যখন শপ বিধান সংলিত একটি ূানবিন করা হলো 
এঠ1026৭ ০৯5৯৮858০40 ০0৮09155559 
এবং তাতে জিহাদের- ক তখন যাদের অন্তরে রোগ ছিল, আপনি | 
তাদেরকে দেখলেন, তারা আপনার দিকে তাকাচ্ছে 


৮-০2+০5286৮1১-9৭০৮১2৬০পা 
মৃত্যুভয়ে বেইশ ব্যক্তির দৃষ্টিতে; কিন্তু তাদের জন্য দুর্ভোগ । ২১. (তাদের মুখে) 
| আনুগত্যের ওয়াদা ও ভালো ভালো কথা ; 

€94-আর ; £১£-তারা বলে ; 2+3.1-যারা ; (ঈমান এনেছে ; জর ৭৮] - 
নাধিল হয় না কেনো; ৯ :-এমন একটি সূরা (যাতে যুদ্ধের নির্দেশ থাকতো) ; 
ঠি$-অতপর যখন ; 151)-নাযিল করা হলো ; %*,:.-একটি সূরা ; ?2$.* -সুস্পষ্ট 
বিধান সম্বলিত ; /-এবং ;১-উল্লেখ করা হলো ; :১-তাতে ; )5)1-জিহাদের- 
| ও ; ০5,আপনি দেখলেন ; 2:51-তাদেরকে ; ১৮৮১ ৮৫ +৯+৬:%+)-যাদের 
অন্তরে ছিলো ; +,৮-রোগ ; 2১:4-তারা তাকাচ্ছে ; এ৮|-আপনার দিকে ; 85 - 
দৃষ্টিতে ; “2 ৮:০-]-বেইশ ব্যক্তির ; ০৯ ১মৃত্যুভয়ে ; :৬-কিনত দুর্ভোগ; | 
74-তাদের জন্য ।€)০৬-তোদের মুখে) আনুগত্যের ওয়াদা ; ১3; ”$কথা ; 
০%৮ভালো ভালো ; 

৩২. “মুহকামাহ' শব্দটির অর্থ “বিধিবদ্ধ' অর্থাৎ যা মানসুখ বা রহিত নয়। এখানে 
এর দ্বারা জিহাদের বিধান সম্বলিত আয়াত বুঝানো হয়েছে। 

মুসলমানদের তখনকার পরিস্থিতিতে তারা সাধারণভাবে কাফিরদের অন্যায় যুলুম- 
নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি কামনা করছিলো । মুসলমানরা ব্যাকুল মনে এ 


সম্পর্কে আল্লাহর নির্দেশের অপেক্ষা করছিলো । কিন্তু মুসলমানদের দলে মুসলিম 
ছি2550555855 885881558851585755887 








শব্দে শব্দে আল কুরআন ১1598 


টি 05৪2 কি তা পা পাপা পা | লী টিলার পচন টি পলা পাপা | 
০0০৩3৮৮1১৮০ 0৫441198250 ৮১90 
নর? বিষয়টি চূড়ান্ত হলো, তখন যদি তারা আল্লাহর কাছে (তাদের ওয়াদার ব্াগারে) সত্যবাদী গমাগিত হতো, 
৮১১১০৮৮৮১৬১ অতএব, তোমাদের কাছে (এছাড়া অনা কিছুর) কি আশা করা যায়-যদি 


£১ পট গল তর ভিপি 7০ ৬০ এটি তরি টি ডি ০টি ৯৩ এগ 


01449951756 55০59৬5৩০15 
তোমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হও, তবে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং 
তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে । ২৩. এরাই তারা যাদেরকে 


| 9৬-সুতরাং যখন ; */০-চূড়ান্ত হলো ; ০:4-(জিহাদের) বিষয়টি ;-(1+)- 
তখন যদি ; ।৯%,.:»তারা (তাদের ওয়াদার ব্যাপারে) সত্যবাদী প্রমাণিত হতো ; 
40)-আল্লাহর কাছে ; 0$4-তবে হতো ; (১৮-খুব ভালো ; *%-তাদের জন্য । ৫3 
| ৮২০ 4$তবে কি তোমাদের কাছে আশা করা যায় (এছাড়া অন্য কিছুর) ; 21- 
যদি ; ০::1-তোমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হও ; (%.:৫ 7-তবে তোমরা বিপর্যয় 


সৃষ্টি করবে ; ১৮১ এ-পৃথিবীতে ; ১3-এবং; [-৮২-ছিন্ন করবে ; 8০ 
(++৮১)- -তোমাদের আত্মীয়তার সম্পর্ক। € 44% এরাই ; 5-তারা ; 


কোনো পার্থক্য ছিলো না। তারা নামায পড়তো, রোযা রাখতেও তাদের কোনো 
আপত্তি ছিলো না। কিন্তু যখন যুদ্ধের নির্দেশ জারী হলো, তখন তারা আল্লাহ এবং 
তার দীনের চেয়ে নিজেদের জীবন ও ধন-সম্পদকে বেশী প্রিয় মনে করতো । যুদ্ধের 
নির্দেশ আসার আগে তাদেরকে মুমিনদের থেকে পার্থক্য করার কোনো উপায় ছিলো 
না। যুদ্ধের নির্দেশ আসার পরে তাদের মুখোশ খুলে গেলো । সূরা নিসার ৭৭ আয়াতে 
॥ তাদের কথা এভাবে বলা হয়েছে-_ “আপনি কি তাদেরকে দেখেননি, যাদেরকে বলা 
হয়েছিলো “তোমরা নিজেদের হাতকে সংযত রাখো, নামায কায়েম করো এবং যাকাত 
দাও' তারপর যখন তাদের প্রতি.যুদ্ধের বিধান দেয়া হলো, তখন তাদের মধ্যে একটি 
দল মানুষকে ভয় করতে লাগলো, আল্লাহকে ভয় করার মতো অথবা তারচেয়েও 
অধিক ভয় ; আর তারা বলতে লাগলো-_“হে আমাদের প্রতিপালক ! আমাদের ওপর 
যুদ্ধের বিধান কেনো চাপিয়ে দিলে ? আমাদেরকে যদি আরো কিছু সময় অবকাশ 
দিতে ।” 

আলোচ্য আয়াতে সেসব লোকদের কথাই বলা হয়েছে যে, যুদ্ধের নির্দেশ সম্বলিত 
আয়াত নাযিল হওয়ার সাথে সাথে তারা মৃত্যুভয়ে বেইশ ব্যক্তির মতো আপনার দিকে 
তাকাচ্ছে। 
| ৩৩. ইন তাওয়াল্লাইতুম'-এর অনুবাদ এটাও হতে পারে__'যদি তোমরা (ইসলাম | 
2টি ] 





শ.শ. কু. ১২/৯-_ পারা ঃ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন ডে৬১ ৪১৯৪৯ 


রা র্‌ নটি 1১০ 12 পা ডিশ পাপা পাপা প্* প্র টিকা চিত্রিত টিটি, 
45/610190-15275১১- ৪9০০৮০৭/৮শ | 
আল্লাহ লা'নত করেছেন, ফলে তিনি তাদেরকে বধির বানিয়ে দিয়েছেন এবং অন্ধ করে দিয়েছেন তাদের দৃষ্টিশক্তিকে। 
২৪. ০১৬ না-কি তাদের মনের উপর রয়েছে 


691:0০554০52)078158)5090৬৩0 
তার (মনের) তালাশ । ২৫. নিশ্চয়ই যারা তারপরে তাদের পৃষ্ট প্রদর্শন কর ফিরে | 
যায়, যখন হিদায়াত তাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় ; 


৮৫-*/-যাদেরকে লা'নত করেছেন ; 4)-আল্লাহ ; ৮৫৮৭ )-ফলে 
তিনি তাদেরকে বধির বানিয়ে দিয়েছেন; /-এবং ; ৫া-অন্ধ করে দিয়েছেন ; 

৮৯১০ (৮১+১০)- -তাদের দষ্টিশক্তিকে। €৪) 3522 9-$-তবে কি তারা ূ 
গভীরভাবে চিন্তা-গবেষণা করে না ; 37-$)/-কুরআন সম্পর্কে ;+1-না-কি ; ৬০- | 
| ওপর ;+4$মনের ; $14)-0৮+05)-তাদের (মনের) তালা । €9:/-নিশ্চয়ই ; | 
১5-যারা ; [%9)-ফিরে যায় ; ০৯১৫] :-৫৮১৩/৯০)-তাদের পৃষ্ট প্রদর্শন 
করে; ১০৮তারপরে ; (যখন ; ০::০-সুস্পষ্ট হয়ে যায় ;--তাদের কাছে ; 


০$-হিদায়াত ; 

৩৪. অর্থাৎ তোমাদের ঈমান ও জীবনাচার তথা ঈমান ও আমলের অবস্থা বর্তমানে 
এমন যে, যে দীনের প্রতি তোমরা ঈমান এনেছো তার প্রতি তোমাদের বিশ্বাস দৃঢ় নয় 
এবং সে দীনের জন্য তোমরা কোনো ত্যাগ স্বীকার করতে রাজী নয়। এমতাবস্থায় 
তোমাদের ওপর যদি শাসন ক্ষমতার দায়িত্ব দিয়ে দেয়া হয় এবং পার্থিব সব কাজ- 
কর্মের দায়িত্ব এসে পড়ে তাহলে তোমরা যুলুম ও ফাসাদ এবং নিজেদের মধ্যকার 
সম্পর্ক ছিন্ন করার কাজই করবে। 

এর অর্থ এটাও হতে পারে যে, তোমরা মুহাম্মদ সা.-এর আনীত যে দীনের প্রতি 
ঈমান আনার দাবি করছো, সে দীনকে নিজেদের জান-মালের বিনিময়ে কায়েম করার 
সংখ্বাম থেকে পিছিয়ে থাক এবং মুখ ফিরিয়ে নাও, তাহলে শেষ পর্যন্ত তোমরা 
আগেকার জাহেলী জীবনে ফিরে যাবে। যে জীবনব্যবস্থায় শত শত বছর পর্যন্ত 
তোমরা পরস্পর হানাহানিতে লিপ্ত ছিলে । এমনকি নিজেদের সন্তানকে জীবন্ত কবর 
দিয়ে নিজেদের সবচেয়ে নিকটতম সম্পর্কও ছিন্ন করেছো । 

৩৫. অর্থাৎ এসব লোক হয়তো আল্লাহ্‌র কিতাব সম্পর্কে চিন্তা-গবেষণা করে তার 
মর্ম বুঝার চেষ্টা করতে আগ্রহী নয়। অথবা তারা করতে চাইলেও আল্লাহর কিতাবের 
মর্ম তাদের অন্তরে প্রবেশ করে না ; কেননা তাদের অন্তরে তালা লাগানো আছে। ন্যায় 
ও সত্যকে চিনতে-জানতে যারা আগ্রহী নয়, তাদের মনের ওপর আল্লাহই সীল মেরে | 





শব্দে শব্দে আল কুরআন সূরা মুহাম্মদ 


405079:859)9664195175-081 
| শয়তান তাদের জন্য (এটাকে) শোতন করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। ২৬. এটা জন্য যে, 
৮০১৬০১১৪ ১১৬১১৬১১০১১ 


শ্টি পাঠ রণ বর্ম রি চিপটি পটিনি | ৩টি পতি 


76 জা টিন 
করেই জানেন। ২৭. অতএব তাদের অবস্থা কেমন হবে, যখন তাদের জান কবয করে নেবে 


21 250) +8621 $45525550 82 ্ 
ফেরেশতারা__তাদের মুখমণ্ডলে ও তাদের পিঠে আঘাত করতে করতে" । ২ এটা এজন্য 
যে, ১৫০৮০১০১৪৯০ যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে 


৩৮০634৮25 
এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করেছে। ফলে তিনি তাদের সকল 
কর্ম নিক্ষল করে দিয়েছেন ।*৮ 


১৮4)|-শয়তান ; 1১(এটাকে) শোভন করে দেখায় ; ঠা -তাদের জন্য ; 9-এবং; 
| পেএ-মিথ্যা আশা দেয় ;4-তাদেরকে । €উ ১-এটা ;74৮-৫৯+১/+৯ )-এজন্য 
যে, তারা (মুনাফিকরা) ; ($-বলে ; $20-তাদেরকে যারা; [১৫-অপছন্দ করে; 
।--তাকে (দীনকে) যা ; 2১-নাধিল করেছেন_; £1)-আল্লাহ ; শ-৫-৮-৮০- 
| (+৮৮+)-আমরা অবশ্যই তোমাদের অনুসরণ করবো ; ৬৯4 কিছু কিছু; 
০খব্যাপারে ; »আর ; “1।-আল্লাহ ; ৮-7-;-ভালো করেই জানেন ; ১০০ 
(৮ ৮50 -তাদের শলা-পরামর্শ। €১ -:/৩--৮+-)-অতএব. কেমন হবে ; 
যখন; 4:%-৫৯+০৪৯)-তাদের জান কবয করে নেবে ; ৫4-0-ফেরেশতারা 
১৮৮০ +-আঘাত করতে করতে ; রদ ৯৯৯৫৮৯৮৯)- -তাদের মুখমণ্ডলে ; রি ১-ও 
নারি (৯+১৬১)-তাদের পিঠে ৷ €9)১-এটা ; 46৫ ৯+০)- -এজন্য যে, 
তারা ; (৯:/-অনুসরণ করেছে ; ৮০-এমন বিষয়ের যা ; 4:.-অসন্তুষ্ট করেছে ; 
4)1-আল্লাহকে ; 7-এবং ; [৯:/-তারা অপছন্দ করেছে ; 40০)-৫+০1৯১)-তার 
(আল্লাহর) স্তুষ্টিকে ; 1. ৯৮6৬ ৯1+-3)-ফলে তিনি নিম্ষল করে দিয়েছেন ; 
41০০-৫৮৭০৪)-তাদের সকল কর্ম। 





পারা £ ২৬ 


882888৯8 রাবি 


টি ৩৬. অর্থাৎ তারা ইসলামের শত্রুদের সাথে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এসেহের্ছী | 
| যদিও তারা প্রকাশ্যে ঈমান এনে মুসলমানদের দলে শামিল হয়েছে। তারা ইসলামের 7 
শক্রদেরকে এ প্রতিশ্রতিও দিয়ে আসছে যে, আমরা মুসলমানদের দলে শামিল হলেও 
কিছু কিছু ব্যাপারে তোমাদেরকে সাহায্য-সহযোগিতা অবশ্যই করবো। 


৩৭. অর্থাৎ মুনাফিকরা দুনিয়াতে নিজেদের স্বার্থ রক্ষা এবং মুসলমান ও কাফিরদের 
মধ্যকার যুদ্ধে নিজেদের জান-মাল রক্ষা করার জন্যই উভয় দলের সাথে হাত রাখার | 
কৌশল অবলম্বন করে। কিন্তু মৃত্যুর পর তারা আল্লাহর হাত থেকে তো বাচতে পারবে 
না। মৃত্যুর সময় যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করতে করতে 
তাদের “রূহ' নিয়ে যাবে তখন তো তারা কিছুই করতে পারবে না। এ আয়াত থেকে 
প্রমাণিত হয়ে যায় যে, মৃত্যুর পর থেকেই কাফির-মুনাফিকদের আযাব শুরু হয়ে 
যাবে। এ থেকে কবর জীবনের আযাব হওয়া প্রমাণিত হয়। 


৩৮. অর্থাৎ মুসলমান সেজে তারা যেসব নেক কাজ-কর্ম করেছে এবং দুনিয়ার | 
মানুষের কাছে সেসব কাজ নেক কাজ বলে পরিচিত হয়েছে, তা সবই নিক্ষল করে 
দিয়েছেন। কেননা তারা মুসলমান হয়েও আল্লাহ, ইসলাম ও মুসলিম উম্মাহর সাথে | 
আন্তরিকতা ও বিশ্বাসের আচরণ দেখায়নি এবং দুনিয়াৰী স্বার্থ রক্ষার জন্য ইসলামের 
শক্রদের সাথে গোপনে হাত মিলিয়েছে। আর তারা জিহাদের নির্দেশ আসার পর | 
নিজেদের জানমাল রক্ষা করার জন্য পেরেশান হয়ে পড়েছে। 


কুফর ও ইসলামের ছন্দে যার সমবেদনা, সমর্থন, ইসলাম ও মুসলমানদের পক্ষে 


নয়, বরং কুফরী ব্যবস্থার পক্ষে ; তার কোনো নেক আমলই গ্রহণযোগ্য হবে না। শুধু 
তা-ই নয়, এমন লোকের ঈমানও আল্লাহর কাছে গৃহীত হবে না। 


৩য় রুকৃ" (২০-২৮ আয়াত)-এর শিক্ষা 
১. মুসলিম পরিচয়ে মুসলিম সযাজের অভ্তগর্ত অনেক লোক রয়েছে, যারা ইসলামকে একটি 
অনুষ্ঠান সবর্ক ধর্ম মনে করে । 
২. ইসলাম তথাকিত অনুষ্ঠান সবর্ধ ধমর্মার নয় ; বরং ইসলাম একটি পুণার্গ জীবনব্যবস্থা । 
৩. পৃণার্গ মুসলমান হতে হলে ইসলামের বিধি-বিধানগুলোকে পৃর্ণা্গভাবে মেনে চলতে হবে । 


৪. আল কুরআন-ই হলো ইসলামের সকল বিধি-বিধানের মূল উৎস, আর মুহাম্মদ স.-এর জীবন 
হলো তার বাস্তব পতিমৃ্তি। 


৫. যারা ইসলামের বুঁকিবিহীন বিধানওলোকে মেনে চলে, আর ঝুঁকিপুর্ণ বিধানগলোকে মানতে 
রাজী নয়, তাদের ঈমানের দাবি এশ্রাবিদ্ধ । 


৬. যারা ইসলাম ও কৃফরের ঘন্দে নিজেকে নিরাপদ রেখে উভয় দল থেকে নিজেদের স্বার্থ 
সংরক্ষণ করতে চায় তারা মুনাফিক | 


৭. আখেরাতে মুনাফিকদের ঠিকানা হবে জাহানামের সবার্নন্ন স্তরে । | 
| ৮ রসলমানদের সুসময়ে তারা ইসলামের সপক্ষের মানুষ ; আর যখন মুসলমানদের জানমালের রী 





পারা £ ২৬ 


ওপর কোনো বিপদ আসে, তখন তারা নিরাপদ দূরতে গিয়ে স্থান নেয় এবং শক্রদলের সাথে সমু 
॥ গোপন ষড়যন্ত্র করে । 

৯. প্রকৃত মু'মিন হতে হলে সকল অবস্থায় ইসলাম ও মুসলমানদের তি সক্রিয় সমর্থন থাকতে 
হবে । 

১০. দুবর্ল ঈমান, হাপর মানসিকতা এবং অনুগত নৈতিক চরিত্রের লোকদের হাতে শাসন 
ক্ষমতা এদত হলে তারা পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং নিজেদের মধ্যকার আত্মীয়তা সম্পর্ক 
ছির করবে । | 

১১. যারা জেনেশুনে নিজেদের অপকর্ম ছারা ইসলাম ও মুসলমানদের দুনার্ম রটায়, তাদের ওপর 
আল্লাহ লা'নত করেন । 

১২. উল্লোখিত লোকেরাই আল্লাহর লা'নতে চোখ থাকা সতেও অন্ধ এবং কান থাকা সত্তেও বধির 
হিসেবে আল্লাহর দরবারে নীত হবে । 

১৩, যারা আল্লাহর কিতাব থেকে নিজেদের জীবন-নিদেশি সংহ করতে আদৌ রাজী নয়, 
তাদের অরে আল্লাহ তালা লাগিয়ে দেন, ফলে তাদের হিদায়াত লাভের পথ চিরতরে রন্ক হয়ে 
যায়! 

১৪. শয়তানই মুনাফিকদের সামনে দুলিয়ার জীবনকে শৌভন করে দেখায় এবং মিথ) এলোভন 
দোখিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায় । 

১৫. স্বনাফিকরা বিপদ দেখলে ইসলামের শরুদের সাথে হাত মেলায় এবং ইসলামের বিরদ্ধে 
ষড়যন্ত্র করে । 


১৬. জিহাদই হলো ঈমান যাচাইয়ের কষ্িপাথর । জিহাদ ঘারাই চিহিতত হয়ে যায় ঈমানের 
দাবিতে কারা সত্য আর কারা মিথা । 


১৭. মুনাফিকরা আলাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। ফেরেশতারা তাদের মুখমঙ্লে ও 
পিঠে আঘাত করতে করতে তাদের জান কবয্‌ করবে । 
| ১৮. মৃত্যুর সময় থেকেই অপরাধীদের শান্তি শুরু হয়ে যাবে । কিয়ামত সংঘটিত হওয়ার পর 
শেষ বিচারে তাদেরকে চিরস্থায়ী জাহারামে নিক্ষেপ করা হবে । 


| ১৯. মুনাফিকদের এ শাকির কারণ হলো--তারা আল্লাহর সভ্ুিকে উপেক্ষা করে, আল্লাহ্‌র 
অসভুষ্টি উৎপাদনকারী বিষয়ের অনুসরণ করেছে । 


3 





সরোবর রি ৩৮৭৭ গুপড £ 872 8২ পারছি ভু তা পচ ৃ 
২৯. যাদের অন্তরে রোগ আছে, তারা কি মনে করে নিয়েছে যে, আল্লাহ তাদের 
মনের হিংসা-বিদ্বেষ কখনো প্রকাশ করবেন না। 


না 25 সিটিভি নিপা নিট 1০০৯ প্পাপাা৪ ০৫) ৯ পাবাপা 8 কে & 


(951 ০ ৬৮১০০১৮৮১১০৪7৫১)৭55 
৩০. আর আমি যদি চাইতাম, তাহলে অবশ্যই আপনাকে তাদের পরিচয় জানিয়ে দিতাম, ফলে তাদের চেহারার চিহ 
১৯৪০১০১১১১১ ) কথার সুরে 


পা টি পাজি 1 ০০১ পানি আতা ০20৩০ চারা উঠত পা চিপ টি পা চিপ শটিএ 


2752 28229গশেপুশৃচ 
ভর আল্লহ তোমাদের কর্মকা ভাবো করেই জানেন। ও). আর আমি জবা অবশাই তোমাদেরকে পরীক্ষা করবে, 
যে পর্ন না আমি তোমাদের মধ্যকার (আল্লাহর গথের) সংঘামীদের এবং ধৈর্যশীলদের পরিচয় প্রকাশ করে দেই; | 

ও ৮-কি; স৮-পমনে করে নিয়েছে ; ০৯/-তারা ; ৮:৮5 ৩-যাদের অন্তরে 

| আছে ; /০,০-রোগ ; যে ; (১৫ ১.কখনো প্রকাশ করবেন না; 1)।-আল্লাহ ; 

৮4০০-৫৮১০৮০)-তাদের মনের হিংসা-বিদ্বেষ। ৫9 ”আর ; ৯/-যদি ; * রি 
আমি চাইতাম ; 74৩: নি রানার হাটতে রিতা সানির 

দিতাম ; লজ ১০ 

-তাদের চেহারার চিহ্ন থেকেই ; %” এবং ১৮৮০ (৯+০১৮৭)-আপনি অবশ্য | 

৷ অবশ্যই তাদেরকে চিনতে পারবেন ; ০৯০ :*-সুরে ; 4৮$)1-(তাদের) কথার ; % 

আর ;11]-আল্লাহ ; (1: ভালো করেই জানেন: $/44-৫4+-০)-তোমাদের 
কর্মকাণ্ড । €)+আর ;---৫5+১৯8)-আমি অবশ্য অবশ্যই তোমাদেরকে 
পরীক্ষা করবো ; (৮২ +-যে পর্যন্ত না ; ০.-আমি পরিচয় প্রকাশ করে দেই ; 

০:-+৫-৯) (আল্লাহর পথের) সংগ্রামীদের ; ৩৮তোমাদের মধ্যকার ; %এবং 
ৃ ১১৮: ধৈ্যশীলদের ; 





পারা $ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন ই 

ৰ চি না ০৫ (4: রর 8 টিপা উপর 0 এটি নি পার্ট ১ 

০226 নিক 
টি ০০০০ ৩০১১ 


£ পি পি পরি পাটি 2১ তি ১০] ০2৪ পা ডিপ পি 


নিত ভার কিনে আরা 
ক্ষতি করতে পারবে না ; আর তিনি (আল্লাহ) অবশ্যই নিষ্ষল করে দেবেন | 
72 পাপী ত০০ 5 পা পানি ভ৮৫সাঁ 7:2 পা পা 
7৮5445-51155554 92915০106০৮ 
তাদের সকল কর্মতৎপরতাৎ*। ৩৩. হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর 
রিনি রা হামাস ররর আর নষ্ট করে দিওনা 


% 0 22 ৯০ তাত & ৫ পালা চটি পার পা চটি পা পি 


0368933051005-৩-15259050০191৭ 
নিজেদের নেককাজগুলোকে। ৩৪. নিশ্চয়ই যারা কুফরী করে এবং (অন্যদেরকে) আল্লাহর গথ থেকে ফিরিয়ে 
রাখে, তারপর মৃত্যুবরণ করে এমতাবস্থায় যে, ভারা কাফির 


| আর ; (যাচাই করে, দেখি ; +4া- (৮৪*০০৯)-তোমাদের অবস্থা ।€)ঠ1- 
নিশ্চয়ই ; ০:551-যারা ; [,-কুফরী করে ; ৮এবং ; (অন্যদেরকে) ফিরিয়ে 
রাখে ; ৮-থেকে ; পথ ; 4)-আল্লাহর ; /আর ;1১0-বিরোধিতা করে ; 

| 1৮৮1-রাসূলের ; এ পপিরও । 3০ ৮ প্রকাশিত হওয়ার ; 4-তাদের কাছে; 

| 5-৫)-সৎপথ ; 1 *]-তারা কখনো ক্ষতি করতে পারবে না; 4-আল্লাহকে ; 

| (৫১-কিছুমাত্র ; ”আর ; ; ৮৮-৮:৮তিনি (আল্লাহ) অবশ্যই নিক্ষল করে দেবেন ; 

| ৮14 (৯+০--৪)-তাদের সকল কর্মতৎপরতা। €44হে; : ১]যারা ; 

| [-ঈমান এনেছো ; 1৮-১৮-তোমরা আনুগত্য করো ; :1)-আল্লাহর (আদেশের); 
৮এবং ; ৯০০৮-অনুসরণ করো ; 2৮-৮-রাসূলের ; আর ; [5৭-নষ্ট করে 

| দিও না; টি তে নব ৰ 
০:541-যারা ; 1 করে ; 9এবং ; [9০ফিরিয়ে রাখে (অন্যদেরকে) ; 
০৮-থেকে ; পথ; এঞআল্লাহর; ৮-তারপর ; (৮৮০মৃত্যুবরণ করে ; ১ - 
এমতাবস্থায় যে ; "১-তারা ;%$4-কাফির ; ৰ 





পারা ৪ ২৬ 


সি নি চিত চি -9-০ দিপা 206 শর ৯০০ 8৩টি ও পতি রা নিড ৫ ] 


ূ 9707 :101954555535৮ 21920 
তবে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ৩৫. অতএব তোমরা সাহস হারিয়ো না এবং সন্ধির গ্রতি আহ্বান করো নাঃ১, 
তোমরাই থাকবে বিজয়ী; আর আল্লাহ্‌ 

৮8১4 ৮$-তবে কখনো ক্ষমা করবেন না ; 44)-আল্লাহ ;74:-তাদেরকে । €3 9-$ 
[:$-অতএব তোমরা সাহস হারিয়ো না ; এবং ; [:১৫আহ্বান করো না ; গো!" | 
প্রতি ;14:.)-সন্ধির ; আর ;4-তোমরাই থাকবে ; 31০-বিজয়ী ; আর ; পু 
411-আল্লাহ ; 

৩৯. অর্থাৎ ইসলামের বিরুদ্ধে তারা যেসব ষড়যন্ত্র ও কূট-কৌশল চালিয়ে ইসলামের 
অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে, তা সবই আল্লাহ তাআলা ব্যর্থ করে দেবেন। তাছাড়া 


তারা নিজেরা যেসব কাজকে ভালো বা নেককাজ মনে করে চালিয়ে যাচ্ছে সেসব | 
কাজের কোনো ফল তারা আখেরাতে পাবে না ; আল্লাহ তা সবই ধ্বংস করে দেবেন। | 


৪০. অর্থাৎ আল্লাহ ও তীর রাসূলের আনুগত্য থেকে ফিরে গিয়ে বা আল্লাহ ও তার | 
রাসূলের আনুগত্য ছাড়া কোনো আমলই নেকআমল বলে আল্লাহর দরবারে গণ্য হতে 
পারে না। সুতরাং সেসব আমলের কোনো প্রতিদানও পাওয়া যাবে না। 


৪১. অর্থাৎ সংখ্যা ও সামর্থ্যের দিক থেকে তোমাদের অবস্থান দুর্বল হলেও তোমরা | 
মনোবল হারিয়ে কাফিরদের প্রতি সন্ধির প্রস্তাব দিও না ; বরং নিজেদের মনোবল দৃঢ় | 
রেখে সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর জন্য প্রস্তুত থেকো, তাহলে বিজয় তোমাদের-ই হবে । 


একথাটি এমন এক সময়ে বলা হয়েছিলো, যখন মুহাজির ও আনসার মিলিয়ে 
অল্পসংখ্যক মুসলমান মদীনার ক্ষুদ্র জনপদে অবস্থান করে মক্কার শক্তিশালী কুরাইশ 
গোত্র ও আরবের কাফির-মুশরিকদের মুকাবিলায় দীড়িয়েছিলো । এর দ্বারা মুসলমানদের | 
প্রতি এ নিষেধাজ্ঞা জারী করা হয়নি যে, কখনো কাফিরদের সাথে সন্ধি-সমঝোতা করা যাবে 
না; বরংমুসলমানদের তখনকার পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে কাফিরদের প্রতি | 
সন্ধির প্রস্তাব দিলে, কাফিররা এমনসব শর্ত আরোপ করবে যা কোনোক্রমেই মেনে 
নেয়া সম্ভব হবে না ; কারণ দুর্বল পক্ষ থেকে সবল পক্ষের প্রতি প্রস্তাবিত সন্ধি দুর্বল | 
পক্ষের স্বার্থের বিপক্ষে যায়। বিপক্ষ শকত্ররা তখন আরো দুঃসাহসী হয়ে উঠে। 
অতএব সে পরিস্থিতিতে মুসলমানদের দুর্বলতা প্রকাশ না করে মুকাবিলায় দৃঢ়তা 
প্রকাশ করাই সমিচীন। তবে যদি কাফিরদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব দেয়া হয় 
তাহলে আলোচনা সাপেক্ষে সন্ধি করা যেতে পারে । মুসলমানদের পক্ষ থেকেও সন্ধির 
প্রস্তাব দেয়া যায়, যদি মুসলমানদের জন্য এতে উপযোগিতা দেখা যায় এবং তাতে 
মুসলমানদের দুর্বলতার প্রকাশ না ঘটে । মূলকথা হলো, আলোচ্য আয়াতে | 
মুসলমানদের পক্ষ থেকে আদৌ সন্ধির প্রস্তাব দেয়ার নিষেধাজ্ঞা আরোপিত হয়নি । 





পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন 85 
5 নিতেন 999০150] $2953042-24- 
তোমাদের সাথেই আছেন; এবং তিনি কখনো তোমাদের নেক কাজসমূহ কমাবেন না। ৩৬. দুনিয়ার এ 
জীবন তো শুধুমাত্র খেলাধুলা ও তামাশা; আর যদি তোমরা ঈমান আন এবং 
০3 ৮550194 94 চিত 
তাকওয়া অবলম্বন কর, তবে আল্লাহ তোমাদেরকে তোমাদের বিনিময় দেবেন এবং তিনি তোমাদের কাছে তোমাদের 

ধন-সম্পদ চাইবেন না'। ৩৭. যদি িনি তোমাদের কাছে তা চান এবং তোমাদেরকে চাপ দিতে থাকেন, ূ 


| ৮০০৮৫৮+৮)-তোমাদের সাথেই আছেন ;+এবং;/7 ১-তিনি কখনো কমাবেন 
না; +445-৫5১০০)- -তোমাদের নেক কাজসমূহ। €9০%-শুধুমাতর ; ; 1.5০0-এ 
জীবন তো; ০:--দুনিয়ার ; ₹-.-খেলাধুলা ;-7%%] -তামাশা ;7আর :0/-যদি ; 
[৮ তোমরা ঈমানআন ;০-এবং; (£5-তাকওয়া অবলম্বন করো; ০ ':-তবে আল্লাহ | 
তোমাদেরকে দেবেন ;-$/-৯1-(৮+১১৯-তোমাদের প্রতিদান ;/এবং ১744৭ - 
(৮+-২১)-তিনি তোমাদের কাছে চাইবেন না ;$41:-(৮+১1৮)-তোমাদের 
ধন-সম্পদ ।€69:1-যদি ; ৬৯৫1:.-৬+৯৮৪+০)-তিনি তোমাদের কাছে তাচান ; 
০০১০-৮০)-এবং তোমাদেরকে চাপ দিতে থাকেন; 


৪২. অর্থাৎ আখেরাতের জীবনই হলো আসল জীবন । দুনিয়ার কয়েকদিনের জীবন 
মনভূলানো খেল-তামাশা ছাড়া কিছু নয়। এ জীবনের ব্যর্থতা যেমন স্থায়ী নয়, তেমনি 
| এখানকার সফলতাও স্থায়ী নয়। সুতরাং আসল জীবনের সফলতার জন্য কাজ করাই 
বুদ্ধিমানের কাজ। 


৪৩. অর্থাৎ আল্লাহ তাআলা সকল প্রয়োজন থেকে মুক্ত। তিনি তাঁর নিজের জন্য 
তোমাদের ধন-সম্পদ চান না। তিনি যা চান, তা তোমাদের উপকারের জন্যই চান। 
| তোমাদেরকে তার প্রতিদান দেয়ার জন্যই চান। আখেরাতে তোমরা সেই প্রতিদানের 
বদৌলতেই জান্নাত লাভে সমর্থ হবে। অন্যত্র আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন-__ 
“আমি তোমাদের কাছে নিজের জন্য কোনো জীবনোপকরণ চাই না।” আলোচ্য 
আয়াতের অর্থ এটাও হতে পারে যে, তোমাদের কাছে তোমাদের সমস্ত ধন-সম্পদ চান 
না। (কুরতুবী) পরবর্তী আয়াতে এ অর্থের প্রতি ইংগিত রয়েছে। তাতে বলা হয়েছে__ 
“যদি তিনি তোমাদের কাছে তা (ধন-সম্পদ) চান এবং তোমাদের ওপর চাপ দিতে 
থাকেন তাহলে তোমরা কার্পণ্য করবে”__আয়াতে “ফা-ইউহৃফিকুম' শব্দের অর্থে 
“কোনো কাজে শেষ সীমা পর্যস্ত পৌছে যাওয়া" অর্থ নিহিত রয়েছে। অর্থাৎ আল্লাহ 
যদি তোমাদের ধন-সম্পদ চান এবং তোমাদের শেষ সম্পদটি পর্যন্ত চান, তাহলে 
তোমরা তা দিতে রাজী হবে না। ৃ 





শ. শ. কু. ১২/১০-_ পারা ঃ ২৬ 


ঠি ১০টি ভিপটি পাছত ভ১৩টি ৮০77 টি ৪১০টিত ৩ নে 
2805-& 98219533/6৮2054730912- 
তবে তোমরা কার্সপ্য করবে এবং ভিনি তোমাদের মনের হিংস-বিষেষগ্কাশ করে দেবেন ৩৮. হী, ূ 
১১ তো ভারা, যাদেরকে ডাকা হচ্ছ যাতে তোমরা আল্লাহর পথে ব্যয়করো; ্‌ 
ভিত আর যে কৃপতাকরে,ত 'তরেসেতো | 
তিল 
(৮047281575541595128 
তা রাজ 
জাতিকে স্থুলাভিষিক্ত করে দিবেন, অতপর তারা তোমাদের মতো হবে না।& 


ূ (%৮-5-তবে তোমরা কার্পণ্য করবে ; ৮এবং ; ৫৯*-তিনি প্রকাশ করে দেবেন ; | 
৮৩-৮৬ (৮+০০২০)-তোমাদের মনের হিংসা-বিদ্বেষ। €972৬-হা, তোমরাই 


তো; *বুতারা, যাদেরকে ; 2৯2--ডাকা হচ্ছে; ৮৮৮-)-যাতে তোমরা ব্যয় 
করো; ১7. পথে ; 4-/-আল্লাহর ; ৮৩১-৫৪+৮০)-অথচ তোমাদের 
মধ্যে; ০2-কতক 7 2)5.:4কৃপণতা করে ; আর ; ০-যে ;:)০৮কৃপণতা করে ; 
০3-তবে শুধুমাত্র ; ১৯৫-সে-তো কৃপণতা করে ; ১ প্রতি-ই ; ৮০০ )- 
তার নিজের ; /-আর ; চ1]-আল্লাহ তো ; +:5.01-অভাবমুক্ত ; /-এবং 2 
| তোমরা সবাই ; :18))-(তৌর) মুখাপেক্ষী ; 7আর ;%-যদি ; (১1,2-তোমরা মুখ 
ফিরিয়ে নাও ; ;)-০:--তবে তিনি স্থলাভিষিক্ত করে দেবেন; ৯-অন্য এক জাতিকে ; 
:৫2-৫+৮৪)-তোমাদের ছাড়া ; +অতপর ; (৮১৫১4-তারা হবে না ; ৩০ 
-(৮+৭০০)-তোমাদের মতো । 

88. অর্থাৎ আল্লাহ যদি তোমাদের সব সম্পদ চাইতেন তাহলে তোমরা তো তা দিতে 


কখনো রাজী হতে না ফলে তোমাদের কার্পণ্য, সম্পদ দিতে টাল-বাহানা ইত্যাদি 
মনের গোপন অপ্রিয় বিষয়গুলো স্বভাবতই প্রকাশ হয়ে পড়তো । 


৪৫. অর্থাৎ তোমরা যদি আমার শরীয়তের বিধানগুলো মানতে অস্বীকার করো, 
তাহলে অন্য একটি জাতিকে তার জন্য তোমাদের স্থলাভিষিক্ত করে দেবো এবং 
তাদের মাধ্যমে আমার দীন ইসলামকে যতদিন আমি চাইবো দুনিয়াতে বাকী রাখবো, | 

| যারা তোমাদের মতো আমার বিধানকে অমান্য করবে না। 





পারা £ ২৬ 


৪র্থ রুকৃ' (২৯-৩৮ আয়াত)-এর শিক্ষা 


১. যাদের অভ্তরে স্বনাফিকী' রয়েছে, তাদের মুনাফিকী একদিন না একদিন এঁকাশ হয়ে পড়ে । 
আল্লাহ-ই তা একাশ করে দেন । 

২. কাফিরদের কুফরী সৃস্পষ্ট ও পরকাশা ; কিছু মুনাফিকদের মুনাফিকী যদিও এরকাশ্য নয়, তবে 
আল্লাহর পথে জান-মাল কুরবানীর নিদের্শের মাধ্যমে যে পরীক্ষা নেয়া হয় তাতেই ম্বনাফিকী একাশ 
হয়ে পড়ে । আল্লাহর পথে জান-মাল ত্যাগের বিষয়টা এমন এক কষিপাথর যার ছারা মু'মিন-মুনাফিক 
পারিচয়টা সুস্পষ্ট হয়ে যায় । এর ছারা মু'মিনদের ঈমানের মাতারও পরিমাপ হয়ে যায় । র 

৩. কুফরী ও মুনাফিকী ছারা আল্লাহ তা'আলার (বিন্দুমাত্র) ক্ষতিও হয় না; যারা এসবে লিও 
রয়েছে তাদেরই দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায় । 

৪. যারা নিজেরা আল্লাহর বিধান মানে না এবং অন্যদের তীর বিধান মানার পথে একাশোো ও 
বিভ্রি কৌশলে বাধা সৃষ্টি করে, তারাও আল্লাহর কোনো ক্ষাতি করতে কখনো সক্ষম হবে না । 
| ৫. আল্লাহঘোহীদের সকল বিদ্রোহী তৎপরতা এবং যেসব কাজকে তারা ভালো কাজ মনে করে | 

সম্পাদন করেছে সবই আল্লাহ নিষ্ষল করে দেবেন । 

৬. আল্লাহ ও রাসূলের পুণঙ্গি আনুগত্য ছাড়া কোনো নেক আমলের এতিদান পাওয়া যাবে না। 
সুতরাং নেককাজের প্রতিদান পাওয়ার পরব্শ আল্লাহ ও তার রাসূলের পৃণার্ আনুগত্য করা । 

৭. আল্লাহ ও রাসূলের আনুগত্যহীন অবস্থায় অথাৎ ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করলে 
আখেরাতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে না। | 

৮. বাতিলের পারি শক্তি-সামর্ঘা যত এবলই হোক না কেনো, তাতে মুমিনদের সাহস-হিম্মত 
হারানো উচিত নয় ; কারণ ম্ব'মিনদের সাথে আল্লাহ আছেন । 

৯. মব'মিনদের কোনো পরাজয় নেই ; দুনিয়াতে সাময়িক বিপধর্য চূড়াভ পরাজরের সমার্থক নয় ; 
চুড়ান্ত জয়-পরাজয় নিধারিত হবে আখেরাতে, আর সেখানে বিজয় ম্ব'মিনদের জন্যই নিদিউ । 

১০. দ্বনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া কিছু নয়__-এটা মৃত্যুর সাথে সাথেই বোধগম্য হবে । 

১১. ঈমান ও তাকওয়া বা আল্লাহর ভয়যুক্ত সৎকর্ম চূড়াভ বিজয়ের মৌলিক উপাদান । দুনিয়ার 
ধন-সম্পদ ও এভাব-ঞতিপাতি আখেরাতে কোনো কাজেই আসবে না, যাদি না তা আল্লাহর পথে 
ক হয়। আলাহর পথে যে ধন-সম্পদ ব্যয়িত হয়, তাতে আল্লাহর কোনো লাভ নেই » 
আখেরাতের কঠিন সময়ে তা ব্যয়কারীর-ই কাজে লাগবে । 

১২. আল্লাহ সাধ্যের বাইরে তাঁর পথে ব্যয় করতে মানুষকে বাধ্য করেন না-_-যতটুকু সহজসাধা 
ততটুকুই ব্যয় করতে বলেন । আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করলে তার কুফল নিজেকেই 
ভোগ করতে হবে । কেননা সে কৃপণতা তার নিজের জন্য কৃপণতা হিসেবে সাব্যভ হবে । 

১৩. আল্লাহ মানুষের ধন-সম্পদ, ইবাদাত-আনুগত্য কোনো কিছুরই মুখাপেক্ষী নন, এসব কিছু 
মানুষেরই কাজে লাগবে । আল্লাহ সকল এয়োজন থেকে মুক্ত; মানুষই সাবর্ষিণিক তীর মৃখাপেক্ষী । 

১৪. মুসলিম জাতি যদি আলাহর দীন এতিষ্ঠার দায়িত পালনে বিয়ুখ হয়, তবে অন্য কোনো জাতিকে | 

দীন এতিষ্ঠার দায়িতে নিয়োজিত করবেন এবং তাঁর দীনকে বিজয়ী করবেন । 





সূরার প্রথম আয়াতেই “ফাত্হান' শব্দটি রয়েছে ; তা থেকেই সূরার নাম গৃহীত 
হয়েছে। “ফাত্হান' অর্থ বিজয়। এ সূরায় মুসলমানদের সেই মহান বিজয় সম্পর্কে | 
“ফাত্হান মুবীনা” বা “সুস্পষ্ট বিজয়" বলে আখ্যায়িত করেছেন। এ দিক থেকে সূরার 
“আল ফাত্হ' নামটি সূরাতে আলোচিত বিষয়ের শিরোনামও বটে। | 


লাবিন্পেন্ন সমক্সকাজ্প | 

সাহাবায়ে কিরাম, তাবেয়ী এবং তাফসীর বিশারদদের অধিকাংশের মতে ৬ষ্ঠ হিজরীর | 
| যুলকা'দ মাসে মক্কার কাফিরদের “সুলহে হুদায়বিয়া' তথা হুদায়বিয়ার সন্ধিচুক্তি 
সম্পাদনের পর মদীনায় ফিরে যাওয়ার পথে সূরা আল ফাত্হ নাযিল হয়েছে। ূ 


আলোচ্য বিষ্বক্স র 
এ সূরার মূল আলোচ্য বিষয় হুদায়বিয়ার সন্ধি। সূরার শুরুতে আল্লাহ তা'আলা এ 
| চুক্তিকে মুসলমানদের এক সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। অতপর এ | 
চুক্তি সম্পাদনের কারণে মুসলমানদের অন্তরে যে সাময়িক মনোকষ্টের উদ্ভব হয়েছিলো | 
| তা দূর করার জন্য মুসলমানদেরকে সান্ত্বনা দান করেছেন। বলা হয়েছে যে, বাহ্যিক 
দৃষ্টিতে এ সন্ধি যদিও মুসলমানদের জন্য অপমানজনক মনে হচ্ছে, কিন্তু এ সঙ্গির | 
পরিণাম ফল অত্যন্ত শুভ, যা তারা সময়ের পরিবর্তনে বুঝতে সক্ষম হয়েছে। এরপর | 
উল্লেখ করা হয়েছে যে, এ সন্ধির মাধ্যমেই একটি চরম উত্তেজনাকর পরিস্থিতিতে 
মুসলমানদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে দিয়েছেন। 


অতপর আলোচনা করা হয়েছে যে, এ সদ্ধির ফলে পরবর্তী সময়ে মুসলমানরা 
কল্যাণ লাভে সমর্থ হয়ে এবং আল্লাহর রাসূলের কৃত এ সন্ধির প্রতি নিঃশর্ত | 
আনুগত্যের কারণে পরকালীন জীবনে শুভ পরিণামের অধিকারী হবে। 


এ সন্ধির ফলে কাফির-মুশরিক ও মুনাফিকদের দুনিয়া ও আখেরাতের অকল্যাণ | 
সম্পর্কেও এ সূরায় আলোচনা করা হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে এ চুক্তি কাফির- 
মুশরিকদের পক্ষে কল্যাণকর মনে হলেও মূলতঃ এর দ্বারা তাদের পরাজয় হয়েছে, যা 
তারা সময়ের পরিক্রমায় বুঝতে পেরেছে, যার কারণে তারাই এ চুক্তি প্রথমে ভঙ্গ 
করেছে। এ পর্যায়ে কাফির-মুশরিকদের পরকালীন জীবনে নির্ধারিত কঠিন শাস্তির | 
কথাও এ সূরায় আলোচনা করা হয়েছে। 


এরপর বলা হয়েছে যে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমানরা যে শপথ | 
।গ্ুহণ করেছে, তা আল্লাহর হাতে হাত রেখে শপথ করার শামিল। সুতরাং এ শপথ 





পারা ঃ ২৬ 


্তিঙ্গের পরিণাম অত্যন্ত ভয়াবহ । আর যারা এ শপথকে যথাযথভাবে পূর্ণতৃ দেবেন 
| তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। 


দ্বিতীয় রুকৃ'তে ঈমানের দাবীদার সেসব বদ্ছু আরবদের কথা আলোচনা করে তাদের 
অসুস্থ মানসিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এ পর্যায়ে তাদের অশুভ পরিণাম 
সম্পর্কে সতর্ক করা হয়েছে। 


অতপর সুবিধাবাদী গোষ্ঠীর মনোভাব ও তাদের পরিণাম সম্পর্কে আলোচনা করে 
তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এসব লোক গনীমত তথা স্বার্থ লাভের সম্ভাবনা 
দেখলে এগিয়ে আসে এবং বিপদের আশংকায় পিছু হটে। এ জাতীয় লোকদেরকে 
| কোনো অভিযানে সাথে না রাখার জন্যও আল্লাহ তার রাসূলকে নির্দেশনা করেছেন। 
কারণ এসব লোকের মুখের কথা ও মনের কথা এক নয়। এদের মৌখিক ঈমান যে 
গ্রহণযোগ্য নয় সে কথাও সূরায় উল্লেখিত হয়েছে। বলা হয়েছে যে, এদের পরিচয় 
তখনই সুস্পষ্ট হয়ে উঠবে, যখন এদেরকে কোনো কঠিন মুকাবিলার কথা বলা হবে। | 
আখেরাতে এদের পরিণামও কাফিরদের মতো হবে বলেও রায় ঘোষিত হয়েছে। 


অতপর অন্ধ, বিকলাঙ্গ ও রোগাক্রান্তদের জন্য জিহাদে অংশগ্রহণ থেকে বিরত 
থাকার অনুমতি দান করা হয়েছে। 

তৃতীয় রুকু'তে বাইয়াতে রিদওয়ান সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে 
যে, আল্লাহ তাআলা যু'মিনদের মনের অবস্থা জানতেন, তারা আপনার হাতে হাত 
দিয়ে যে শপথ নিয়েছে, তার জন্য আন্মাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাদের 
পুরস্কার হিসেবে তাদেরকে বিজয় দান করেছেন এবং তাদের অন্তরে প্রশান্তি দান 
করেছেন। তিনি তাদেরকে অঢেল গনীমত লাভের প্রতিশ্রুতি দান করেছেন যা তারা 
অচিরেই লাভ করবে। তিনি-তাদের ওপর শক্রর উত্তোলিত হাতকে নামিয়ে দিয়ে 
| সহজে সঠিক পথ লাভের সুযোগ করে দিয়েছেন। 

অতপর সন্ধির সুফল সম্পর্কে আলোচনা করা হয়েছে এরং এ মুহুর্তে কাফিরদের 
সাথে মুকাবিলা হলে, তার মন্দ ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে যে, এ 
সন্ধির মাধ্যমে মুসলমানদের সুস্পষ্ট বিজয় অর্জিত হয়েছে। কাফিরদের ওপর 
মুসলমানদের আধিপত্য এ সন্ধির মাধ্যমেই অর্জিত হয়েছে। 

এরপর বলা হয়েছে যে, যেসব কাফির মুশরিক মুসলমানদেরকে মসজিদে হারামে 
প্রবেশে বাধা দিয়েছে, আল্লাহ চাইলে তোমাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিতে 
পরতেন, কিন্তু মক্কায় এমন কিছু মু'মিন বান্দা রয়েছে, যাদেরকে মু'মিন হিসেবে 
তোমরা জান না ; তোমরা নিজেদের অজান্তেই কাফিরদেরকে তাদের সহই পিষে 
ফেলতে । এ কারণেও আল্লাহ তোমাদেরকে মুকাবিলা থেকে বিরত রেখেছেন এবং এটা 
সন্ধির মাধ্যমেই সম্ভব হয়েছে। 

চতুর্থ রুকৃ*তে বলা হয়েছে যে, নবী-রাসূলগণ যে স্বপ্ন দেখেন, তা সত্য স্বপ্ন এবং তা | 
ওহীর একটি প্রকার। সুতরাং রাসূলুল্লাহ সা.-এর কা'বা ঘর যিয়ারত তথা উমরা করার ॥ 


ছল, 













































নোভা 
কা'বা যিয়ারতের সুযোগও সন্ধি-চুক্তির ফলেই সম্ভব হয়েছে। সুতরাং হুদায়বিয়ার 
সন্ধিচুক্তি আল্লাহর নবী ও মুসলমানদের জন্য একটি সুস্পষ্ট মহান বিজয় । 


অতপর বলা হয়েছে যে, আল্লাহ তার রাসূলকে হিদায়াত ও সত্য জীবনব্যবস্থা 
সহকারে পাঠিয়েছেন, যাতে করে তিনি অন্য সকল জীবনব্যবস্থার ওপর আল্লাহর 
দেয়া সত্য জীবনব্যবস্থাকে বিজয়ী ও সুপ্রতিষ্ঠিত করে দেন। রাসূল পাঠানোর উদ্দেশ্য 
যে এটাই সেই জন্য আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। স্বয়ং আল্লাহ যার সাক্ষী তার জন্য 
অন্য কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই। 


অবশেষে রাসূলের অনুসারী মু'মিনদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলা হয়েছে যে, 
মু'মিনরা কুফরী শক্তির বিরুদ্ধে হবে আপোষহীন, কিন্তু নিজেদের মধ্যে পরম্পরের 
প্রতি তারা হবে অত্যন্ত দয়ার্্র হৃদয়। তারা হবে নামায আদায়কারী এবং আল্লাহর 
হুকুম পালনে এবং তার সন্তুষ্টি কামনায় সদা তৎপর । তাদের চেহারায় তথা তাদের 
সকল কাজ-কর্মে আল্লাহর আনুগত্যের চিহ্ন বর্তমান থাকবে । অর্থাৎ তাদের প্রকাশ্য 
কাজ-কর্মেও আল্লাহর আনুগত্যহীনতার কোনো চিহ্ন থাকবে না । মুমিনদের এ 
বৈশিষ্ট্য তাওরাতেও বর্ণিত হয়েছে। ইন্জিলে মু'মিনদেরকে একটি শস্যক্ষেত ও তার 
ক্রমবর্ধমান পরিপুষ্টি লাভ ও স্বীয় কাণ্ডের ওপর মজবুত হয়ে দীড়ানোর সাথে তুলনা 


করা হয়েছে। যা দেখে কৃষক অত্যন্ত খুশী হয় ; কিন্তু তার বিদ্রোহী শক্তির মনে কষ্ট | 
হয়। উল্লেখিত বৈশিষ্ট্যের মুমিনদের জন্য উপসংহারে ঘোষিত হয়েছে মহামূল্যবান | 
ক্ষমা এবং আশাতিরিক্ত পুরস্কারের প্রতিশ্রুতি । 


3 





পারা ৪ ২৬ 


পাত পাপা ও পারা [তির ॥ ভরে পা পপি, এ ক্চিঠি 0 ঝি ৯৩ পা পাপা নে পা 55 
১0655153559 00540৬0৮০524078619 
| ১. (হে নবী) নিশ্য়ই আমি আপনাকে বিজয় দান করেছি__ এক সুন্শষ্ট বিজয়*। ২. যাতে আল্লাহ ক্ষমা করে 
দেন আপনার সেসব ক্রটি-বিদ্যতি যা আগে হয়েছে এবংযা পরে হয়েছে, 

001-(হে নবী) নিশ্চয়ই আমি ; (০2$- বিজয় দান করেছি ; ঞ-আপনাকে ; ৬- 
এক বিজয় ; (৫-০-সুস্পষ্ট । 4১-1-যাতে ক্ষমা করে দেন ; ঞ1-আপনার 7 411- 
আল্লাহ ; সেসব, যা ;::-£- আগে হয়েছে ; 42১ ৮-৫৬+১১+০ )-আপনার 
| ক্রটি-বিছ্যুতি ; /-এবং ; ৩-যা ; %১-পরে হয়েছে ; 

১. আল্লাহ তাআলা এখানে হুদায়বিয়ার সন্ধিকে “সুস্পষ্ট বিজয়' বলে আখ্যায়িত 
করেছেন। সাহাবায়ে কিরামের অনেকেই বিশেষত হযরত উমর রা. এ ধরনের 
সন্ধিচ্ুক্তিতে সম্মত ছিলেন না ; কিন্তু রাসূলুল্লাহ সা. আল্লাহর ইশারায় এ চুক্তিকে 
মুসলমানদের জন্য সাফল্যের উপায় হিসেবে গ্রহণ করে নেন। এ সন্ধির মাধ্যমেই 
মক্কা বিজয়ের সূচনা হয়। আল্লাহ তা'আলা এটাকে সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত 
করেন। সাহাবায়ে কিরাম যদিও তাৎক্ষণিকভাবে এ সন্ধির কল্যাণকারিতা উপলব্ধি 
করতে সক্ষম হননি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই এ সন্ধির কল্যাণকারিতা স্পষ্ট 
হয়ে উঠতে থাকলে তারা বুঝতে সক্ষম হলেন যে, এ সন্ধি প্রকৃতপক্ষেই মুসলমানদের 
জন্য এক বিরাট বিজয় ছিলো। 

নিম্নের আলোচনা থেকে এটা সুস্পষ্ট হয়ে উঠবে যে, এ সন্ধি মুসলমানদের জন্য এক 
বিরাট বিজয় ছিলো ঃ 

এক ঃ$ সন্ধির প্রস্তাব এসেছিলো কাফিরদের পক্ষ থেকে । এ প্রস্তাব দানের মধ্য দিয়ে 
কাফিররা মুসলমানদেরকে এমন একটি পক্ষ বলে মেনে নিয়েছে, যাদের সাথে সন্ধি | 
করা প্রয়োজন। ইতিপূর্বে তারা মুসলমানদেরকে একটি শক্তি বা একটি স্বতন্ত্র জাতি 
হিসেবে স্বীকৃতি দিতেও রাজী ছিলো না। 

দুই ঃ সন্ধির প্রথম শর্ত অনুসারে পরবর্তী দশ বছরের জন্য যুদ্ধ-বিগ্রহ ও পরস্পরের 
বিরুদ্ধে প্রকাশ্য ও গোপন তৎপরতা বন্ধ থাকার বিষয়টাও মুসলমানদের জন্য 
কল্যাণকর হয়েছিলো । এ প্রস্তাব যদি মুসলমানদের পক্ষ থেকে দেয়া হতো তাহলে 
কাফিররা এটাকে গ্রহণ করতো না, কারণ কাফিররা নিজেদের শক্তি-ক্ষমতার ব্যাপারে 
অত্যন্ত দান্তিক ছিলো। পার্থিব শক্তি-ক্ষমতায় তারা সবল ছিলো। অপরদিকে | 

রী মুসলমানরা ছিলো এদিক থেকে দুর্বল। সাধারণত বিবদমান দু'টো পক্ষের মধ্যে || 





88848844858 85088 


ট্ভিধিকতর দুর্বল পক্ষ থেকে আগত যুদ্ধ-বিরতির প্রস্তাব সবল পক্ষ গ্রহণ করে নাঈম 
| অথচ মুসলমানদের প্রস্তুতির জন্য কিছুদিন যুদ্ধ-বিগ্রহ থেকে মুক্ত থাকা প্রয়োজন 
ছিলো । আর যুদ্ধ বন্ধ রাখার প্রস্তাব দিয়ে কাফিররাই সেই প্রয়োজন পূরণ করে দিলো। 
তিন $ সন্ধির দ্বিতীয় শর্ত অনুসারে কোনো ব্যক্তি যদি মক্কা থেকে পালিয়ে মদীনায় 
রাসূলুল্লাহ সা.-এর কাছে চলে আসে, তাকে মন্কায় ফেরত দিতে হবে । আর কোনো | 
ব্যক্তি মদীনা থেকে পালিয়ে মক্কায় চলে যায় তাহলে তাকে ফেরত দেয়া হবে না। এ 
শর্ত-ও মুসলমানদের জন্য কল্যাণকর হয়েছিলো । কোনো কাফির মক্কা থেকে পালিয়ে 
মদীনায় যাওয়ার অর্থ মুসলমান হওয়ার জন্যই মদীনায় যাওয়া। শর্ত অনুসারে তাকে 
মক্কায় ফেরত পাঠানো আল্লাহ হয়ত তার মুক্তির বিকল্প পথ বের করে দেবেন। কিন্তু 
যে মদীনা থেকে পালিয়ে মন্কায় যাবে এমন লোক দ্বারা মুসলমানদের কোনো কল্যাণ 
হবে না। সুতরাং তাকে মদীনায় ফেরত নেয়ার প্রয়োজন নেই । কিছুদিন যেতে না যেতেই 
এশর্ত কাফিরদের বিপক্ষে চলে গেছে এবং তারা এ শর্ত বাতিলের প্রস্তাব রেখেছে। 


চার £ চুক্তির দু'টো শর্ত মুসলমানদের নিকট সবচেয়ে অসহনীয় মনে হয়েছিলো । 
আর তাহলো ২নং ও ৪নং শর্ত। কিন্তু ২নং শর্তের মতো এটাও মুসলমানদের জন্য 
কল্যাণকর প্রমাণিত হয়েছিলো । 


এ শর্তটি মেনে নেয়াকে মুসলমানরা নিজেদের পরাজয় মনে করেছিলো । তারা মনে 
করেছিলো যে, সারা আরবের দৃষ্টিতে আমরা ব্যর্থ হয়ে কাফিরদের ইচ্ছা মতো ফিরে 


যাচ্ছি । তাদের মনে এ প্রশ্ন ও জেগেছিলো যে, রাসূলুল্লাহ সা. যে মন্কায় গিয়ে বায়তুল্লাহকে 
তাওয়াফ করতে স্বপ্নে দেখেছিলেন, তার বাস্তবায়ন কোথায় হলো ? আমরা তো এখন 
তাওয়াফ না করেই ফিরে যাওয়ার শর্ত মেনে নিচ্ছি। রাসূলুল্লাহ সা. এ প্রশ্নের উত্তরে 
বললেন যে, এ বছরই তাওয়াফ করা হবে, স্বপ্নে এমন কথা তো বলা হয়নি । চুক্তির 
| শর্ত অনুসারে এ বছর না হলেও আগামি বছর তাওয়াফ ইনশাআল্লাহ হবে৷ 


॥ অতপর মুসলমানদের মদীনায় ফিরে যাওয়ার পথে মক্কা থেকে প্রায় ২৫ মাইল 
দূরবর্তী “দাজনান' নামক স্থানে__-কারো কারো মতে “কুরাউল গামীম' নামক স্থানে 
সূরা আল ফাত্হ নাযিল হয়েছে। যার ফলে মুসলমানরা সন্তুষ্ট হয়েছিলেন । তবে 
কিছুকাল অতিবাহিত হতে না হতেই পূর্বে উল্লিখিত এ সন্ধি-চুক্তির সুফলগুলো একে 
একে প্রকাশ পেতে শুরু করলো, ফলে এ চুক্তি সম্পাদন যে এক বিরাট বিজয় ছিলো, 
তাতে মুসলমানদের মনে আর কোনো সন্দেহ থাকলো না। 


২. অর্থাৎ আপনাকে বিজয়দান করা হয়েছে এজন্য, যেন আপনার অতীত ও 
ভবিষ্যত ক্রটি-বিচ্যুতি ক্ষমা করে দেয়া যায়। নবী-রাসূলগণ গুনাহ থেকে পবিত্র । 
কুরআন মাজীদে তাদের বেলায় যেসব স্থানে গুনাহ (২১1) শব্দ প্রয়োগ করা হয়েছে 
তা তাদের উচ্চ মর্যাদার পরিপ্রেক্ষিতে উত্তমের বিপরীত তথা অনুত্তম কাজ বুঝানো 

| হয়েছে। আল্লাহর দৃষ্টিতে নবী-রাসূলদের দ্বারা অনুস্তম কাজও একটি ক্রুটি, যাকে 
উরমানের ভা: বি বাবিচ্যুতি হিসেবে প্রকাশ করা হয়েছে।'এখানে “মা তাকাদ্দামা" |] 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল ফাত্হ 


৮৬ ০ ৩৭ বচন ৩ চটে পচ তা পা পা ছি পাতী পাপা & ঢু ঞনাঁ 

দানি বিরলে ূ 

এবং পূর্ণতা দান করেন তার নিয়ামতকে আপনার প্রতিৎ আর পরিচালিত করেন আপনাকে 
সরল সঠিক পথেঃ। ৩. আর (যেন) আপনাকে আল্লাহ সাহায্য করেন_ 


ৰা ১52০-2১পা প২55007৩06০৮? রঃ 
বলিষ্ঠ সাহায্য । ৪. তিনি সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি 
যাতে তারা বাড়িয়ে নিতে পারে 

৮এবং ; [পূর্ণতা দান করেন ;?--৯*১-৮++)-তীর নিয়ামতকে ; 70০ - 
| আপনার প্রতি ; ?-আর ; 4:%-4+৬-৬:)-পরিচালিত করেন আপনাকে ; ৮০০- 
| পথে; -৪০+সরল-সঠিক। €)/আর ; ৩০: (4+৮৪)- (যেন) আপনাকে 
| সাহায্য করেন ; £1)-আল্লাহ ; (-/-সাহায্য ; (:১০-বলিষ্ঠ । ৪১১-তিনি ও 
সেই সত্তা যিনি ; 49-নাধিল করেন ; 2১67] প্রশান্তি ; ৬১৮১ :গ-অস্তরে 
১১)-মু'মিনদের ; 2১:2-যাতে তারা বাড়িয়ে নিতে পারে ; 


| দ্বারা নবুওয়াতের পূর্বেকার এবং “মা তায়াখ্খারা' দ্বারা নবুওয়াতের পরবর্তী ক্রুটি- 


বিচ্যুতি বুঝানো হয়েছে। (মাযহারী) 

৩. অর্থাৎ আপনাকে এ বিজয় দানের অপর একটি কারণ হলো-__এর মাধ্যমে 
আল্লাহ তা'আলা আপনার প্রতি তার নিয়ামতকে পূর্ণতা দান করবেন। নিয়ামতকে 
পূর্ণতা দানের অর্থ মুসলমানদেরকে সকল প্রকার কুফরী শক্তির ভয়-ভীতি মুক্ত করা 

| এবং তাদের নিজ স্থানে ইসলামী জীবনব্যবস্থাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার শক্তি- 
| সামর্থ দান করা । যার ফলে মুসলমান দুনিয়াতে মাথা উঁচু করে দীড়াবে এবং কুফরী 
| শক্তি মুসলমানদের পদানত থাকবে । যেসব শক্তি আল্লাহর দীনকে বুলন্দ করার চেষ্টায় 
প্রতিবন্ধক তাদের ফিত্না থেকে মুসলমানরা মুক্তি পাবে ; যমীনে আল্লাহর রাজত্্‌ 
কায়েম করার উপায়-উপকরণ লাভ করে সেখানে পরিপূর্ণ শান্তির আবাস লাভ করবে। 

৪. অর্থাৎ এ সুস্পষ্ট বিজয় দানের মাধ্যমে আপনাকে বিজয় ও সাফল্য লাভের সরল- 
সঠিক পথে পরিচালিত করবেন, যার ফলে আপনি আপনার ও মু'মিনদের জীবনের মূল 
লক্ষ্য আল্লাহর সন্তোষ লাভ করার সহজ পথ প্রাপ্ত হবেন। 
মানব জীবনের মূল লক্ষ্যই হলো আল্লাহর নৈকট্য ও সন্তোষ লাভ করা । এ নৈকট্য 

| ও সন্তোষ লাভের অসংখ্য স্তর রয়েছে। এক স্তর লাভ করার পর পরবর্তী স্তর অর্জনের 
| মাধ্যমে সরল-সঠিক পথ লাভের প্রার্থনা উম্মতকে শিক্ষা দেয়া হয়েছে। 





শ. শ. কু. ১২/১১_ পারা £ ২৬ 


ঁ*, ৫ ৬ তত 115 -৪৪৪০ রা পানি চি ্ 
চিরোগা অভ 244 ১১ ক 
ৰাহিনীসমূহ আল্লাহর-ই জন্য ; এবং আল্লাহ হলেন মহাজ্ঞানী 
$1-আরও ঈমান ; সাথে ১০০ (৯+১-%)- নিজেদের (বিদ্যমান) 
টা এ1-আল্লাহর-ই জন্য ; ১৮-বাহিনীসমূহ ; ০৯-/-আসমান; 
ও; ১৮-যমীনের ? ০-এবং ; $৫-হলেন ; 41)-আল্লাহ ; 4০-মহাজ্ঞানী ; 
সস 
যে, এ সন্ধির মাধ্যমে আল্লাহ তা'আলা আপনাকে এমন বিরল ও নজীরবিহীন সাহায্য 
করবেন, যা বাহ্যিক দৃষ্টিতে একটি সাধারণ ও অপমানজনক সন্ধি মনে হলেও 
সময়ের ব্যবধানে তা একটি চূড়ান্ত বিজয়ে রূপান্তরিত হবে, ইতিপূর্বে যার কোনো 
নজির নেই। 
৬. অর্থাৎ হুদায়বিয়ার সন্ধিচুক্তির আদলে মুসলমানদের যে বিজয় লাভ হয়েছিলো 
সে জন্যই আল্লাহ তা'আলা মুমিনদের অন্তরে স্থিরতা, প্রশান্তি ও দৃঢ়চিত্ততা দান 
করেছিলেন। 


রাসূলুল্লাহ সা. স্বপ্নে নির্দেশ পাওয়ার পর কা"বার তাওয়াফ করতে মন্কা যাওয়ার 


সংকল্প প্রকাশ করার পর মু'মিনরা যদি ভীত হয়ে পড়তো, কিংবা পথিমধ্যে কাফিরদের 
আক্রমণের সংকল্লের কথা জানতে পেরে হতবৃদ্ধি ও অস্থির হয়ে পড়তো এবং সেজন্য 
তাদের মধ্যে বিশৃংখলা দেখা দিত, তাহলে সন্ধিচুক্তি হতো না, যার ফলে যে বিজয় 
লাত হয়েছে তা-ও অর্জিত হতো না। তাছাড়া হুদায়বিয়ায় কাফিরদের পক্ষ থেকে 
বাধা প্রদান, রাতের অন্ধকারে আকম্মিক হামলা করে উত্তেজিত করে যুদ্ধ বাধানোর 
অপচেষ্টা, হযরত উসমান রা.-এর শাহাদাত-এর গুযব ছড়ানো এবং আবু জানদাল- 
এর শৃংখলিত ও নির্যাতিত প্রতিমূর্তি মুমিনদের সামনে হাজির হওয়ায় মু*মিনরা যদি 
উত্তেজিত হয়ে রাসূলুল্লাহ সা.-এর প্রতিষ্ঠিত শৃংখলা ও সংযম ভঙ্গ করতো, তাহলেও 
বিজয়ের সম্ভাবনা অংকুরেই নষ্ট হয়ে যেতো । মুসলমানরা এ সময় যে স্থিরতা ও দৃঢ় 
চিত্ততা আর রাসূলের নেতৃত্ের প্রতি যে আস্থা দেখিয়েছিলো এবং রাসূলের গৃহীত সিদ্ধান্তের 
যথার্থতা ইসলামের সত্যতা সম্পর্কে তাদের অস্তরে যে ধীরস্থির ও প্রশান্ত অবস্থা সৃষ্টি 
হয়েছিলো আয়াতে সে দিকেই ইংগীত করা হয়েছে। মুসলমানদের অন্তরের অবস্থা এর 
ব্যতিক্রম হলে এ বিজয় লাভ সম্ভব হতো না। 


৭, এ আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যে, ঈমান কোনো স্থির বা জড় অবস্থার নাম নয়, 
বরং তার ত্রাস-বৃদ্ধি ও উঠানামা আছে। কোনো পরীক্ষায় সফলতা ছারা ঈমানের ডিগ্রী ||. 
বাড়ে, আবার সে পরীক্ষায় ব্যর্থতা দ্বারা ঈমানের ডিগ্রী নিচে নেমে যায়। এ বিষয়ে ] 

| কুরআন মাজীদে একাধিক আয়াত রয়েছে। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত || 





পারা ঃ ২৬ 


(555520%6৮ ছিডটারযোেতা হে 
প্রজ্ঞাময়” । ৫. (তা এজন্য) যাতে তিনি সুমিন পুরুষ ও মু'মিন নারীদেরকে (মন) 
১৪০১৬১৪৬৬১০ 
নহরসমূহ, ( সেখানে তারা হবে অন্ত কালের বা্সিলা, আর তিন্নি তাদের ধৈরকে মিটিয়ে 
দেবেন তাদের মন্দ কাজগ্ুলো১০ আর আল্লাহর কাছে এটাই হলো 
(হি পিজ্ঞাময় 1৯১51 (তো এজন্য) যাতে তিনি প্রবেশ করিয়ে দিতে পারেন ; 
১:০১)সু'মিন পুরুষ ; /-ও ০4+11-মুখমিন নারীদেরকে ;.০-৯-(এমন) জান্নাতে; 
*/,এ-প্রবাহিত রয়েছে ; (৫০০5 *-(৬+০-+১০)-যার তলদেশ দিয়ে ; “4 - 
নহরসমূহ ; :+1১-তারা হবে অনন্তকালের বাসিন্দা ; $2-৫৬+০)-সেখানে ; ১- 
আর ; --১4৫-তিনি মিটিয়ে দেবেন ; ++-০৫৮৩৯)-তাদের থেকে ;৮%৮৩-- 
(-৮*০০৯)-তাদের মন্দ কাজগুলো ; $আর ; ১৩-হলো ; এ৯এটাই ; ০১০ - 

কাছে; .1]-আল্লাহর ; 


একজন মু"মিনকে এমন অনেক পরীক্ষার মুখোমুখী হতে হয় । যার মাধ্যমে তার ঈমানের 
ডিগ্রী বাড়ার সম্ভাবনা বা কমে যাওয়ার আশংকা থাকে । সেসব পরীক্ষায় মু'মিন যদি 
দীনের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও কুরবানীর মাধ্যমে ঈমানের সাক্ষ্য দান করতে পারে, 
তাহলে তার ঈমান প্রবৃদ্ধি ঘটে । আর যদি সেসব পরীক্ষায় সে তা করতে ব্যর্থ হয় 
তাহলে তার ঈমান স্থবির হয়ে যায় এবং পরপর ব্যর্থতার কারণে তার ঈমানের 
প্রাথমিক পুঁজিও সংকটাপন্ন অবস্থায় পড়ে যায়। 


৮. অর্থাৎ আসমান-যমীনে আল্লাহর এমন বাহিনী আছে যে, তিনি চাইলে মুহুর্তের 
মধ্যেই কাফিরদেরকে ধ্বংস করে দিতে সক্ষম । তবে আখিরাতে মু*মিনদের মর্যাদা বৃদ্ধির 
জন্যই কাফিরদের সাথে মুমিনদের ঘন্দ-সংঘাতের নীতি গ্রহণ করেছেন। যাতে করে 
তারা সংগামের মাধ্যমে নিজেদের জন্য আখেরাতে উচ্চতর মর্যাদা লাভ করতে সক্ষম 
হয়। আর এ ব্যবস্থার মধ্যেই যে তাদের জন্য কল্যাণ রয়েছে, সে ব্যাপারে আল্লাহ 
বিশাল জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী । 


৯. অর্থাৎ পুরস্কার হিসেবে জান্নাত পাওয়ার অধিকারী শুধু মু'মিন পুরণ্ষরাই নয়, 
বরং মু'মিন নারীরাও তার অধিকারী হবে। কুরআন মাজীদে সাধারণত মু"মিনদের 
পুরস্কারের ব্যাপারে উল্লেখ করার সময় নারী-পুরুষ আলাদাভাবে উল্লেখ না করে 
সম্মিলিতভাবে উল্লেখ করা হয়ে থাকে ; কিন্তু আলাদা করে উল্লেখ করে একথা বুঝানো 
হি এ জান্নাত লাভে শুধু পুরুষ নয়, 888183895858555851 | 





পারা ৪ ২৬ 


85389888551 সূরা আল ফাত্হ 
]. বশ পা পাতি উপ বা দি এ পা টা 9 ত ৮৭ পা পে 
রি তৈল জল 

্ মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে. 


2995540153955411 91:-925501545028 
যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণকারী১১ ; তাদের ওপর অকল্যাণের আবর্তন 
হবেই, আর আল্লাহ তাদের ওপর গযব নাধিল করেছেন এবং 

ন্তাচিতা 110. ৪০০ ৬৪ ৮ পপ জি পদে পাপাডলাত ৯ তেল দলা 
1০2) %19১-০০- ১৭৯ 489 ১1১৮2০১/০০৭০৬৯০০ 0০9৮৮ 
তাদেরকে লা'নত করেছেন, আর তাদের জন্য তৈরী করে রেখেছেন জাহান্নাম; এবং তা অত্যন্ত নিকট গভব্য। 
৭. আর আসমান ও যমীনের বাহিনীসমূহ আল্লাহর-ই নিয্পাধীন; 


0১-সাফল্য ; ০৮০ মহা। €)/-আর ; :-তিনি শাস্তি দেবেন ; ০258০] - 
মুনাফিক পুরুষ ; ?- ও ; ; ০২০:)-মুনাফিক নারী ; %-এবং ; :৮:০0/মুশরিক 
পুরুষ ; 7-ও ; ১৫৪২:1সুশরিক নারীদেরকে; (::$/-যারা পোকার; »1৬- 
আল্লাহ সম্পর্কে ; ১৮-ধারণা ; *১:মন্দ ; ৮৫1০তাদের ওপর হবেই ; 5, 
আবর্তন ; ০১.|-অকল্যাণের ; 7-আর ; €.০ 2-গযব নাধিল করেছেন ; £1)1 - 
ঠা 14[-তাদের ওপর ; এবং ;-4-তাদেরকে লা'নত করেছেন ; 7" | 

; তৈরী করে রেখেছেন ; ০4-তাদের জন্য ; ০:৫-জাহান্নাম ; /এবং ; 

ভি (১০০ গন্তব্য । 9,-আর ; 4-আল্লাহর-ই নিয়ন্ত্রণাধীন ; 
১:৫-বাহিনীসমূহ ; ০১১১॥-আসমান ; 7-ও ; ০ এঁ-যমীনের ; 

করবে। কারণ ঘেসব মু'মিন ও আল্লাহ ভীরু নারী নিজেদের স্বামী, পুত্র, ভাই ও পিতাকে 
বিপদের মধ্যে ঝাপিয়ে পড়ার অনুমতি দিয়ে তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ী-ঘর, 
সন্তান-সন্ততি ও সহায়-সন্বল সংরক্ষণ করে এবং বিপদের ঝুঁকি গ্রহণ করে তারা নিজেরাও 
অবশ্যই পুরস্কারের অংশীদার হবে এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। 

১০. অর্থাৎ মানুষ হিসেবে তাদের দ্বারা যেসব ভুল-ক্রটি হয়েছে, তা এমনভাবে 
পবিত্র করে দেবেন যাতে জান্নাতে তার কোনো চিহ্ন তাদের মধ্যে দেখা যাবে না। 
যাতে জান্নাতে তাদেরকে অন্য জান্নাতীদের সামনে লঙ্জিত হতে না হয়। 

১১. অর্থাৎ মদীনার আশেপাশের মুনাফিক নারী-পুরণ্ষ এবং মক্কার কাফির মুশরিকরা 
| আল্লাহ সম্পর্কে যে কুধারণা পোষণ করতো, তাহলো আল্লাহ তার নবী মুহাম্মাদ সা. ও | 
সতী যারা জিনর্হতি সাহারা রদ জু তানি রেল ] 





পারা ঃ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল ফাত্হ 
ী বনি ৩ 9. পচ ৬৮০০ কচ পতি ৯িানিতটি ৬৪ 8 পা পিং পা শখ পা চি 
5557509-0555428951:2106 ৃ 
আর আল্লাহ হনেন গরান্রমশনী ধর্ম ।* ৮. (হে নবী!) আমি অবশ্যই আপনাকে গঠিয়েছি সাধ্য দানকারী” 
এবং সুসংবাদ দানকারী ও সতর্ককারী হিসেবে ; ৯. যাতে (হে মানুষ) তোষয়া ঈমান জান 


£আর ; 9৫-হলেন ; 444/-আল্লাহ; 2১-পরাক্রমশালী ; (০৫০ প্রজ্ঞাময় ।€ ত- 
(হে নবী !) আমি অবশ্যই ; এ০1-/-(4+-০)-আপনাকে পাঠিয়েছি ; (৯-:১- 
সাক্ষ্যদানকারী ; /এবং ; 0১: ৮সুসংবাদদানকারী ; ও ; (:/-সতর্ককারী 
হিসেবে ।$ (৯-১০-যাতে (হে মানুষ) তোমরা ঈমান আন ; 


রাসূলুল্লাহ সা. ও তীর সাথীরা ওমরা করার জন্য মন্কায় যাত্রী করেছে, তারা কেউ জীবিত 
ফিরে আসতে পারবে না। 


১২. অর্থাৎ যে অকল্যাণ থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব চক্রান্ত তারা এঁটেছিলো, 
সেসব অকল্যাণ তাদের ওপর আপতিত হবে, এতে কোনো সংশয়ের অবকাশ নেই। 


১৩. অর্থাৎ আল্লাহ যেসব কাফিরকে শাস্তি দিতে চান তাদের শাস্তির জন্য আল্লাহ 
তার বাহিনীসমূহ ব্যবহার করার মতো যথেষ্ট ক্ষমতার অধিকারী । এমন কোনো শক্তি 
আসমান-যমীনে নেই যে বা যারা নিজেদের ক্ষমতা ও কৌশল দ্বারা আল্লাহর শাস্তিকে 
প্রতিরোধ করতে পারে। 


১৪. সূরায় শুরু থেকে রাসূলুল্লাহ সা. ও তার উম্মতকে__বিশেষ করে “বাইয়াতে 
রিদওয়ানে' অংশ গ্রহণকারীদেরকে যেসব নিয়ামত দানের কথা উল্লেখিত হয়েছে, তার 
দানকারী ছিলেন আল্লাহ এবং দানের মাধ্যম ছিলেন রাসূলুল্লাহ সা.। আলোচ্য 
আয়াতে তাই আল্লাহ ও তার রাসূলের হক আদায় এবং তাদের প্রতি সম্মান দেখানোর 
কথা বলা হয়েছে। এ পর্যায়ে প্রথমে রাসূলুল্লাহ সা.-এর তিনটি মর্যাদার কথা বলা 
হয়েছে___শাহিদ, মুবাশশির ও নাধীর । 


“শাহিদ' অর্থ সাক্ষ্যদানকারী | প্রত্যেক নবী তার উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন যে, 
তিনি আল্লাহর পয়গাম তাদের কাছে পৌছে দিয়েছেন। তারপর কেউ তার আনুগত্য 
করেছে আর কেউ নাফারমানী করেছে। একইভাবে রাসূলুল্লাহ সা. তার উম্মতের 
ব্যাপারে সাক্ষ্য দেবেন। নবী-রাসূলদের এ সাক্ষ্য হবে তাদের নিজ নিজ যমানার 
লোকদের সম্পর্কে যে__তাদের দাওয়াত কে কবুল করেছে এবং কে বিরোধিতা 
করেছে। এমনিভাবে রাসূলুল্লাহ সা.-এর সাক্ষ্য হবে তার সমসাময়িক লোকদের 
সম্পর্কে তাছাড়া সমস্ত উম্মতের পাপ-পুণ্য সম্পর্কেও তার সাক্ষ্য গৃহীত হবে। কেননা 
তার উম্মতের আমল সকাল-সন্ধ্যায় রাসূলুল্লাহ সা.-এর সামনে পেশ করা হয়, তাই 
২8685887759 





শব্দে শব্দে আল কুরআন (৮৬১ ৪০৪৪১ 


টি পভিগলচপিন ৮ অপাকলা 2 চি শটিল্া এ 

রহ 2 বর জবার 
৪০৬০১০১১৬১০ ১০ নিশ্চয়ই যারা 
০৫০৫ 3 ০০৮৮১218954102 281594001400 
আপনার কাছে আনুগত্যের শপথ নেয়, অবশ্যই তারা আল্লাহর কাছেই আনুগত্যের শপথ নেয়১" ; তাদের 
হাতের ওপর আল্লাহর হাত* ; অতপর যে ব্যক্তি শপথ তঙ্গ করবে তবে সে অবশ্যই ভঙ্গ করবে 

4১৮(০০৯) -আল্লাহর প্রতি ; 53; 41৯৮১ (+4৯-১)-তার বাসুরের প্রতি ; 5 
এবং; 2১১১ -(৮১১১৪)-তাকে (রাসূলকে) সাহায্য করো ; /ও; ৮১০৯৮ -(+১৪% 
*)-তীকে সম্মান করো ; ;আর ; 2১৮০১-০-(৮1৯৯০5)-তীর আল্লাহর) তাসবীহ | 
পাঠ করো ; £$৫-সকাল ; 5-ও ; ..--সনধ্যায়।€) ১-নিশ্চয়ই ; :54-যারা ; 
দা -(৬+১৯৯৮১)-আপনার কাছে আনুগত্যের শপথ নেয় ; ১ -অবশ্যই ; 
১৯১০৫-তারা আনুগত্যের শপথ নেয় ; £1)।-আল্লাহর কাছেই ; হাত ; 4). 
আল্লাহর ; ১ 3৯৪-ওপর ; 44-41- (*১+৬-)-তাদের হাতের ; ০৯১-(০৯+০ )-অতপর 
যে ব্যক্তি ; ০৫-শপথ ভঙ্গ করবে ; $0-তবে অবশ্যই ; ০£::-সে ভঙ্গ করবে ; 

১৫. মুবাশ্শির শব্দের অর্থ সুসংবাদদাতা আর নাধীর শব্দের অর্থ সতর্ককারী । 
রাসূলুল্লাহ সা. উম্মাহর আনুগত্যশীল মু'মিনদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন এবং 
কাফির ও পাপাচারীদেরকে জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্ক করবেন। 

১৬. এখানে “তুআযৃযিরন্ছ', “তুওয়াকৃকিরন্ছ' এবং 'তুসাবৃবিহহু' শব্দ তিনটির “হু' 
সর্বনাম ছয়ের প্রথম দু'টি দ্বারা রাসূলুল্লাহ সা. এবং তৃতীয়টি দ্বারা আল্লাহ বুঝানো 
হয়েছে বলে একদল তাফসীরবিদের অভিমত । তবে অধিকাংশ মুফাস্সিরের মতে 
তিনটি সর্বনাম দ্বারাই আল্লাহকে বুঝানো হয়েছে। তাদের মতে এ বাক্যের অর্থ হবে 
“তোমরা আল্লাহকে সাহায্য করো, তাঁকেই সম্মান করো এবং সকাল-সন্ধ্যায় তারই 
পবিত্রতার ঘোষণা দাও।” 

এখানে “সকাল-সন্ধ্যা' দ্বারা শুধু সকালে ও সন্ধ্যায় বুঝানো হয়নি ; বরং এর অর্থ 
সার্বক্ষণিক আল্লাহর পবিত্রতা ঘোষণা করার কথা বুঝানো হয়েছে। 

১৭. এখানে সেই বাইয়াতের কথা বলা হয়েছে, যা হুদায়বিয়া নামক স্থানে সংঘটিত 
হয়েছিলো । রাসূলুল্লাহ সা. ৬ষ্ঠ হিজরী সনের যুলকাদ মাসে উমরা করার নিয়তে ১৪শ 
সাহাবীর একটি দল ও ৭০টি কুরবানীর উট সাথে নিয়ে মক্কা থেকে প্রায় ১৩ মাইল 
(১১৮7557887৬ 

দয়া র সিদ্ধান্ত প্রকাশ পেলে উভয় পক্ষের মধ্যে দূতদের মাধ্যমে আলাপ- 88 





8১588 রা কা 


সর বত তা বি চিত পলা পুত নিপাণি পাপী | ৩ ীঁ 

| 0৮৪৭558541264242585৮2৯8% | 

নিজের (েনিষ্টের) জন্য ; আর যে ব্যক্তি পূর্ণ করবে তা, যে ওয়াদা সে আল্লাহর | 
সাথে করেছে১» তবে তিনি অচিরেই তাকে মহাপুরঙ্কার দান করবেন। 


"জন্য ; //-নিজের (অনিষ্টের) ; 7-আর 7 ১০-যে ব্যক্তি )./-পূর্ণ করবে ; এ 
-তা, যে ; 2৫০ওয়াদা সে করেছে ; +:1-সাথে ; 41/-আল্লাহর ; সি 
১+৮5)-তবে তিনি অচিরেই তাকে দান করবেন ; (স্রা-পুরস্কার ; ০2৮০-মহা । 


চলতে থাকে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সা. উসমান রা-কে মক্কায় পাঠান এবং নিজেদের 
উষ্কানীমূলক তৎপরতা ও গুযব ছড়িয়ে মুসলমানদেরকে যুদ্ধে জড়ানোর প্রচেষ্টা 
চালায়। এ সময় গুযব ছড়ানো হয় যে, মক্কায় উসমান রা.-কে হত্যা করা হয়েছে। 
সাহাবায়ে কিরাম এ সময় রাসূলুল্লাহ সা.-এর হাতে বাইয়াত বা শপথ গ্রহণ করেন 
যে, তারা সবাই নিহত হলেও কাফিরদের সাথে বুঝাপড়া করবেন । আলোচ্য আয়াতে 
সেদিকেই ইংগীত করা হয়েছে। এটাই “বাইয়াতে রিদওয়ান' নামে পরিচিত। 

১৮. অর্থাৎ তারা যে রাসূলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছে তা ছিলো 
আল্লাহর প্রতিনিধির হাত। তাই তাদের শপথও ব্যক্তি রাসূলের সাথে ছিলো না, বরং 
তা ছিলো আল্লাহর সাথে। : 

১৯. এখানে লক্ষণীয় যে, “আলাইহু' শব্দটি আরবী ভাষার নিয়মের ব্যতিক্রম 
ব্যবহৃত হয়েছে। নিয়ম অনুসারে “আলাইহি' হওয়া উচিত ছিলো। এর দু'টো কারণ 
আল্লামা আলুসী বর্ণনা করেছেন। (১) “হু' ৫) সর্বনামটি যে মহান সত্তার পরিবর্তে 
ব্যবহৃত হয়েছে, তার মহানত্ব ও মর্যাদা প্রকাশের জন্য এ ব্যতিক্রম ব্যবহার হয়েছে। 
তাই এ ক্ষেত্রে 'আলাইহি' এর পরিবর্তে “আলাইহু" অধিক উপযুক্ত । (২) "হু' ৫১) 
সর্বনামটি “হুয়া' (9৯)-এর স্থলে ব্যবহৃত হয়েছে, আর “হয়া সর্বনামের মূল কারক || 
'চিহ্ (৮৮০) হলো পেশ। তাই যেরের পরিবর্তে পেশ ব্যবহার করা হয়েছে, যাতে 
মূলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং পরবর্তী “আল্লাহ' শব্দটিকে যথার্থ উচ্চারণে মোটা 
করে আদায় করা যায়। 


১ম রুকৃ"* (১-১০ আয়াত)-এর শিক্ষা 
১. হদায়বিয়ার সন্ধি চুক্তি প্রকৃতপক্ষে মুসলমানদের জন্য এক সুস্পষ্ট বিজয় ছিলো । আর এ চুক্তি 
আল্লাহর ইংগীতেই সম্পাদিত হয়েছিলো । | 
২. ইসলামী রাষ্ট্রের শাসনকতৃপিক্ষ রাহ্রর তথা জনগণের কল্যাণে যে কোনো অস্ুসলিম রাহ্রের 
সাথে চুক্তি করতে পারেন । অমুসলিম রাত্রের সাথে কোনো চুক্তি সম্পাদন করলে এবং জনগণ এর 
কল্যাণকারিতা অনুধাবন করতে না পারলেও কৃত চুক্তির প্রতি সম্বান প্রদ্র্ন করা জনগণের |]. 





৩. এ ছুক্তি সম্পাদিত না হলে উভয় পক্ষের অনেক খাণহানীর আশংকা ছিলো । তাই প্রাণহানীর 

কা থেকে মুক্ত থাকার জন্য এরূপ চুক্তি সম্পাদন অপরিহার্ধ ছিলো । যে কোনো সময়ে এরপ 
পারাহথিতিতে কোনো অমুসলিম দেশের পক্ষ থেকে সন্ধির ধত্তাব এলে তা এহণ করা ইসলামী রাষ্ট্রের 
শাসনকতুপিক্ষের জন্য বৈধ । 

8. এ হুক্রিপে বিজয় দান করে আল্লাহ তীর প্রিয় নবীর চুক্তির আগে-পরের ক্রটি-বিচ্যুতি ক্ষমা 
করে দিয়েছেন এবং ইসলামী জীবন বিধান-কে পরিপৃণর্ভাবে বিজয়ী আদর্শ হিসেবে এতিষ্টিত করে 
ঈমানী জীবনের মূল লক্ষ্য আল্লাহর সভোষ লাভ করার সুযোগ করে দিয়েছেন । 

৫. হুদায়বিয়ার সঙ্ধি চুঁকি একটি বিরল ও নজির-বিহীন চুক্তি যা বাহিিক দৃষ্টিতে মুসলমানদের 
বিপক্ষে ছিলো ; সময়ের ব্যবধানে তা মুসলমানদের বিজয়ে রূপাজ্রিত হয়েছে । এ হুক্তির মাধামে 
আল্লাহ যু 'মিনদের ঈমানকে দৃঢ় করেছেন এবং তাদের অভ্তরকে এরশাভ করেছেন । ঈমানী জীবনে 
যেসব পরীক্ষা আসে, তা সত্যিকার মুমিনের ঈমানে এবৃ্ধি আনয়ন করে । 

৬. ঈমান গতিশীল (1)77:2710)__-এটা জড় বা স্থাবির কোনো পদার্থ নয় । এতে ঘাটাতি-পবৃন্ধি 
আছে । আমাদের কোনো কোনো কাজে ঈমানে ধবৃ্ধি বা ঘাটাতি হয় । 

৭. মব'মিনদের প্রতিপক্ষ কাফিরদের অস্তিত্ব এবং তাদের সাথে মুকাবিলার ব্যবস্থা মু'মিনদের 
ঈমানের পরীক্ষার হাতেই রাখা হয়েছে । 

৮. আসমান-যমীনে আল্লাহর এমন অনেক বাহিনী আছে, যাদের দারা আল্লাহ চাইলে 
কাফিরদেরকে নিমুর্লি করে দিতে সক্ষম ॥ | 

৯. আল্লাহ এজ্জাময় তাই তিনি বিনা পরীক্ষায় মু'খিনদেরকে জানাত দিতে চান না; কারণ বিনা 
পরীক্ষায় জান্নাত লাভ করলে তা তত সুখের হবে না । পরীক্ষা দিয়ে পাশ করে ফল করপ যে জানাত 
লাভ হবে, তা হবে অতীব আনন্দদায়ক ও পরিতৃপ্তিকর । 

১০. ম্ব'মিনরা চিরসুখময় জারাতের চিরস্থায়ী বাসিন্দা হবে, যার তলদেশ দিয়ে চিরপ্রবহযান | 
নহরসমূহ থাকবে । মু'মিন পুরত্ষ ও মু'মিন নারী উভয়েই এ জানাতের অধিকারী হবে । 

১১. মুমিনদের দুনিয়ার জীবনের সকল দোষ-ক্রাটি আল্লাহ ক্ষমা করে দেবেন । তাদের শরীর বা 
মন-মগজে সেসব দোষ-ক্রাটির চিহও থাকবে না । 

১২. মুনাফিক নারী-পুরুষ এবং মুশরিক নারী-পুরণষ__-এরা সবাই হবে চির দুঃখময় জাহারামের 
চিরস্থায়ী বাসিন্দা । জাহারাম নিকৃউতম ঠিকানা । আল্লাহ এমন পরাক্রমশালী ও প্রজ্ঞাময় যে, তিনি 
যাদেরকে শাস্তি দেবেন তাদেরকে বাঁচানো বা সে শাস্তি ধাতিরোধের ক্ষমতা কারো নেই । 

১৩. মুহাম্বাদ সা. তাঁর সমস্ত উদ্বত সম্পকো এ সাক্ষ্য দেবেন, তিনি আল্লাহ্‌র পক্ষ থেকে যে বাণী 
তাদের কাছে পৌছে দিয়েছেন, তা কারা মেনে নিয়েছে এবং কারা তা মানতে অক্কীকার করেছে । 

১৪. মুহাম্মাদ সা.-এর তিনটি মধার্দা-_ (ক) তিনি শাহিদ বা সাক্ষ্যদানকারী, (৭) তিনি মব'মিনদেরকে 
জারাতের সুসংবাদ দানকারী, গে) তিনি কাফির, মুশরিক ও মুনাফিকদেরকে জাহারামের শাতি 
সম্পকৌ সতকর্কারী | মুহাম্মাদ সা.-এর পাতি অনাবিল ঈমানের মাধ্যমে আল্লাহকে সাহায্য করা, তাঁর 
সম্মান-মধার্দার এতি গুরুনতু দেয়া এবং সাবক্ষিণিক তার ঘোষণা নিরত থাকার মধ্যেই মানব জাতির 
ইহ-পরকালীন কল্যাণ নিহিত । 

১৫. আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পুরণকারীদের জন্য তিনি আশাতীত পুরষ্কার রেখেছেন । 





0-654508425501595402 
১১. মরুবাসীদের* পেছনে গড়ে থাকা লোকেরা আপনাকে অচিরেই বলবে__ আমাদের ধন-সম্পদ ও আমাদের 
পরিবার-পরিজন আমাদেরকে ব্যন্ত করে রেখেছিলো, অতএব আপনি আমাদের জন্য ক্ষমা গ্ারধনা করুন 


ড১5/৩০০৫৩০৫৪০৯১৪২৮০০56% 
তারা নিজেদের মুখ ঘবারা এমন কিছু বলছে, যা তাদের অন্তরে নেই ; আপনি বলূন-_-তবে (এমন) কে আছে 
যে তোমাদের জনয কিছুমা ্বমতা রাখে আল্লাহর মুকাবিলায় 


| 9)১8-+অচিরেই বলবে ; এ1-আপনাকে ; :%£12.01-পেছনে পড়ে থাকা লোকেরা; 
৬০5 ১০0৮৮-৪১1+)-মরুবাসীদের ; ০1» আমাদেরকে ব্যস্ত করে 

| রেখেছিলো ; (1 ৮-আমাদের ধন-সম্পদ ; -ও ; (৮1-৮-আমাদের পরিবার- 
পরিজন ; "৮৯০:১৮$-০৯৬৪-+-)-অতএব আপনি ক্ষমা প্রার্থনা করুন ; 1 - 
আমাদের জন্য ; ১৯1৮-তারা বলছে ; ০:...৫-৫০+41+)-তাদের মুখ দ্বারা ; 
৩-এমন কিছু যা; ০-নেই ; ৮৮৮১ :৮-৫৯*৯৯৩০)-তাদের অন্তরে ; 0১ - 
আপনি বলুন ; '১১- (০++-০)-তবে (এমন) কে আছে যে ; 1--ক্ষমতা রাখে ; 
1$০-তোমাদের জন্য ; মুকাবিলায় ; এ-আল্লাহর ; (৫::-কিছুমাত্র ; 

২০. “মরুবাসী' দ্বারা মদীনার আশেপাশের লোকদেরকে বুঝানো হয়েছে। উমরা 
করতে যাওয়ার সময় রাসূলুল্লাহ সা. তাদেরকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা 
বিভিন্ন অজুহাতে তার সাথী হওয়া থেকে বিরত থাকে । বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় 
যে, এসব লোক ছিলো আসলাম, মুযাইনা, জুহাইনা, গিফার ও আশজা গোত্রসমূহের 
অন্তরভক্ত। 

২১. অর্থাৎ এসব লোক আপনার উমরা যাত্রায় অংশ না নেয়ার যেসব অজুহাত পেশ 
করছে সেসব অজুহাত সত্য নয়। তারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যে 
আবেদন জানাচ্ছে তা-ও আন্তরিক অনুশোচনার ফল নয় ; বরং এসব হলো মৌখিক 
বাহানা মান্র। তারা রাসূলের আবেদনে সাড়া না দিয়ে যে গুনাহ করেছে, তার 
| অনুস্ূতি-ও তাদের নেই। | 





শ. শ. কু. ১২/১২-- পারা ঃ ২৬ 


(88488 ১898 


ূ 059)55০75151060 12 25551151521 ূ 
যদি তিনি তোমাদের কোনো ক্ষতি চান, অথবা তিনি চান তোমাদের কোনো উপকার ? 
না জি পরিপূর্ণভাবে অবহিত২২ ১২. বরং 


320510951015805-50048 
তোমরা তো মনে করেছিলে যে, রাসূল ও মুমিনগণ কখনো তাদের পরিবারবর্গের 
কাছে ফিরে আসবেন না-_কক্ষগো না এবং এটা খুব ভালো লেগেছিলো 
৬ ৬০580%4585455 25০] 1০০9 ৮8৭৬৯ 
তোমাদের অন্তরে এবং তোমরা মনে স্থান দিয়েছো খুব মন্দ ধারণা ; আসলে তোমরা 
হলে অত্যন্ত মন্দ মানসিকতার লোক২৪ | ১৩. আর যে ঈমান আনে না 


১-যদি ; ১1-তিনি চান ; ৮এ-তোমাদের ; (কোনো ক্ষতি ; -অথবা ; 301 
তিনি চান ; (৫৫-তোমাদের ; ৬১০-কোনো উপকার ;:১:বরং ; 0৫-হলেন ; 210 - 
আল্লাহ ; -সে সম্পর্কে যা; ০১1---তোমরা কর ; (+-পরিপূর্ণভাবে অবহিত। 
63 বরং ;*:$ তোমরা তো মনে করেছিলে ; -যে ; [৩ ১) -কখনো 
ফিরে আসবেন না; 1৮-রাসূল ) ও ; ৮৮১১)- মুমিনগণ ; কাছে ; 
৮৮ (৯+০৯)-তাদের পরিবারবর্গের ; (0-কক্ষণো না; /এবং ; 02 -খুব 
ভালো লেগেছিলো ; ৫4১-এটা ; ৫4৮1১ :৮-৫৪১৮+০)-তোমাদের অন্তরে ; 
এবং 7::9-তোমরা মনে স্থল দিয়েছো ০৮-ধারণা ; *৯)-খুব মন্দ ; 5 - 
আসলে ; ৮:$-তোমরা হলে ; (৮-লোক ; (অত্যন্ত মন্দ মানসিকতার । €৩ $- 
আর ; ০-যে ১+% ৮/ঈমান আনে না; , . 

২২. অর্থাৎ আল্লাহ তা'আলার জ্ঞান সর্বব্যাপক। তিনি তোমাদের কাজকর্ম সম্পর্কে 
পরিপূর্ণ জ্ঞান রাখেন। তোমাদের কাজকর্ম অনুসারে তোমরা যদি শান্তি পাওয়ার যোগ্য 
হয়ে যাও, তাহলে তোমাদের জন্য আমি মাগফিরাতের দোয়া করলেও তাতে তোমাদের 
শান্তি মওকুফ হবে না। আর যদি তোমাদের কাজকর্ম শাস্তিযোগ্য না হয় তাহলে আমি 
তোমাদের জন্য মাগফিরাতের দোয়া না করলেও তোমাদের কোনো ক্ষতি হবে না। 
আল্লাহ তাআলা সার্বিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী, তিনি কারো মুখের কথায় 
কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না। আমি তোমাদের মুখে পেশ করা অজুহাত গ্রহণ করে 
নিয়ে তোমাদের জন্য ক্ষমার আবেদন করলেও তাতে তোমাদের কোনো লাভ হবে না। 


| ২৩. অর্থাৎ তোমরা মনে করেছিলে যে, রাসূল ও তার সাথী মুমিনরা মক্কায় উমরা || 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন ৫৯১১ 83188845 


15 পি ভিপি 2 


ৰ ৯১৮) 41:259 7-০010:406-757548 ূ 
আল্লাহর প্রতি এবং তীর রাসূলের প্রতি, তবে আমি অবশ্য এমন কাফিরদের জন্য জহীন্লাম তৈরী 
করে রেখেছি । ১৪. আর আল্লাহর জন্যই নির্ধারিত সার্বভৌমতৃ আসমান 


র্‌ ০০০৬০ ০ পাপ শত ১৩ 59 ৬০৪০ (244 এটি জিরা মিনি 
০৯)1)9541949, প42:০৭55495148 ০৭ 9৯2০2)315 
ও ষরমীনের ; , তিনি যাকে চান ক্ষমা করে দেন এবং যাকে চান শাস্তি দেন, 
আর আল্লাহ হলেন পরম ক্ষমাশীল পরম দয়লুষ*। 


43৬ (401+৯)-আল্লাহর প্রতি ; /-এবং ; 7-১৮১১-১-তার রাসূলের প্রতি; | 
$-৮+০%-)-তবে আমি অবশ্যই ; (১2চ-তৈরী করে রেখেছি ; ৩ ০৮৮৭- (+9 
১১৪+০)- এমন কাফিরদের জন্য ; (+:.জাহান্নাম 1৪) ?-আর ; 41-040019)- 
আল্লাহর জন্যই নির্ধারিত ; &1০-সার্বভৌমতু ; ০৮-/আসমান;.৮ও ; ৮)মা 
-যমীনের ; ; ৮০4-তিনি ক্ষমা করে দেন; -৫১৮)-যাকে ; ১২চান; 5 - 
এব, 9শাত্তি দেন; ১'2০যাকে ; 20৫৫-চান ; 7আর ; -০১-হলেন ; 2101 - 
আল্লাহ ; 9 £-পরম ক্ষমাশীল ; (১৯১-পরম দয়ালু। 


করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে একটা বোকামীর পরিচয় দিচ্ছে, তারা বুঝতে পারছে না 
যে, মক্কায় যাওয়া মানেই নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দেয়া। তারা মক্কা থেকে 
আর জীবিত ফেরত আসতে পারবে না। তোমরা আরও ভেবেছিলে যে, তোমরা তাদের 
সাথে না গিয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়েছো-_নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করতে 
| পেরেছো-_-এসব ভেবে তোমাদের মনে সুখ সুখ অনুভব হচ্ছে। 
২৪. অর্থাৎ তোমরা কোনো ভালো কাজের যোগ্য নও ; তোমরা বিকৃত মন-মানসিকতার 
লোক, তোমাদের উদ্দেশ্য অসৎ তোমরা নিজেরা যেমন ধ্বংসন্মুখ, তেমনি ধ্বংসকারী । 


২৫. অর্থাৎ যারা মুখে মুখে নিজেদেরকে মুসলমান বলে দাবী করে এবং কিছু কিছু 
ধর্মীয় অনুষ্ঠানও পালন করে ; কিন্তু ইসলাম ও মুসলমানদের ওপর বাতিলের পক্ষ 
থেকে কোনো আঘাত আসলে তখন নিজেদের ধন-সম্পদ ও প্রাণ নিয়ে নিরাপদ দূরতে 
থাকতে চায়, আর মনে মনে ভাবে যে, তারা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে, এমন 
লোকদেরকে আল্লাহ তা'আলা বে-ঈমান ও কাফির বলে আখ্যায়িত করেছেন। এরা 
আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসে একনিষ্ঠ নয়। এরা নিজেদের জীবন ও সম্পদের 
ঝুঁকি নিতে রাজী নয়। তবে এদেরকে দুনিয়াতে ইসলাম থেকে খারিজ বলে ঘোষণা 
দেয়ার প্রয়োজন নেই। আখেরাতে আল্লাহ তা'আলা এদের ব্যাপারে ফায়সালা 

| দেবেন। রাসূলুল্লাহ সা.-ও সেসব লোককে ইসলাম থেকে খারিজ বলে ঘোষণা 
805882 র সাথে কাফিরদের মতো আচরণ করেননি । | 





পারা £ ২৬ 


2১85894 ৫৯২১ সূরা আল ফাত্হ 


ৰ ঠিকরে 260] 58519 922007 
১৫. শীত্বই পেছনে থেকে যাওয়া লোকেরা বলবে-_যখন তোমরা গনীমতের মাল সংগ্রহের 
জাত “আমাদেরও অনুমতি দাও, আমরাও তোমাদের সাথে যাবো'২ 

পা তা ন্শটি 5০ পি] পা ডিপটি ৬ দড শটি 
0:5০2106-1646550706%170795705 
_ তারা আল্লাহর ফরমান বদলে দিতে চায়*, আগনি বলে দিন, তোমরা কখনো আমাদের মাথে যেতে পারবে না, 
আল্লাহ আগেই তোমাদের সম্পর্কে এন্সপ বলে দিয়েছেন ;২ 

[ 69১৮$শীঘই বলবে ; 2৮1-%--01-পেছনে থেকে যাওয়া লোকেরা ; গি-যখন ; 
| ৮81401-তোমরা যাবে ; ঞ-জন্য ; ০৮৮৮গনীমতের মাল ; ৬১৮৪ -(+15750) 
৬)-সংগ্রহের জন্য ; ($//১-(+১১১)-আমাদেরকেও অনুমতি দাও ; +৫০০০-৫৮5 | 
র +)-আমরাও তোমাদের সাথে যাবো ; ১৯২৮-তারা চায় ; (5 -বদলে দিতে ; 
৮/৫-ফরমান ; এ11-আল্লাহর ; ')-আপনি বলে দিন ; ৫১2: +1-তোমরা কখনো 
আমাদের সাথে যেতে পারবে না ; ৫:১৫-তোমাদের সম্পর্কে রূপ ; 3-$-বলে 
দিয়েছেন ; £[)-আল্লাহ ; 03 ৮৮আগেই ; 


২৬. অর্থাৎ এরপরও তোমরা যদি নিজেদের সততা ও নিজেদের নিষ্ঠাপূর্ণ ঈমানের 
পরিচয় দিতে পারো, তাহলে আল্লাহ অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময় । তিনি 
তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন এবং তোমাদের জন্য তৈরী শাস্তি থেকে 
তোমাদেরকে রেহাই দেবেন। 


২৭. অর্থাৎ যারা আজ আপনার উমরার বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ সফরে আপনার সাথী 
হতে বিভিন্ন অজুহাতে অস্বীকার করলো, তারাই নিকট ভবিষ্যতে স্বার্থ হাসিলের সম্ভাবনা 
দেখে আপনাদের সাথী হওয়ার বায়না ধরবে। আপনি সেসব স্বার্থ শিকারী 
লোকদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দেবেন যে, তোমাদের এতে কোনো ভাগ বসানোর 
সুযোগ নেই। এসব সম্পদ তাদেরই হক যারা অত্যন্ত দুঃসময় জীবনের ঝুঁকি নিয়ে 
আল্লাহ ও রাসূলের আদর্শকে উর্ধ্বে তুলে ধরেছে। 


শীঘ্বই সেসব স্বার্থ শিকারী লোকদেরকে এগিয়ে আসতে দেখা গেলো । হুদায়বিয়ার 
সন্ধিচুক্তির পর যখন মক্কার কাফিরদের পক্ষ থেকে কোনো বিপদের ঝুঁকি কমে গেলো 
এবং রাসূলুল্লাহ সা. অতি সহজেই খায়বর অভিযানে বিজয়লাভ করলেন, তখন 
সেসব স্বার্থ শিকারী লোকেরা বুঝতে পারলো যে, আশেপাশের ইয়াহুদী অঞ্চলসমূহ 
মুসলমানদের করায়ত্তে চলে আসবে, তখন তারা এগিয়ে এসে বিভিন্ন অভিযানে অংশ 
নিয়ে গনীমতে ভাগ বসানোর সুযোগ খুঁজতে থাকলো, আল্লাহ তাআলা তাদেরকে সে 
| সুযোগ দিতে তার রাসূলকে সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। 





পারা ৪ ২৬ 


ূ 0389১6১1০99 ৮819/444359---3095925 ৰ 
তখন তারা অবশ্যই বলবে, “বরং তোমরা আমাদেরকে হিংসা করছ'-__ আসলে তারা 
সামান্য কিছু ছাড়া বুঝেই না। ১৬ আপনি বলে দিন 
০5০56 49% 4195925 2115০) 
বেদুইনদের মধ্য থেকে পেছনে থেকে যাওয়া লোকদেরকে __ 'অচিরেই তোমাদেরকে 
এমন এক কওমের সাথে (যুদ্ধ করতে) ডাকা হবে, যারা অত্যন্ত শক্তিশালী 


2745-17-45 
ভোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে অথবা তারা মুসলমান হয়ে যাবে, ; ; অতপর তোমরা যদি (ঢা) মেনে নাও, 
ভবে তোমাদেরকে আল্লাহ উত্তম পুরষ্কার দান করবেন; জার যদি তোমরা পৃষ্ট দর্শন কর 


প্ 2 2 


১১৮ ৯-১-৫১:১৮৮-১)-তবে তারা অবশ্যই বলবে ;4-বরং ; 9১. - 
(৮+১১১-৮%)- তোমরা আমাদেরকে হিংসা করছো ; 1৯ :)4আসলে তারা ; 
০++8৭-বুঝেই না ; এ।-ছাড়া ; 9৮-/3-সামান্য কিছু । €৯-আপনি বলে দিন ; 
০৯৫০ (০4৬-++৭)-পেছনে থেকে যাওয়া লোকদেরকে ; ৮শমধ্য থেকে ; 
০িখা- -বেদুইনদের ; 9+০১০.-অচিরেই তোমাদেরকে ডাকা হবে ; ০-সাথে (যুদ্ধ 
করতে) ; +এমন এক কাওমের 7৮ 9 -শক্তিশালী ; ১৬..2-অত্যন্ত ; 
টরার্টির -(-৮১১০৮৪)-তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে ; '/-অথবা ; 
(১2142ার মুসলমান হয়ে যাবে; 53-0৮)-অতপর যি (১৮: -তোমরা 
তা মেনে নাও; ৩ (+০9১)-তবে তোমাদেরকে দান করবেন ; 1) -আল্লাহ; 
(%-পুরস্কার ; ৫.-উত্তম ; /-আর ; -যদি ; (১1::-তোমরা পৃষ্ঠ প্রদর্শন কর ; 
২৮. অর্থাৎ আল্লাহর ফরমান এটাই যে, যারা হুদায়বিয়ার সফরে জীবনের ঝুঁকি 
নিয়ে রাসূলুল্লাহ সা.-এর সাথী হয়েছিলেন এবং রাসূলের হাতে হাত রেখে জানমাল 


কুরবানীর শপথ করেছেন, তারাই খায়বরের গনীমতের অংশীদার ৷ আল্লাহ তা'আলা 
সুরার ১৮ ও ১৯ আয়াতে একথা বলে দিয়েছেন। 


২৯. আল্লাহ তা“আলা রাসূলুল্লাহ সা.-কে হুদায়বিয়া থেকে মদীনায় ফিরে যাওয়ার 
সময়-ই এ নির্দেশ দিচ্ছেন যে, আপনি মদীনায় ফিরে যাওয়ার পর-_আপনার উমরার 
সফরকে মৃত্যুর ঝুঁকিপূর্ণ মনে করে যারা মদীনায় থেকে গিয়েছিলো, সেই পেছনে থেকে 
যাওয়ার লোকেরা যখন আপনার কাছে এসে বিভিন্ন ওযর পেশ করবে এবং খায়বর 





পারা ৫ ২৬ 


88399888858 888 
6-০৮94-29-07-:8408 985 
যেমন ইতোপূর্বে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি 
দেবেন। ১৭. (জিহাদে অংশ না নিলে) অন্ধের জন্য নেই কোনো গুনাহ 


45954959455 6১৭15 4 | 
এবং পংগুর জন্য কোনো গুনাহ নেই, আর নেই কোনো গুনাহ রন ব্যক্তির জন্য ; আর 
যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, তিনি (আল্লাহ) তাকে দাখিল করবেন 


ও ঝা পাপ ০8 ভ্াটি চাপাতি ৮ পাতা হী & ৮৩ ৬৪০ 


6100010০ 4594০/9০ 9 ১৯৭ ১৯০2০১৯৩ ৯ 


এমন জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবহমান রয়েছে নহরসমূহ; আর যে পৃষ্ঠ প্রদর্শন 
করবে, তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। 

০-যেমন ; 7-:1,-তোমরা পৃষ্ঠ প্রদর্শন করেছিলে ;):$ ১৮ ইতিপূর্বে ;4১4- 

(৮৭)-ভিনি তোমাদেরকে শান্তি দেবেন ; ৫০০শাস্তি ; -1-যনত্রণাদায়ক। €১) 

০/- নেই ; ৮]০-জন্য ; ৪৭ অঙ্ধের ; 0-৮-কোনো গুনাহ (জিহাদে অংশ না 


নিলে) ; /-এবং ; এ-নেই ;৫-জন্য ; ৫-1-পংগুর ;৫৮৮-কোনো গুনাহ ;% - 
আর ; এ-নেই ; এজন ১০:০১) ব্যজির ; ; 0কোনো গুনাহ ; ”আর ; 
০ষে ব্যক্তি; ০ -আনুগত্য করবে ; 44 -আল্লাহ ; +ও ; 1৮-০70৮4৯৮০ )-তার ৰ 
রাসূলের ; 41৮4- (১+4-৯-)-তিনি (আল্লাহ) তাকে দাখিল করবেন ; ০ -এমন 
জান্নাতে ; ৬. প্র্শ-প্রবহমান রয়েছে ; (৫৮৪ ৮৫৬+০০৪৯৮)-যার তলদেশ দিয়ে ; 
তি -নহরসমূহ ; ; আর ; ০৮যে ; মে -ৃষ্ঠ প্রদর্শন করবে ; 4১4-0৮৮5০৮ ১ 
তিনি তাকে শাস্তি দেবেন ; (9০-শাস্তি ; (:/-যন্ত্রণাদায়ক। 


অভিযানে ঝুঁকি কম ও গনীমত লাভের সন্তাবনা দেখে আপনার সাথী হতে চাইবে 
তখন আপনি তাদেরকে সুস্পষ্টভাবে বারণ করে দেবেন। 


৩০. অর্থাৎ তারা হয়ত মুসলমান হয়ে যাবে অথবা ইসলামী দেশের অনুগত 
নাগরিক হয়ে যাবে । “ইউসলিমুন' শব্দের মধ্যে দু'টো অর্থই রয়েছে। 


৩১. অর্থাৎ জিহাদে অংশগ্রহণ থেকে শুধুমাত্র উল্লিখিত তিন প্রকার মানুষের যাদের 
প্রকৃতই ওযর রয়েছে, তাদের জন্য বিরত থাকার অবকাশ রয়েছে। এ ছাড়া সুস্থ-সমর্থ, 
আকেল-বালেগ পুরুষের জিহাদ থেকে বিরত থাকার কোনো ছল-ছুতা গ্রহণ করে নেয়া 

॥ যেতে পারে না। এতে করে ইসলামের প্রতি তার নিষ্ঠার প্রমাণ পাওয়া যায় না। সে 





পারা £ ২৬ 


ইসলামী সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে, কিন্তু ইসলামের জন্য জানমাল! 
| তথা কোনো স্বার্থ ত্যাগ করার প্রশ্নে পিছিয়ে থাকবে, এতে তার বিশ্বাস বা ঈমান 7 
প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। 


২য় রুকৃ' (১-১৭ আয়াত)-এর শিক্ষা 


১. মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দানকারী অনেক লোকই মুসলিম সমাজে ছিলো যারা 
রাসূলের সাহচার পেয়েও দীনের জন্য কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলো না। 

২. উল্লেখিত শ্রেণীর মুসলমান রাসূলের সময় যেমন ছিলো, বতর্ানেও আছে এবং ভবিষ্যতেও 
থাকবে । 

৩. এ শ্রেণীর মুসলমানরা ইসলামের দুর্দিনে নিজেদের জান-মাল রক্ষার অভুহাতে ঝুঁকি এড়িয়ে 
চলে, আবার সুদিন দেখলে স্বার্থ-হাসিলের লক্ষ্যে এগিয়ে আসে । 

৪. এ জাতীয় লোকদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তা জালা যদি কারো ক্ষাতি চান, তবে সে 
ক্ষতি থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না । 

৫. এসব লোকের মুখের কথা আর অন্তরের বিশ্বাস এক রকম নয়। এরা অত্যন্ত মন্দ 
মানসিকতার লোক । 

৬. এসব লোক মুখে ঈমানের দাবী যতই করুক না কেনো আল্লাহ তা'আলা তাদের জন্য জাহারামের 
শাতি নিধার্রণ করে রেখেছেন । 

৭, তবে এসব লোক যদি নিজেদের বিশ্বাস ও আচরণে পরিবত্নি আনে এবং অতীতের 
কাধর্কলাপের জন্য ঘাঁটি অরে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু । 

৮. ইসলামের দৃদির্নে যারা নিজেদের জানমালের ঝুঁকি এহণ করে দীনের ওপর অটল অচল 
থাকে, সৃদিনের সুবিধা পাওয়ার অধিকার তাদের-ই থাকবে__এটাই আল্লাহর বিধান । 

৯. দীন কায়েমের সংখামে পেছনে পড়ে থাকা লোকদের তাওবা তখনই এহণযোগা হবে । যখন 
ভবিষ্যতের কাধর্কলাপ দারা তাদের নিষ্ঠার পারিচয় দানে সক্ষম হবে । 

১০. আর যদি ভবিষ্যত সংথামে তাদের ভুমিকা আগের মতো হয়, তবে তাদের জন্য আখিরাতে 
নিধা্রিত শাস্তি বহাল থাকবে । 

১১. দীন কায়েমের সংথামে যথার্থ অক্ষম, অন্ধ, খোঁড়া ও রুগা ব্যক্তির পেছনে পড়ে থাকাতে 
কোনো গুনাহ হবে লা। 

১২. কারা যথার্থ অক্ষম আর কারা তা নয়, তা আল্লাহ ভালো করেই জানেন ; সুতরাং আল্লাহ 
আখিরাতে সঠিক সিদ্ধাভ দেবেন । 

১৩. আল্লাহ ও তীর রাসূলের যথার্থ অনুগত বান্দাহরা জানাতের অধিকারী হবে এবং 
মুখোশধারিরা জাহারামে নিক্ষিও হবে__-এতে কোনো সন্দেহ নেই ॥ 


ঢ 





পারা ঃ ২৬ 


পি শি পাণট ৪ পাতি টি পতি এরপর 


১৮, কিক পল বিচ ৩১ 
বি যা ছিলো 


তাদের নের ডিন তদের রতি নি তাদেরকে 
করলেন নিকটবর্তী বিজয়। ১৯. আর গনীমতের মাল দিলেন 
€৯৮০১ »-্-নিঃসন্দেহে সন্তুষ্ট হয়েছেন ; £1]1-আন্লাহ ; ০০প্রতি ; ০০০৮) - 
মুমিনদের ; -যখন ; ৬৮০০০ (৬+১১৯%)-তারা শপথ গ্রহণ করেছিলো 
আপনার নিকর্ট; ০০৩-নিচে ৮ -:/-গাছের ; ০ ৮৫-৮5-)-তখন তিনি 
| জানতেন ; ০-তা, যা ছিলো ; ৮৮১১ :-৫৯০৬-৪+)-তাদের মনে ; 1৩ - 
| (1১1+-)-অতপর তিনি নাধিল করলেন ; 25. 0-(55.৮01)-্রশান্তি ; ৮৫৮৮০ - 
(০+০)-তাদের ওপর ; /এবং ;4:61-0-১+০)-তাদেরকে দান করলেন ; | 
(-বিজয় ; (-নিকটবর্তী । €9/আর ; ০১০গনীমতের মাল দিলেন ; 
৩২. এ আয়াতে আল্লাহ তা'আলা বাইয়াতে রিদওয়ানে অংশ গ্রহণকারী সাহাবায়ে 
কিরামের প্রতি সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। কারণ সাহাবায়ে কিরাম ঈমানের 
দাবীতে নিজেদের সত্যবাদিতা, আন্তরিকতা ও নিষ্ঠার প্রমাণ পেশ করেছিলেন এ 
বাইয়াত তথা শপথের মাধ্যমে । এ বাইয়াতে অংশগ্রহণকারী সাহাবায়ে কিরামের 
সংখ্যা ছিলো ১৪শ। তারা বলতে গেলে এক রকম নিরক্ত্রই ছিলেন। ইহরামের পোশাক 
পরিহিত সাহাবায়ে কিরামের নিকট একটি করে তরবারী ছাড়া আর কোনো যুদ্ধান্ত্ 
ছিলো না, কেননা তারা যুদ্ধ করতে আসেননি । এমতাবস্থায় তারা জীবন বাজি রেখে 
রাসূলুল্সাহ সা.-এর হাতে শপথ করেছেন। তাদের এ শপথের পেছনে কোনো প্রকার 
লোভ-লালসা বা চাপ ছিলো না। ঈমানের দাবীতে তাদের নিষ্ঠা ও আন্তরিকতা এবং 
রাসূলুল্লাহ সা.-এর প্রতি তাদের বিশ্বস্ততা পূর্ণতার স্তরে পৌছেছিলো। এজন্যই আল্লাহ 
তা'আলা তাদের প্রতি স্বীয় সন্তুষ্টির সনদ দান করেছেন। 


৩৩. এখানে “সাকীনা' দ্বারা সাহাবায়ে কিরামের মনের সেই অবস্থাকে বুঝানো 
| হয়েছে, যে অবস্থায় তারা কোনো প্রকার ভয় বা দ্বিধা-ছন্দ্ ছাড়াই পূর্ণ নিশ্চয়তা | 
| সহকারে জীবনের ঝুঁকি নিয়ে রাসূলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছেন। 





পারা ঃ ২৬ 


লিরিক সূরা আল ফাত্হ 


সং পা পাপা প্পপাহঠ পি পা বিন তা ০০5 পাপ এ পার্ট 8 পটিপটি 2 03 পাতি পি 
| ৪০:21 +/1৮০০০ড০9৯15:254810654993215 8১৭৮ ৰ 
প্রচুর পরিমাণে যা তারা শীঘ্বই পেয়ে যাবে,৩ আর আল্লাহ হলেন পরাক্রমশালী 
প্রজ্ঞাময় । ২০. আল্লাহ তোমাদেরকে বিপুল গনীমতের ওয়াদা দিয়েছেন 
৩219০8-500149-2-8429৯ 1৫056 9620 
: যা তোমরা (শীঘ্রই) লাত করবেন, অতএব তিনি তোমাদের জন্য টাক ত্রাধিত করেছেন” এবং তোমাদের 
বিরুদ্ধ মানুষের হাতকে থামিয়ে দিয়েছেন, আর যাতে ভা হয় 


£৮--পরচুর পরিমাণে ; ($;১-যা তারা শীঘ্রই পেয়ে যাবে ; )-আর ; 3৮৫- 
হলেন ;:4)-আল্লাহ ; (১০-পরাক্রমশালী ; হাজার দরের 
7)-তোমাদেরকে ওয়াদা দিয়েছেন ; 1)-আল্লাহ ২ গনীমতের ; ৮৮৫ - 
বিপুল; (৫54১-0৯+০১৯৪)-তা তোমরা (শীঘ্রই) লাভ করবে ; 0.2--/-(+ 
+-০)-অতএব তিনি ত্বরাৰিত করেছেন ; "$--তোমাদের জন্য ; +-এটাকে ; 9- 
এবং ; -৫-থামিয়ে দিয়েছেন ; হাতকে ; -/-মানুষের ; (:০৫+০০)- 
তোমাদের বিরুদ্ধে ; 7-আর ; 0১£2-যাতে তা হয় ; 


৩৪. ১৮ আয়াতে উল্লিখিত “নিকটবর্তী বিজয়' ছারা খায়বার বিজয় এবং ১৯ আয়াতে 
উল্লিখিত 'প্রচুর গনীমতের মাল' দ্বারা খায়বারে প্রাপ্ত প্রচুর গনীমতের মাল বুঝানো 
হয়েছে। এ গনীমতের মালে আল্লাহ তা'আলা তাদের অধিকার ঘোষণা করেছেন, যারা 
বাইয়াতে রিদওয়ান তথা হুদায়বিয়ায় সংঘটিত শপথ গ্রহণে অংশ গ্রহণ করেছিলেন। 
আল্লাহ তা“আলার সিদ্ধান্ত অনুসারে খায়বারে লব্ধ গনীমতে তারা ছাড়া অন্য কারো 
অধিকার ছিলো না। এজন্যই খায়বার অভিযানে যাওয়ার সময় রাসূলুল্লাহ সা. 
কেবলমাত্র বাইয়াতে রিদওয়ানে অংশ গ্রহণকারীকেই সাথে নিয়েছিলেন। তবে মোট 
গনীমতের এক-পঞ্চমাংশ অথবা বাইয়াতে অংশগ্রহণকারীদের সম্মতিক্রমে কিছু 
অন্যদেরকেও দিয়েছিলেন। 

৩৫. অর্থাৎ শুধুমাত্র খায়বার বিজয় নয়, এর পরেও তোমরা পরপর আরো বিজয় 
লাভ করবে এবং সেই সাথে আরো গনীমত লাভ করবে। 


৩৬. এখানে হুদায়বিয়ার সন্ধিচ্ুক্তির দিকে ইংগীত করা হয়েছে, যা মুসলমানদের 
তাৎক্ষণিকভাবে অর্জিত হয়েছে। আল্লাহ তাআলা যে সন্ধিচুক্তিকে সূরার শুরুতে 
“ফাতহুম মুবীন' বা “সুস্পষ্ট বিজয়' বলে আখ্যায়িত করেছেন। 

৩৭. অর্থাৎ মক্কার কাফিররা তোমাদের চেয়ে বেশী শক্তিশালী থাকা সত্তেও এবং 
তোমাদের ১৪শ যুদ্ধক্ষম পুরন্ষ হুদায়বিয়ায় অবস্থান করার কারণে এক রকম অরক্ষিত 

থাকা সত্তেও তোমাদের ওপর অতর্কিত হামলা করার সাহস শক্ররা করেনি । আল্লাহ-ই | 
তাদের হাতকে থান দিয়েছিলেন 





শ.শ. কু. ১২১৩ পারা ঃ ২৬ 


8৪৪৮/৪০৯৪৪ সূরা আল ফাত্হ 


| রি উট ক তে চট & পাপী তাজ ভিিকুক 


| ৮1995:9৩-6726925:156 | 
দের জন ওটি দার বং (বে লহ ছাদেকে সরস পে পরালিত কলে» 
২১. আর অপরটি যা এখনো ভোমরা করায়ত্ত করতে সক্ষম হওনি। 


৫ ছি. 2:০৩ ৪৯১ পাত 


রা ০স্তত পি পাপ ছিপ 
19 99৫০51-099975৬596106554 ০০1৬৪ 
নিনেহে আল্লাহ তা ঘিরে রেখেছেন আর আল্লাহ নেন সবকিছুর ওপর সবর্িমান। ২২ আর যারা কর 
০০১১৯১০৬৯১১ 
২350312:91794985 09০৯৪ 2%/0%19৮ 
তবে অবশ্যই তারা পেছন ফিরে পালাতো, অতপর তারা না পেতো কোনো বন্ধু আর না 
কোনো সাহায্যকারীঃ১। ২৩. (এটাই) আল্লাহর বিধান যা চলে আসছে 
£া-একটি নিদর্শন স্বরূপ ০:*১-]১-মু'মিনদের জন্য ; )-এবং ;৩১4৫- -(যোতে) 
তোমাদেরকে পরিচালিত করেন ; পথে ; (4---সরল সঠিক পথে । €9% 
আর ; ৬১-অপরটি ; [১১5 শা -তোমরা এখনো করায়ত্ত করতে সক্ষম হওনি ; 
[(৮০৫৮০)-যা ; ৮৮৩-নিঃসন্দেহে ঘিরে রেখেছেন ; 1]-আল্লাহ ; 4 - 
তা; আর ; 0-৫-হলেন ; 441)আল্লাহ ;:9/০-ওপর ; ; 4ু$ন্সব ; একিছুর ; 

(%---সর্বশক্তিমান ৷ হ)+আর ; %-যদি ; 107৮ (5৯450) -তারা তোমাদের 
সাথে যুদ্ধ করতো ; ০১০1-যারা ; (?/-কুফরী করেছেন ; (1৯1-তবে অবশ্যই 
তারা পালাতো ; 9৩১41. পেছন ফিরে ; -অতপর ; ১ পএখ-তারা না পেতো 
(৮/;-কোনো বন্ধু ; আর ; এু-না ; (-০/-কোনো সাহায্যকারী । ৫9. -(এটাই) 
বিধান ; £1-আল্লাহর ; '55-যা ; 15 $-চলে আসছে; 

৩৮, অর্থাৎ মু'মিনরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের ওপর অটল থাকলে এবং 
আল্লাহর ওপর পূর্ণ তাওয়ান্ুল করে সত্যের পক্ষ অবলম্বন করলে আল্লাহ তা'আলা 
তাদেরকে এমন পন্থায় সাহায্য করেন, যা ধারণা করা মানুষের পক্ষে সম্ভব নয়। 
হুদায়বিয়ার সন্ধিকালীন অবস্থা-ই তার সুস্পষ্ট নিদর্শন। 

৩৯. অর্থাৎ আল্লাহর দীন যখন যে পদক্ষেপ দাবী করবে, সেটাই মু'মিনের জন্য 
সরল-সোজা পথ। তোমরা যদি আল্লাহ ও রাসূলের আনুগত্যের ওপর অটল থাক এবং 


আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাও, তোমরা কখনো 
পথন্রষ্ট হবে না। আল্লাহ-ই তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবেন। 


৪০. মুফাস্সিরীনে কিরামদের মতে আল্লাহ তা'আলা এখানে মুমিনদেরকে আরও | 
অনেক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যা এখনো তাদের আওতাধীন নয়। এসব বিজয়ের রর 





পারা ঃ ২৬ 


09৪৬৯১-৬৯ 84৬৬১ 


হে 90721 


আগে থেকে* এবং আপনি কখনো আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না। 
২৪. রি ভি নিন করিত হে রি সরে 


পা নটি শাসিত ও চি চপল চিট পানি ভি চিপ 2 পাত ভি ৪৩০০ পানি পা 1 


৮০0240৫ 25:95489৩195৮8৬ । ৪৯০০৪:0819 


এবং তোমাদের হাত তাদের থেকে মক্কার উপকণ্ঠে-_তাদের ওপর তোমাদেরকে 
১১৪০১৬০১৩১০ 


কত ০2৯ পা তি সিপাছি পা পারি & পা তা সিটিভি ঠে পাপী বিন 


৩০০০০০০19010৯প5545১99ঞচা ০ 
সম্যক দ্রষ্টা। ২৫. উপ 
হারাম থেকে বাধা দিয়েছে এবং (বাধা দিয়েছে) অপেক্ষমান কুরবানীর পশ্তকে 
০-$ ১৮আগে থেকে ; এবং ; -২-? ১-আপনি কখনো পাবেন না ; ২...)- 
বিধানে ; “[/-আল্লাহর ; 9:--:-কোনো পরিবর্তন। €8/আর ; -তিনিই ; 15341 
-সেই সত্তা যিনি ; 4-ফিরিয়ে রেখেছেন ; %--৫৯+৬)-তাদের হাত ; ৫০ 
| -তোমাদের থেকে ; +এবং ;5--৫-+৬-)-তোমাদের হাত ; ৮৮5৫৯ 


৮)-তাদের থেকে ; ০৮৮ (১৮/+০)-উপকষ্ঠে ; 2০মকার ; ১2; ৩পর ; ১1 
৫৮০৪ ))-তোমাদেরকে বিজয়ী করার ; ৮-/-তাদের ওপর ; ৭-আর; 
3৬-হলেন ; 44।-আল্লাহ ; (যা, তার ; 0১1:+/-তোমরা করছো ; (০: -সম্যক 
রষ্টা। €)৮- তারা ; 52-সেসব লোক যারা ; 1/৮:-কুফরী করেছে; /-এবং ; 
চিত -তোমাদেরকে বাধা দিয়েছে ; ১০-থেকে ; -৬...| -মাসজিদে; 
৮০৮-)-হারাম ; /এবং (বোধা দিয়েছে) ; :2১$1-কুরবানীর পশুকে ; ৮9৯৫০ - 
অপেক্ষমান; 


মধ্যে সর্বপ্রথম হলো মক্কা বিজয়। কোনো কোনো তাফসীরবিদের মতে আল্লাহ 
তা'আলা এর দ্বারা শুধুমাত্র মক্কা বিজয়কেই বুঝাতে চেয়েছেন। কিন্তু ভাষার ব্যাপকতা 
হেতু কিয়ামত পর্যস্ত মুসলমানদের যত বিজয় আসবে সবই এ ভবিষ্যদ্বাণীর অন্তর্ভূক্ত 
হতে পারে। 

৪১. অর্থাৎ তোমাদেরকে বাধা দেয়ার পর যদি আল্লাহ তা“আলা যুদ্ধ সংঘটিত হতে 
দিতেন তাহলে কাফিররাই পরাজিত হতো ; কিন্তু তারপরও তিনি যুদ্ধ থেকে 
মুসলমানদেরকে ফিরিয়ে রেখেছেন। যেসব কারণে আল্লাহ যুদ্ধ সংঘটিত হতে দেননি, 





৪১8 8801880৯ 


রণ 72 পাছিভ গু 1 নর্ডগ পারছি পরপর 059 পা পার্পটিব 2০৭ 
তি 2৮22 
| তার যবেহর স্থানে পৌঁছতে ; আর যদি (মন্কায়) না থাকতো এমন মু'মিন পুরুষ 

ও মু"্মিন নারী যাদেরকে তোমরা জানতে না পেরে 


চাদ নি, ০ পা ক কিতা 10৩ ৪৮৪৯৬ জিিরতি এ ভিটি ডি পাপা 
4১৩ 4/10059 5৫555 ৪ ১৯০০৪-১/৫৮০০৬০৯৪:০ ০ 
| তাদেরকে পদদলিত করতে, ফলে না জেনে তাদের কারণে তোমরা ক্ষতির সন্ুখীন হতে 
(এজন্যই যুদ্ধ থামিয়ে দেয়া হয়েছে) যেন আল্লাহ নিজ রহমতে দাখিল করে নেন 
0519০01085250420া টা পি০ 
যাকে চান) যদি তার সরে যেতো, তাহলে যারা তাদের মধ্যে কৃফরী করেছে তাদেরকে অবশ্যই আমি শাস্তি 
দিতাম__যনরাদায়ক শান্ত । ২৬. যখন তারা গোষণ করলো 


€14£ -পৌছতে ; 4-তার যবেহর স্থানে ; আর ; "-যদি ; 4-না থাকতো ; | 
০৩০এমন পুরুষ ; 3৮:১৮ ু'মিন ;3-ও ) %0-নারী ;০-মুমিন 71 
৮৯১-/-৫১+১৮৮০ ৮)-যাদেরকে তোমরা জানতে না পেরে ; (২৮:০5 3-6 


+৯+1৯২)-তাদেরকে তোমরা পদদলিত করতে ; +--$-৫+৯+-৪)-ফলে 
(তোমরা হতে ;$:-(৯+০)-তাদের কারণে ; ৮.৮ক্ষতির সম্মুখীন ;/1০ ০:৮/- 
(৭৮+৮-৮)-না জেনে এজন্যই যুদ্ধ থামিয়ে দেয়া হয়েছে) ; 3১,2-যেন দাখিল 
করে নেন ; 41]-আল্লাহ ; +-2৮. ৮-(০৮৯০০)-নিজ রহমতে ; ১যাকে ; 
চান ; +)-যদি ; [14;5-তারা সরে যেতো ; (১১20-তাহলে অবশ্যই আমি 
শাস্তি দিতাম ; ১/54|-তাদেরকে যারা ; (//-কুফরী করেছে ; +:৮৫৯+০ )- 
তাদের মধ্যে ; ৫5-শাস্তি ; ১-যন্ত্রণাদায়ক । €9-যখন ; 0০+-পোষণ করলো; 

৪২. এখানে 'সুন্নাতুল্লাহ' দ্বারা আল্লাহর রীতি বা বিধান বুঝানো হয়েছে। অর্থাৎ 
যেসব কাফির-মুশরিক ও আল্লাহদ্রোহী শক্তি তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, তিনি || 
অবশ্য সেসব বাতিল শক্তিকে বিপর্যস্ত করে দেবেন। এটাই আল্লাহর রীতি বা বিধান। 

৪৩. অর্থাৎ কাফিররা তোমাদেরকে আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে দেয়নি । 
তোমাদের কুরবানীর পশুকে যবেহর স্থানে নিয়ে যেতেও বাধা দান করেছে__এসব |)' 
কিছুই আল্লাহর দৃষ্টি এড়ায়নি। তারা যথার্থই শাস্তিযোগ্য অপরাধ করেছে। তা সত্ত্বেও 
আল্লাহ তোমাদের কল্যাণের জন্যই তোমাদের হাতকে তাদের থেকে এবং তাদের 
হাতকে তোমাদের থেকে বিরত রেখেছেন। 


| ৪8. হদায়বিয়াতে স্ধিচুক্তির মাধ্যমে যুদ্ধ থেকে বিরত রাখার যে কারণ ছিলো, তা | 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল ফাত্হ 


এস্ং পে ০৯৮ পা্তাকিপ্ণী  ডৈ) কাছ পতি প পি পি, 2 825 ৯১ ৯ এপ পিজি ছন্দ 

4525০401090 2খুত্গা 21950 893405011 

হঠকারিতা তাদের অন্তরে __যারা কুফরী করেছে__অজ্ঞতা যুগের হঠকারিতা*্ৎ, তখন 
আল্লাহ নিজ প্রশান্তি নাধিল করলেন** 


১:০4-তারা যারা ; (৮/-কুফরী করেছে; ৮১ ০৮-৫৮৮৯০০ )-তাদের 
অন্তরে ; £.০.)-হঠকারিতা ; £সহঠকারিতা ; 2৯ 21৯৩]-অজ্ঞতা যুগের ; 093 - 
(1১1+-)-তখন নাধিল করলেন ; -আল্লাহ ; 22 (৮৪-০-নিজ প্রশান্তি; 


এখানে উল্লেখিত হয়েছে। একটি কারণ এই ছিলো যে, মক্কায় এমন অনেক নারী 
পুরুষ ছিলেন যাদের ঈমান গোপন ছিলো। তারা নিজেদের অসহায়ত্রে কারণে 
মদীনায় হিজরত করে যেতে সমর্থ হয়নি। আর মক্কায় কাফিরদের সাথে মদীনাবাসী 
মুহাজির আনসার মু'মিনদের সাথে যুদ্ধ বেধে গেলে মুসলমানরা কাফিরদেরকে পর্যুদস্ত 
করে ছাড়তো। তখন মুসলমানদের অজান্তে মক্কাবাসী অনেক মু*মিন নর-নারী নিহত 
হতো । যার ফলে মুসলমানরা অনুতাপে দগ্ধ হতো, আর কাফিররাও এ বদনাম ছড়ানোর 
সুযোগ পেতো যে, মুসলমানরা নিজেদের দীনী ভাই-বোনদেরকে হত্যা করেছে। 


যুদ্ধ থেকে বিরত রাখার অপর কারণ হলো তখন যুদ্ধ বাধলে রক্তক্ষয়ি সংঘর্ষে 
অনেক মানুষ নিহত হতো। কিন্তু আল্লাহ তা'আলার ইচ্ছা তা ছিলো না। আল্লাহর. 


ইচ্ছা ছিলো, দুই বছরের মধ্যে কাফিরদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে তাদের 
প্রতিরোধ শক্তি নিঃশেষ করে ফেলা, যাতে যথাসময়ে কম রক্তপাতে মক্কা বিজিত হয় 
এবং মক্কার সকল গোত্রই ইসলাম গ্রহণ করে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় 
গ্রহণ করতে পারে । আর দুই বছর পর মক্কা বিজয়ের সময় ঘটনা এমনই ঘটেছিলো । 


৪৫. 'হামিয়্যাতুল জাহেলিয়্যাহ' অর্থ জাহেলী বা অজ্ঞতা যুগের হঠকারিতা বা 
সংকীর্ণতা অর্থাৎ নিজেদের কর্মতৎপরতা তথা মুসলমানদেরকে আল্লাহর ঘর 
তাওয়াফে বাধা প্রদান করা অন্যায় জেনেও অবলীলায় তা করে যাওয়া । আরবের 
তৎকালীন নীতি অনুযায়ী-ও হজ্জ ও উমরার জন্য বায়তুল্লাহর যিয়ারতকারীদেরকে 
বাধা দেয়ার অধিকার কারো নেই। এটা প্রাচীন কাল থেকেই আরবের 
আইন। আর মুসলমানরা সম্পূর্ণ ন্যায় ও সত্যের অনুসারী এবং তারা নিঃসন্দেহে 
শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্যই মক্কায় আসছিলো । এসব কিছু জানা সত্তেও 
কাফিররা মুসলমানদেরকে বাধা দিয়েছিলো । এটা ছিলো তাদের জাহেলী অহমিকা 
রক্ষার গৌড়ামী । কাফিরদের এ মানসিকতাকেই অজ্ঞতা যুগের হঠকারিতা বলে উল্লেখ | 
করা হয়েছে। মক্কার কুরাইশ-কাফির নেতৃবৃন্দের চিন্তা ছিলো, রাসূলুল্লাহ সা. যদি ১৪শ 
সংগী-সাথী নিয়ে মক্কায় প্রবেশ করে তাহলে সারা আরবে আমাদের মর্যাদা ক্ষুণ্ন হবে। 
অপরদিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে। তারা এটাকে কোনোভাবেই || 

॥ মেনে নিতে প্রস্তু ছিলো না। এটাই তাদের অন্তরের সংকীর্ণতা। । 





পারা ঃ ২৬ 


888548888 81888 


০349658)46455505585% 
তার রাসূলের ওপর ও মুমিনদের ওপর এবং তাদেরকে তাকওয়ার বাণীর ওপর সুদৃঢ় 
রাখলেন, আর তারা ছিলো তার অধিক হকদার 
০০০ ০04285062/045 ৩১15 


উতর না আর আল্লাহ হলেন প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। 


০-ওপর ; +-/€৮১+৯০)-তার রাসূলের ; ও ;৮-ওপর ; ০২৮৯] - ঈ 
মুমিনদের ওপর ; +এবং ৮-:/)1-৫৯৯+১))-তাদেরকে সুদৃঢ় রাখলেন ; £ - 
বাণীর ওপর ; ৬, % :)-তাকওয়ার ; আর ; (%৫-তারা ছিলো ;:০1 -অধিক 
হকদার ; -৫৬+৩)-তার ; ও ; ১-৫৬+4৪)-তার যোগ্য ; আর ; ৩৬ - 
হলেন ; 4]-আল্লাহ ; /4৮/+৯)-প্রত্যেক ; ০:প৮বিষয়ে ; ০০ সর্বজ্ঞ। 

৪৬. “সাকীনাতুন' অর্থ প্রশান্তি মনের ধীরস্থির অবস্থা ধৈর্য ও মর্যাদাবোধ যা আল্লাহ 
তা“আলা তীর মু'মিন বান্দাদের অন্তরে এমন এক সময় নাযিল করেন, যখন কোনো 
ভয়ানক আতংকজনক অবস্থা সৃষ্টি হয়, অতপর তারা যেকোনো অবস্থার মুকাবিলার জন্য 
প্রস্তুত হয়ে যায়। এটা তাদের ঈমানে প্রবৃদ্ধি ও বিশ্বাসে দৃঢ়তা দান করে । (নুগাতুল 


কুরআন) 
৩য় রুকৃ*(১৮-২৬ আয়াত)-এর শিক্ষা 

১.বাইয়াতে রিদওয়ানে অংশ এহণকারী সাহাবায়ে কিরামের তি আল্লাহ তা'আলা তার সম্ভু্টির 
সনদ ঘোষণা করেছেন । 

২. সাহাবায়ে কিরামের এ মধার্দা লাভের কারণ ছিলো, তাঁরা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে 
নিজেদের জান-মাল সবর্ক আল্লাহর দীনকে সমু্রত করার জন্য সংকল্লে বন্ধপারিকর হয়েছিলেন । 

ও. সাহাবায়ে কিরামের আদশে অনুথাণিত হয়ে আল্লাহর দীনের জন্য নিজেদের সবর্ষ ত্যাগের 
মানাসিকতা সৃষ্টি করাই মুসলিম উম্মাহর কতর্বয । 

৪. সাহাবায়ে কিরামের আদরের অনুগ্াণিত একদল সৎ ও যোগা মানুষ তরী হলে আল্লাহ 
তাআলা দৃনিয়াতেও আশাতীত বিজয় দান করবেন । 

৫. আমাদের আভারিক ঈমান ও কমে তার যথা ধাতিফলন ঘটলে আল্লাহ তা'আলা বিজয় দান 
করবেন । 

৬. মুসলিম উদ্মাহর বিজয় লাভের যোগ্যতা লাভের পরই আল্লাহ তা'আলা বিজয় দান করবেন এতে 
কোনো খাতিবন্ধকতা সৃষ্টির ক্ষমতা কোনো শক্তির নেই । কারণ আল্লাহ পরাক্রমশালী ত্ঞাময় । 


৭. হুদায়বিয়ার সন্ধিতুক্তির ফলে আল্লাহ তা'আলা মুমিনদের যে বিজয় দান করেছেন, তা | 
| কিয়ামত প্্ভ মুমিনদের জন্য একটি সমূজ্ক্ল নিদশর্ন হয়ে থাকবে । ৃ 





8 ২৬ 


রি ৮. আল্লাহ তা আলা তাঁর রাসূলকে ওহীর মাধ্যমে সরাসরি সাঠিক সিদ্ধাভ এহণের পথে পরঃ দর্তাঁ 
করেছেন । আর তার সার্থক অনুসারি সাহাবায়ে কিরাম । 

৯. দুনিয়ার সকল সংকটে সাহাবায়ে কিরামের অনুসরণে রাসূলের নিদেশি পালনের মধ্যে মানব 
জাতির সাবি কল্যাণ নিহিত । 

১০. সর্বশাকিমান আল্লাহ মুব'মিনদের জন্যই চুড়ান্ত বিজয় নিধার্রণ করে রেখেছেন ; সুতরাং চুড়াভ 
বিজয় হবে মুমিনদের, এতে কোনো সংশয়ের অবকাশ নেই । | 

১১. আল্লাহ তাআলার স্থায়ী রীতি হলো সকল সংকটে মু'মিনদেরকে সাহায্য করা_এ রীতির 
কোনো পরিবতর্ন বা ব্যতিক্রম যেমন অতীতে কখনো দেখা যায়নি, ভবিষ্যতেও কখনো দেখা যাবে 
লা। 

১২. দৃষ্ঠত মুমিনদের সাময়িক বিপধর্য়ও পরিণামে মুমিনদের কল্যাণ ও বিজয়ে রূপাভারিত, 
হয়ে যায় । একটু গভীর চিন্তা করলেই তা সহজেই উপলব্ধি করা যায় । 

১৩, আল্লাহ তা'আলা আমাদের সকল কাজের সম্যক জর্টা, তিনি আমাদের ঈমানের মৌখিক 
দাবী, অভ্তরের নিষ্ঠা এবং কষে সামাউস্য অবশ্যই লক্ষ্য করছেন । | 

১৪. কাফির-মুশরিক ও আলাহদ্োহী সকল শক্তির সকল অন্যায় অপরাধ ও কৃটকৌশল সম্পর্কে 
আল্লাহ সবিশেষ অবহিত । সুতরাং তাদের সকল তৎপরতা অবশ্যই ব্যর্থ হবে । 

১৫.আল্লাহ তা'আলা মুমিনদের জন্য যে অবস্থা সৃষ্টি করেন, তা তাদের কল্যাণেই করেন । 
সৃতরাং আপাত দৃশ্যমান কোনো সংকটও তাদের কল্যাশের সহায়ক । 

১৬. দুনিয়াতে মুমিনদের বতর্মান থাকার কারণে বাতিলের অনুসারীরা কিছুটা অবকাশ লাভ 
করছে, আল্লাহর মু'মিন বান্দার অবতর্থানে বাতিলের অভিতু বিলীন হয়ে যাবে । 

১৭. বাতিলের পক্ষ থেকে মব'মিনদের কল্যাণে কোনো কাজ করার এতিশ্রণতি সত্য বলে বিশ্বাস 
করা যায় না । কারণ তাদের মধ্যে জাহেলী সংকীণর্তা বিদ্যমান । 

১৮. দীন এরতিষ্ঠার সংথামে মু'মিনদের সুদ ঈমান এবং সে অনুসারে আধাণ এচে্টা থাকলে 
আল্লাহ তা'আলা তাদেরকে তাকওয়ার নীতির ওপর মজবৃত রাখেন ॥ 

১৯. কারা আল্লাহকে পাওয়ার যোগ আর কারা যোগ্য নয়, তার যথার্থ জ্ঞান আল্লাহ তা'আলার 
রয়েছে । সৃতরাং দীনের পথে আল্লাহর সাহায্য এাণ্ুরা যথাথহি তার যোগা । 


0 





লি নি পাত ভান পাজি পাছি টিলা তত পা পারা ॥ পর ৃ 
২৭. চিত পরিণত 
করে দেখিয়েছেনৎ৭, তোমরা অবশ্যই মাসজিদে হারামে প্রবেশ করবে” 


পারা পচা নিপা পপর পানি অতি ১চপানিতিতি পাটি শা পাঠেতজ ০১ তলে ॥ 


(585750১০99০: 7591 
নিরাপদে-_-যদি আল্লাহ চান৯ ; (জখন) ভোমরা তোমাদের মাথা মড়াবে এবং চুল ছোট করবে" তখন ূ 
তোমানের কোনো ভয় থাকবে না; অতএব তিনি (আল্লাহ) তা জানেন যা 


€১০:০ ১--নিঃসন্দেহে সত্যে পরিণত করে দেখিয়েছেন ; £4-/-আল্লাহ ; £1১-১- 
(৮+1৯_--১)-তার রাসূলকে ; (1-্বপ্লটি ; ; নি টু 
০৯এ- তোমরা অবশ্যই প্রবেশ করবে ; ১৬.51মাসজিদে ; -০4-হারামে ; ১ 


-যদি ; 20৫-চান ; 11 )-আল্লাহ ; ১১এ-নিরাপদে ; ০২7-৮তিখন) তোমরা 
মুড়াবে ; 1-4১-৫+৮৮-)-তোমাদের মাথা ; /-এবং ; ০:-এ*চুল ছোট 
করবে ; 3৯$৮*৭-(তখন) তোমাদের কোনো ভয় থাকবে না ; প৮৯৫১০+০ )- 
অতএব তিনি (আল্লাহ) জানেন ; -তা, যা; 


৪৭, অর্থাৎ রাসূলুল্লাহ সা.-এর স্বপ্ন সত্য। উমরা না করে ফিরে যাওয়ার কারণে 
মুসলমানদের মনে রাসূলের স্বপ্ন বাস্তবায়ন সম্পর্কে যে জিজ্ঞাসার সৃষ্টি হয়েছিলো 
এখানে তার জবাব দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, আমার 
রাসূলকে আমি যে স্বপ্ন দেখিয়েছি তা পুরোপুরি-ই বাস্তবায়িত হবে-_এতে সন্দেহের | 
কোনো অবকাশ নেই। ৰ 


৪৮. অর্থাৎ আপনি অবশ্য অবশ্যই মাসজিদে হারামে প্রবেশ করবেন। তবে এ বছর 
নয়, পরবর্তী বছর। আর স্বপ্নে তা মাসজিদে হারামে প্রবেশের সময় নির্দিষ্ট করে দেয়া 
ছিলো না। সাহাবায়ে কিরামের প্রবল আগ্হের কারণে রাসূলুল্লাহ সা.-ও তাদের সাথে 
যোগ দিয়ে উমরা করার জন্য সফরে বের হয়েছিলেন। এতে আল্লাহর কুদরতের রহস্য 
নিহিত ছিলো। যা হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে বিকশিত হয়। অতপর ৭ম হিজরীর 
যিলকদ মাসে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণতা লাভ করে। আর এ উমরা-ই “উমরাতুল 

| কাযা" নামে প্রসিদ্ধ হয়ে আছে। 





পারা £ ২৬ 


৮৯১৮ পাপ দি পা ও সা তা পাতা পাপী ৪্পিিপা কপি 


র 4/-)0-)1০400195154১99:250 19৯) 
| তোমরা জান না, তাই তিনি এটা [স্বপুবাস্তব রূপ লাভ) ছাড়াই (তোমাদেরকে) আসন্ন 
বিজয় দান করেছেন?১। ২৮. তিনি সেই সত্তা যিনি তার তার রাসূলকে পাঠিয়েছেন 


(0০524১8694814558এ 215225প% 


(কুরআনের) দিক নির্দেশনা ও তা জীবনবসথ (ইসলাম) সহ যাতে ডিনি (রস) অন্যসব জীবনব্যবস্থার 
| ওপর তাকে (ইসলামকে) বিজয়ী করেন : আর সাক্ষী হিসেবে আল্লাহ-ই যথেষ্টৎ২। 
(০5 "-তোমরা জানো না ; 0. 7-/-১৯+০)-তাই তিনি দান করেছেন 
বে, 4১-এটা ; (০$-বিজয় ; ৮আসন্ন। €৯- 
রাও 3-/-পাঠিয়েছেন ; 24৮--/৮4৯-৯১ )-তার 
রাসূলকে ; ০--১.-65-৮++৯)-দিক নির্দেশনা ও; ১%৯জীবনব্যবস্থা 
(ইসলাম)সহ ; ১)-সত্য ;2৮৫৯৯/-৫+৮$৮)-যাতে তিনি (রাসূল) তাকে 
| ইসলামকে) বিজয়ী করেন ; ০০-ওপর ; ১:১-জীবনব্যবস্থার ; 414-অন্য সব ; 7 
-আর ; ৮-যথেষ্ট ; এ১৮আল্লাহ-ই ; 7:$১-সাক্ষী হিসেবে । 


৪৯. “ইনশাআল্লাহ* অর্থ “যদি আল্লাহ চান'। আল্লাহ তাআলা নিজেই যে 
প্রতিশ্রুতি দিচ্ছেন, তাতে তার নিজের চাওয়ার শর্ত যোগ করার প্রয়োজন থাকে না। 
কিন্তু নিজ রাসূল ও বান্দাদেরকে এ শিক্ষা দেয়ার জন্য এরূপ বলেছেন, যেন তারা 
ভবিষ্যত ইচ্ছা বা সংকল্পের সাথে “ইনশাআল্লাহ' যুক্ত করে। (কুরতুবী) 


মক্কাবাসী কাফিরদের ধারণা ছিলো, আমরা চাইলেই মুসলমানরা উমরা করতে 
পারবে, আমরা উমরা করতে অনুমতি না দিলে কেউ তা করতে পারবে না। তা-ও 
আমরা যখন যাকে উমরা করতে দেবো, তখন সে-ই উমরা করতে পারবে । আল্লাহ 
তাআলা তাদের এ মনোভাবের প্রেক্ষিতেই এখানে “ইনশাআল্লাহ' বলে বুঝাতে 
চেয়েছেন যে, তারা উমরা করতে না দেয়ার কারণেই রাসূল ও তার সাথীরা এ বছর 
উমরা না করে চলে যাচ্ছেন এবং পরবর্তী সময় এসে উমরা করবেন-_ব্যাপার এমন 
নয়। আসল ব্যাপার হলো এটা আমার ইচ্ছা-অনিচ্ছার সাথে সংশ্লিষ্ট । এটা 
মুসলমানদের ইচ্ছা-অনিচ্ছার ওপরও নির্ভরশীল নয়। এ বছর উমরা না করে চলে 
যাওয়া এবং পরবর্তী বছর এসে উমরা করা তাদের ইচ্ছার ওপর নির্ভর করে না এবং 
| এটা তাদের শক্তি-সামর্ঘ্যের আওতাভুক্তও নয়। 


৫০. এ আয়াত থেকে হজ্জ ও উমরা আদায়ের পর মাথা মুড়ানো বা ছুল ছোট করার 
| প্রমাণ পাওয়া যায়। তবে চুল ছোট করার চেয়ে মাথা মুড়ানো উত্তম। যেহেতু আল্লাহ 





22 এ ০02৩ 
- 


২৯. ৪2 , আর যারা তার সাথে আছে, তারা কাফিরদের বিরুদ্ধ 
অত্যন্ত ৫০ পরস্পর নিজেদের মধ্যে দয়াশীলৎ 


১৯ ৮৮ মুহাম্মাদ ; :৯-০রাসূল ; এ1)-আল্লাহর ; 7-আর ; :31|-যারা ; £ 220 
(৮৮)-তার সাথে আছে ; এ-তারা অত্যন্ত কঠোর ; ৮০বিরদ্ধে ; ১:41 - 
কাফিরদের ; 2০ দয়াশীল ; « ৮$::-(৯+০)-পরস্পর নিজেদের মধ্যে ; 


সহীহ বুখারীর হাদীস থেকে জানা যায় যে, পরবর্তী বছর উমরাতুল কাযায় হযরত 
মুয়াবিয়া রা. রাসূলুল্লাহ সা.-এর পবিত্র কেশ কীচি দ্বারা কেটেছিলেন। বিদায় হজ্জে 
রাসূলুল্লাহ সা- মাথা মুড়িয়েছিলেন। (কুরতুবী) 

৫১. অর্থাৎ আল্লাহ তা'আলা চাইলে এ বছরই তোমাদেরকে মাসজিদে হারামে 
প্রবেশ এবং উমরা করিয়ে দিতে পারতেন ; কিন্তু পরবর্তা বছর পর্যস্ত বিলম্বিত করার 
মধ্যে যে কল্যাণ ছিলো, তা তোমরা জানতে না। আল্লাহর ইচ্ছা ছিলো খায়বর বিজয়ের | 

| পর মুসলমানদের শক্তি সামর্থ বৃদ্ধি পাবে। তারা খায়বরে লব্ধ সাজ-সরঞ্জাম সহকারে 
নিশ্চিন্ত ও প্রশান্ত অন্তরে উমরা পালন করতে সক্ষম হবে। 


৫২. অর্থাৎ মুহাম্মাদ সা. যে আল্লাহর রাসূল তার সত্যতার সাক্ষ্য দেয়ার জন্য 


আল্লাহ-ই যথেষ্ট । কাফিরদের তা মানা-নামানায় তার কোনো কিছু এসে যাবে না; 
আর আমার রাসূল আমার পক্ষ থেকে যে সত্য জীবনব্যবস্থা ও দিক নির্দেশনা নিয়ে 
এসেছেন তা অন্য সকল জীবনব্যবস্থার ওপর বিজয়ী হবেই তাকে পাঠানোর উদ্দেশ্য 
এটাই। এখানে সে দিকেই ইংগীত করা হয়েছে, যখন হুদায়বিয়ার সন্ধিচুক্তি লেখার 
সময় “মুহাম্মাদুর রাসূলুল্লাহ' কথাটির মধ্যে “রাসূলুল্লাহ' কথাটি কাফিররা মেনে নিতে 
রাজী হচ্ছিলো না, তখন রাসূলুল্লাহ সা. নিজ হাতে উল্লিখিত শব্দ মুছে দিয়েছিলেন 
৫৩. এখানে সাহাবায়ে কিরামের গুণ-বৈশিষ্ট্য উল্লেখ করে পরবর্তী মুসলমানদেরকে 
তাঁদের অনুসরণের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। কারণ সাহাবায়ে কিরাম-ই হলেন 
আখেরী নবী এবং আখেরী কিতাব আল কুরআনের সার্থক অনুসারী । এ পর্যায়ে তাদের 
সর্বপ্রথম গুণাবলী হিসেবে উল্লেখ করা হয়েছে যে, তারা কাফিরদের মুকাবিলায় 
অত্যন্ত কঠোর । তারা দীন-ইসলামের জন্য তাদের বংশগত সম্পর্ক বিসর্জন দিয়েছেন। 
হুদায়বিয়ার ঘটনায় তার পরিচয় বিশেষভাবে পরিক্ষুট হয়ে উঠেছে। 


৫৪. তাদের দ্বিতীয় গুণ হলো, তারা পরস্পরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল । তাদের 
দীনী ভাইদের জন্য তাদের আত্মত্যাগের নুমনা সর্বকালের জন্য সমুজ্জবল নমুনা । 
মুহাজির ও আনসারদের মধ্যে যখন ভ্রাতৃত্ বন্ধন প্রতিষ্ঠিত হয়, তখন তাদের 
অতুলনীয় ত্যাগ ও কুরবানীর প্রমাণ পাওয়া যায়। আনসাররা মুহাজিরদের দীনী | 
| ভাইদেরকে তাদের সহায়-সম্পদের সবকিছুতেই অংশদার হিসেবে গ্রহণ করে নেয়। ॥ 





পারা ঃ ২৬ 


০ পা প৯ ৮৬ পত পদ পুল এসিড ।পত ০ ০০ ুধ 
মি তাদেরকে দেখতে পরে কন) রুকৃকারী হিসেবে তন তারা তালাশ করছে 
১৬১০১১০১০১৬ তাদের চিহ্ত__ 
এর ০ এটাই তাদের দর্টাত তাওয়াতে ? 
১১ 
জ্বি জ্জতা ৫ ধ্ নি 
হলো, পরে তা শক্ত হয়ে উঠলো, তারপর মোটা হয়ে উঠলো 


৮৮-৫*৬-)-তুমি তাদেরকে দেখতে পাবে ; (কখনো) রুকৃ"কারী হিসেবে; 
-+--(কখনো) সিজদাকারী হিসেবে ; ; ০১৯৮৫-তারা তালাশ করছে ; 9:০৫-অনুগ্হ ; 

০০পক্ষ থেকে ; ; 4৭। আল্লাহর ; ১23) 0৯৮১ (তার) সন্তুষ্টি ; ১০৮৮০ 
ৰ ৯)- “তাদের চি 4৯৮ ৬" (৯৯৮৯৯২৬ট- -তাদের চেহারায় থাকবে ; ০ ০ 


-প্রভাব ; ১+-/-সিজদার ; 41১এটাই ; ৮4:--(. ৯+):-)-তাদের দৃষ্টান্ত ; 
7০১৭ ৮৫০০৯+০+)-তাওরাতে উেল্লেখিত হয়েছে) ; /-আর ;414--(+4 
৮৯)- -তাদের ৃষ্টাস্ত হলো; ৮৭০১ ০-044৮0০)- -ইনজিলে ; £০০৫-(এ 
৮১)-যেমন একটি শস্যক্ষেত ; ৮ -বের হলো ; £০১-৫১+৬)-তার অংকুর ; 
£)-+১)+-)-পরে তা শক্ত হয়ে উঠলো ; 190 2*-0-.+- )-তারপর 
মোটা হয়ে উঠলো ; 


তাদের শক্রতা ও বন্ধুত্ব এবং ঘৃণা ও ভালোবাসা সবই আল্লাহ ও তার রাসূলের 
আদর্শের খাতিরে ছিলো । আর এটাই হলো-_ ঈমানের সর্বোচ্চ স্তর । 


৫৫. অর্থাৎ তাদের চেহারায় সিজদা তথা নামাযের কারণে একটা ওজ্জবল্য দৃষ্টিগোচর 
হয়। এর দ্বারা কপালে সিজদার কাল দাগ বুঝানো হয়নি। এর দ্বারা তাকওয়া, বিনয়, 
নম্রতা এবং পরিচ্ছন্ন নৈতিক চরিত্রের প্রভাবে মানুষের চেহারায় যে আভা ফুটে ওঠে 
তা-ই বুঝানো হয়েছে। আর এটা বিশেষভাবে রাতের নামাযের ফলে চেহারায় 
পরিলক্ষিত হয়। সিহাহ সিত্তার অন্তরভূক্ত বিখ্যাত হাদীস গ্রন্থের এক বর্ণনায় আছে 
যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন__“ষে ব্যক্তি রাত্রে বেশী নামায পড়ে দিনের 
বেলায় তার চেহারা সুন্দর আলোকোজ্জ্বল হয়।” 

৫৬. অর্থাৎ সাহাবায়ে কিরামের গুণ-বৈশিষ্ট্য কেমন হবে সে সম্পর্কে তাওরাতের মূল 
[কিতাবে কি ছিলো তা আমাদের জানার কোনো উপায় নেই। তবে বাইবেলের বিকৃত এ 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল ফাত্হ 
৮৮৮৮৮ ?+20 2155 ১1৩ 1৮ ০ 
(21625030126 26) ০৯০৫357৫০৮1 
এবং নিজ কাধের ওপর সোজা হে দীড়ানে, যা চাষীদেরকে খুশী করে, যাতে করে 
টি টা 
১৮৮%৮-১9৯৮5৮-৭1৮591০ী 
তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও 

| মহা পুরঙ্কার ।৫৯ 

৬৯:৩-৫৪৯৭৮-৪)-এবং সোজা হয়ে দীড়ালো ;:,৮০-ওপর ; 3৮ (৮+৩১)-নিজ 
কাণ্ডের ; ৮এ-যা খুশী করে ; €০/-চাষীদেরকে ; ৮:০:-যাতে করে তিনি জালা 
সৃষ্টি করেন ; 4-৫৯+৯)-তার ছারা ; 2-4--কাফিরদের মনে ; ০৮5, -ওয়াদা 
দিয়েছেন ; £1/আল্লাহ ; :51-তাদেরকে যারা ; [ঈমান এনেছে ; -এবং ; 
1৮ করেছে ; ০০-]-সৎকাজ ; ৮4৮তাদের জন্য রয়েছে ; £৮৮ক্ষমা ; 5-ও 
(2া-পুরস্কার ; ০৮০মহা। 

যে সংক্করণ বর্তমানে পাওয়া যায় তাতে শেষ নবীর আগমন সম্পর্কে আলোচনা করতে 


গিয়ে তার সংগী-সাথীদের পবিত্র মানুষদের কথাটি উল্লিখিত হয়েছে। এ ছাড়া 
সাহাবায়ে কিরামের আর কোনো গুণের উল্লেখ বর্তমান বাইবেলে পাওয়া যায় না। 


৫৭. অর্থাৎ ইন্জীলেও সাহাবায়ে কিরামের সম্পর্কে বর্ণিত আছে যে, শুরদতে তাদের 
সংখ্যা হবে একেবারে কম, তারপর তাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে এবং শক্তি অর্জিত 
হবে। ছমাম বগভী রহ.) 

হযরত কাতাদাহ রহ. বলেন- _সাহাবায়ে কিরামের উদাহরণ ইন্জীলে উল্লিখিত 
হয়েছে যে, এমন এক জাতির আবির্ভাব হবে, যারা চারাগাছের মতোই ক্রমে ক্রমে 
বেড়ে উঠবে, তারা সৎকাজের আদেশ ও অসৎ কাজে বাধা দান করবে । (মাযহারী) 


বর্তমান বাইবেল যা অনেক পরিবতীতি সংস্করণ তাতেও হযরত ঈসা আ.-এর এক 
বন্তৃতায় কুরআন মাজীদে উল্লিখিত উদাহরণ উল্লিখিত হয়েছে। 

৫৮. অর্থাৎ সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা কুরআন মাজীদে উল্লিখিত গুণে 
গুণান্বিত করেছেন এবং তাদেরকে দুর্বলতার পর সবলতা দান করেছেন, তাদের 
সংখ্যাল্পতার পর সংখ্যাধিক্য দান করেছেন। যাতে এগুলো দেখে কাফিরদের মনে জ্বালা 
সৃষ্টি হয় এবং তারা হিংসার আগুনে জবলে-পুড়ে মরে। 


৫৯. এখানে সাহাবায়ে কিরাম সম্পর্কে আল্লাহ ক্ষমা ও মহাপুরক্কারের ওয়াদা দিয়েছেন। | 
| 'যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, দ্বারা সাহাবায়ে কিরামকে বুঝানো হয়েছে।,| 





ও আমলের দিক দিয়ে যারা সাহাবায়ে কিরামের অনুসরণ করবে, তাদের জন 
॥ আল্লাহর এ ওয়াদা প্রযোজ্য। 


৪র্থ রুকৃ'(২৭-২৯ আয়াত)-এর শিক্ষা | 
| ১. নবী-রাসূলদের হপ্রুও ওহী । সুতরাং রাসূলুল্লাহ সা.-এর ক্র নিছক হী ছিলো না। যা 
পরবতাঁ বছর-ই বাস্তব রূপ লাভ করেছিলো ॥ 

২. আল্লাহ তা “আলা যা চান, তা-ই দুনিয়াতে ঘটে * দুনিয়ার মানুষের চাওয়া আল্লাহর চাওয়া না | 
চাওয়ার সাথে শতর্যুক্ত / 

৩. দ্বনিয়াতে সংঘটিত কোনো ঘটনা বা দুর্ঘটনা সাধারণ দৃষ্টিকোণ থেকে মুসলমানদের জন্য 
স্ষাতিকর বিবেচিত হলেও পরিণামে তা কল্যাণকর বলেই সাব্যস্ত হয় । ত্য, সাহস ও আল্লাহ্‌র 
ওপর পুর্ণ তাওয়ান্ধুলের মাধ্যমেই সকল এাতিকুল পারাহ্থরিতির মুকাবেলা করাই মবগমিনের বোশিষ্টা । 

৪. আল্লাহ তা'আলা তাঁর রাসূলকে সঠিক দিক-নিদেশিনা ও সত্য জীবনব্যবস্থা সহকারে 
দুনিয়াতে পাঠিয়েছেন এতে কোনো সন্দেহ করার অবকাশ নেই ॥ 

৫. আল্লাহ এদত সত্য জীবনব্যবস্থাকে অন্য সকল জীবনব্যবস্থার ওপর বিজয়ী ব্যবস্থা হিসেবে 
প্রতিষ্ঠিত করাই ছিলো রাসূলের মূল দায়িত্ব । তিনি তীর দায়িতু যথাযথভাবে পালন করেছেন । 

৬. রাসূলের তিরোধানের পর খিলাফতে রাশেদার ত্রিশ বছর সেই সত্য জীবনব্যবস্থা বিজয়ী 
আদর্শ হিসেবে এতিষ্টিত ছিলো । পরবতীর্চালে সেই সত্য জীবনব্যবস্থাকে এতিষ্ঠিত করার দায়িত্ব 
স্বসলিম উম্মাহর ওপর এসে পড়ে । 

৭. সেই সত্য জীবনব্যবস্থাকে গ্ুনরায় বিজয়ী আদর্শ হিসেবে এতিষ্টিত করার সংখাম করে 
যাওয়া মুসলিম উদ্ার এম ও এধান কাজ । 

৮. মুহাম্মাদ সা. আলাহর রাসূল__ আল্লাহ নিজেই যেহেতু তার সাক্ষী ; সৃতরাং তা কেউ মানৃক 
আর না মানুক তাতে কিছু এসে যায় না । 

৯. রাসূলুল্লাহ সা.-এর সাহাবায়ে কিরামের যে বৈশিষ্ট্য উলিখিত হয়েছে, তা-ই একৃত মু'মিনের 
বৈশিষ্ট হওয়া উচিত । অতএব আমাদেরকে উল্লিখিত বৈশিঈ) অজর্নের জন্য সাহাবায়ে কিরামকে 
আদর্শ মেনে নিয়ে এগিয়ে যেতে হবে / 

১০. বাতিল শক্তির রতি আমাদেরকে হতে হবে আপোষহীন ॥ আর আমাদের মধ্যকার 
পারস্পরিক সম্পর্ক হবে অত্যভ রহমদীল । 

১১. সাহাবায়ে কিরামের আদশে অনুাণিত মুমিনের চেহারায় সিজদা তথা নামাযের এভাব 
পারিলক্ষিত হবে অথাৎ তাকওয়া তথা আল্লাহর ভয়, বিনয়-নঘ্রতা এবং উন্নীত নৈতিক চরিত্রের 
ভাব ফুটে উঠবে । তাওরাত ও ইন্জীল আসমানী কিতাব দৃ'টোতেও রাসূলের সাহাবাদের পরিচয় 
দিতে গিয়ে উক্ত বৈশি্টই উল্লিখিত হয়েছে । 

১২. ইনৃজীলে সাহাবায়ে কিরামের উদাহরণ দিতে গিয়ে পথম দিকে তাদের সংখ্যাল্লতা এবং 
: ক্রমাঘয়ে তাদের সংঘ্যা বৃদ্ধির কথা বুঝানো হয়েছে । মুমিনদের চরিব্র-বৈশিষ্টও এমন হবে যে, 
তাদের সংখ্যা ক্রমাঘয়ে বাড়বে তে কমবে না। 

১৩. উল্লিখিত বৈশিষ্ট্যের মু'মিনদের জন্যই আল্লাহ তা'আলা ক্ষমা ও মহাপুরফারের ওয়াদা 


জর. 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হুজুরাত 


লামমককন্নপ 
ুজুরাত' শব্দটি হুজুরাতুন শব্দের বহুবচন । এর অর্থ কক্ষ, ঘরের চার দেয়াল ঘেরা | 
স্থান। সূরার ৪র্থ আয়াতে এ শব্দটি উল্লেখিত হয়েছে এবং তা দ্বারাই সূরার নামকরণ 
করা হয়েছে। 


সলাহিল্েক্স সম্কসকাব্ল 

মুফাস্সিরীনে কিরামের মতে এবং সূরায় আলোচিত বিভিন্ন বিষয়ের সমর্থন 
অনুসারে সূরাতে নির্দেশিত হুকুম-আহকামের ভিত্তিতে এটা সুস্পষ্ট হয়ে উঠে যে, 
সূরার অধিকাংশ আয়াত-ই মাদানী যুগের শেষ পর্যায়ে নাযিল হয়েছে। সূরার ৪র্থ 
আয়াতে বর্ণিত বনী তামীম গোত্রের প্রতিনিধি দলের আগমনের ঘটনাটি ৯ম হিজরী 
সনে সংঘটিত হয়েছে। ৬ষ্ঠ আয়াতটিও ওয়ালীদ ইবনে উকবা সম্পর্কে নাযিল হয়েছে, 
এ দু'টো বিষয় সম্পর্কে সমস্ত সীরাত গ্রন্থ ও হাদীসের বর্ণনায় একমত্য রয়েছে । এতে 
করে এ সূরার বিভিন্ন আয়াতের নাঘিলের সময়কাল মাদানী যুগের শেষ পর্যায়ে 
হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 


আলোচ্য বিষক্স 

সূরার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- 

মুসলমানদেরকে উত্তম জাতি হিসেবে আত্মসংশোধন, শিষ্টাচার ও সামাজিক উত্তম 
আচার-আচরণ শিক্ষাদান করা। এ পর্যায়ে প্রথমত আল্লাহ ও তীর রাসূলের ব্যাপারে 
আবশ্যকীয় শিষ্টাচার সম্পর্কিত নিয়ম-কানুন শিক্ষা দেয়া হয়েছে। অতপর কোনো দিক 
থেকে প্রাপ্ত খবরের নির্ভরযোগ্যতা যীচাই না করে সে অনুসারে কোনো সিদ্ধান্ত গ্রহণ 
করতে বারণ করা হয়েছে। 


এরপর মুসলমানদের দুটো দলের মধ্যে যদি কোনো মতপার্থক্য বা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি 
হয় তখন অন্য মুসলমানদের করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। 
সামাজিক বিপর্যয় সৃষ্টিকারী আচার-আচরণকে নিষিদ্ধ করা হয়েছে__যেমন 
পারস্পরিক ঠাট্টা-বিদ্ধূপ, দুর্নাম রটনা করা একে অপরকে উপহাস করা, নাম বিকৃত 
করে ডাকা, পারস্পরিক খারাপ ধারণা পোষণ করা, অন্যের গোপনীয়তা খুঁজে বের 
করার চেষ্টা করা এবং এসব কথা প্রচার করে বেড়ানো ইত্যাদি। আল্লাহ তা'আলা 
এসবকে নাম উল্লেখ করে করে নিষিদ্ধ করে দিয়েছেন। 


বংশগত ও গোত্রীয় দ্ন্ব-সংঘাত সর্বযুগেই বিশ্বময় যে বৈষম্য ও হানাহানীর জন্ম | 
দেয় এবং প্রত্যেক জাতিগোষ্ঠী নিজেদেরকে অন্যদের চেয়ে উত্ততার মনোভাব পোষণ 





শব্দে শব্দে আল কুরআন ১১১ সূরা আল হুজুরাত 


ছিরে আল্লাহ তাআলা এ সূরায় তারও মূলোচ্ছেদ করে বলে দিয়েছেন যে, সব মানুষস্যী 

একই উৎস থেকে সৃষ্টি । শুধুমাত্র পারস্পরিক পরিচিতির জন্যই মানুষকে বিভিন্ন জাতি 
গোষ্ঠীতে বিভক্ত করে দেয়া হয়েছে। মানুষ হিসেবে অন্য মানুষের ওপর গর্ব-অহংকার 
করার কোনো বৈধতা নেই। তবে আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্রে মাপকাঠি হলো 
আল্লাহভীতি । 


অবশেষে আল্লাহ তাআলা আন্তরিক ঈমান ছাড়া বাহ্যিকভাবে ইসলামের কিছু কিছু 
বিধান পালন করা যে তার নিকট গ্রহণযোগ্য নয় তা উল্লেখ করেছেন। ঈমান ও 
ইসলামের মধ্যে পারিভাষিক কোনো পার্থক্য নেই। শরয়ী পরিভাষায় আল্লাহর একত্‌ 
-ও তার রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। অপরদিকে বাহ্যিক 
কাজকর্মে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে ইসলাম বলা হয়। কিন্তু শরীয়তে তথা 
ইসলামী আইনে ঈমান বা অন্তরের বিশ্বাস ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ না 
তার অঙ্গ-প্রত্যঙ্গ ও কর্ম-তৎপরতায় তা প্রতিফলিত হবে। তেমনিভাবে ইসলাম বাহ্যিক 
কর্মের নাম হলেও তা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না অন্তরের বিশ্বাস 
তার সাথে জড়িত হবে । আর অন্তরের বিশ্বাস ছাড়া বাহ্যিক কাজকর্ম হবে মুনাফিকী । 
আর মুনাফিকরা দুনিয়াতে মুসলিম সমাজে মুসলিম হিসেবে গণ্য হলেও আল্লাহর 
নিকট মুসলিম হিসেবে গণ্য হতে পারে না। 


2 





পারা ৪ ২৬ 


৯ পার্পা ৬ পা নিপা নিট এপি পানি স্পা] পান 
হেড 40504 ০৮199 হিদাকা হে 


১. হে যারা ঈমান এনেছো, তোমরা (কোনো বিষয়ে) আল্লাহ ও তার রাসূলের 
সামনে নী হয়ো সা _ 


)-ার রাসূলের; 


১. অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের নির্দেশের প্রতি কোনো ভ্রক্ষেপ না করে নিজেদের 
ব্যাপারসমূহে নিজেরাই অগ্রগামী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সে অনুসারে কাজ করা 
কোনো মু"মিনের জন্য বৈধ নয়। 


যারা আল্লাহকে নিজেদের প্রতিপালক এবং তার রাসূলকে নিজেদের পথপ্রদর্শক 


হিসেবে মেনে নিয়েছে, তারা মতামত ও সিদ্ধান্তের ব্যাপারে নিজেদেরকে স্বাধীন মনে 
করতে পারে না। এ বিধান শুধুমাত্র তাদের ব্যক্তিগত ব্যাপারসমূহে সীমাবদ্ধ নয় ; 
বরং পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ব্যাপারে প্রযোজ্য । 


এ ব্যাপারে একটি সহীহ হাদীস থেকেও এর ব্যাখ্যা পাওয়া যায়। রাসূলুল্লাহ সা. 
যখন হযরত মুয়ায ইবনে জাবালকে ইয়ামনের বিচারক করে পাঠাচ্ছিলেন তখন তিনি 
তাকে জিজ্ঞেস করেছিলেন যে, “তুমি কিসের ভিত্তিতে সেখানে ফায়সালা করবে ।” 
জবাবে তিনি বললেন, “আল্লাহর কিতাবের ভিত্তিতে” । রাসূলুন্াহ সা. আবার প্রশ্ন 
করলেন, “কোনো বিষয়ে যদি কিতাবৃল্লাহর মধ্যে কোনো নির্দেশ না পাওয়া যায়, 
তাহলে কিসের সাহায্য নেবে ?” তখন মুয়ায রা. জবাব দিয়েছিলেন, “তখন 
আল্লাহর রাসূলের সাহায্য নেবো ।” রাসূলুল্লাহ জানতে চাইলেন, “যদি সেখানেও 
কোনো নির্দেশ না পাওয়া যায়, তাহলে কি করবে ?” তখন তিনি জবাব দিলেন, | 
তাহলে আমি নিজে (কুরআন ও সুন্নাহর ভিত্তিতে) ইজতিহাদ করবো ।” একথা শুনে | 
রাসূলুল্লাহ সা. মুয়ায রা.-এর বুকের ওপর হাত রেখে আল্লাহর শোকর আদায় 
করলেন। তারপর বললেন যে, “সেই মহান আল্লাহর শোকর আদায় করছি যিনি তাঁর | 
রাসূলের প্রতিনিধিকে এমন উপায় অবলম্বন করার তাওফীক দিয়েছেন যা আল্লাহর 
নিজের ও তার রাসূলের পছন্দনীয়। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের 
পছন্দনীয় পথ ও পন্থা হলো নিজের ইজতিহাদের চেয়ে আল্লাহর কিতাব ও রাসূলের 
। সুন্নাতকে অগ্রাধিকার দেয়া । আর হিদায়াত তথা সঠিক পথ লাভের জন্য সর্বপ্রথম | 





পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন ১৩১ সূরা আল হুজুরাত 








(19354150591069225-0915019595 





এবং আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা সর্বজ্ঞ । ২. হে যারা 
| ঈমান এনেছো, তোমরা উঁচু করো না 





৩০950419৯89 1 ৮৮৮০১৮১৮| 
তোমাদের কষ্ঠস্বরকে নবীর কষ্ঠস্বরের ওপর এবং তার সাথে কথা বলার সময় এমন 
উচ্চ আওয়াজে বলো না তোমাদের একের উচু আওয়াজের মতো 







পাসিতিটিপা পাচ ড পা ৯িপটি৩ট ডি পা পা ৯১০টি জিপ 8 ৩টিপঠি পাতি তি পপি 8 পি & ও মা 
92৯2 52710149৯:০১--1941৮25-3০1০2 
অপরের সাথেও ; যেন তোমাদের আমল বা কর্মফল ধ্বংস হয়ে না যায় অথচ তোমরা 
(তা) জানতেই পারবে নাঃ । ৩. নিশ্চয়ই যারা নিচু রাখে 
এবং ; 1৯-তোমরা ভয় করো ; 4/-আল্লাহকে ; ঠ-নিশ্চয়ই ; 4/-আল্লাহ ; 
৮৮ সর্বশ্বোতা 74০ সর্বজ্ঞ ।325হে ;32440-যারা ; (9এ-ঈমান এনেছো ; 
| 1৯$,৭-তোমরা উচু করো না ;-4৮:4-0৮+1৯)-তোমাদের কণ্ঠম্বরকে ; 
| ৮$-ওপর ; ০: কণ্তিঙ্বরের ; :৮:]-নবীর ; -এবং ; [৮4-৮৫৭-এমন উচ্চ 
| আওয়াজে বলো না ;?1-তীর সাথে; ১ $)৬-61১১+-)-কথা বলার সময় ; 
০৫-(০$৯5)-উচু আওয়াজের মতো ;7৫--4-৫৯০০৯)-তোমাদের একের ; 
০/-(০০৫০)-অপরের সাথে ; 1-যেন না ; ধ্বংস হয়ে যায় ; ৫0৮ - 
৮+-৪)-তোমাদের আমল বা কর্মফল ; /আর 7-তোমরা ; 05:55 - 
(তা) জানতেই পারবে না।ও ?/- নিশ্চয়ই ; 2531-যারা ; 2,45-নিচু রাখে ; 
উল্লিখিত দুটো উৎসের দিকেই একজন মু'মিনকে ফিরে যেতে হবে, সে সমাজে যে 
স্তরেই অবস্থান করুক না কেনো। কিয়াস ও ইজতিহাদ এমন কি সমগ্র মুসলিম 


উম্মাহর ইজমা তথা এঁকমত্য-ও আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের বিপরীত কোনো 
সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। 

২. অর্থাৎ তোমাদের সব কথা আল্লাহ শোনেন এবং তোমাদের গোপন ও প্রকাশ্য 
মনোভাব সম্পর্কেও তিনি সবই জানেন, অতএব স্বেচ্ছাচারী হয়ে তোমরা বেঁচে যেতে 
পারবে না। 

৩. আল্লাহর রাসূলের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে এ আয়াতে সেই আদব- 
কায়দা-ই মু'মিনদেরকে শিক্ষা দেয়া হয়েছে। মুমিনরা যেন তাদের সমকক্ষদের সাথে | 
| যে কণ্ঠস্বরে কথাবার্তা বলে থাকে, আল্লাহর রাসূলের সাথেও তেমন উচ্চস্বরে কথাবার্তা 

























শ. শ. কু. ১২/১৫-__ পারা ঃ ২৬ 


88১8৯088888 সূরা আল হুজুরাত 


রী 1705. দপানিপট-2 ৬৮ তা পা পানি পাঁচ পাঁছি | নিট -*দ 
| গৈ ০9 2/10০21001 14/941992)655 ৮৯71০০ | 
তাদের কন্ঠস্বর আল্লাহর রাসূলের সামনে, ওরাই তারা যাদের অন্তরকে আল্লাহ 
তাকওয়ার জন্য যাচাই করে নিয়েছেন ; 


৮49--৫৯০1৯৮)-তাদের কণ্ঠস্বর ; 2:-সামনে ; 4৯ -১-রাসূলের ; এ] 
আল্লাহর; 9 ওরাই ;2:30-তারা ১27: ধীচাই করে নিয়েছেন; 4)-আল্লাহ; 
*4:$৫-১+১৪)-যাদের অন্তরকে ; ৬১৭-(৯+।০)-তাকওয়ার জন্য ; | 


কারো কারো অভিমত নবীদের উত্তরাধিকারী হকপন্থী ওলামা-মাশায়েখদের সাথে 
কথাবার্তা বলার সময়ও এদিকে নজর রাখা আবশ্যক । একটি ঘটনায় একথার সমর্থন 
পাওয়া যায়। একদা রাসূলুল্লাহ সা. হযরত আবু দারদা রা.-কে হযরত আবু বকর রা.- 
এর আগে চলতে দেখে সতর্ক করলেন এবং বললেন, “তুমি এমন ব্যক্তির অগে চল, 
যিনি ইহকাল ও পরকালে তোমার থেকে শ্রেষ্ঠ ?” তিনি আরো বলেন, “দুনিয়াতে 
এমন কোনো ব্যক্তির ওপর সূৃযোদিয় ও সূর্যাস্ত হয়নি, যে নবীদের পর হযরত আবু 
বকর রা. থেকে শ্রেষ্ঠ ।”(রুতুল বায়ান) 

অতএব ওলামায়ে কিরাম বলেন যে, উস্তাদ ও দীনী পথ প্রদর্শক ব্যক্তিদের সাথে 
একই আদব ও শিষ্টাচারের সাথে কথাবার্তা বলা ও আচরণ করা উচিত। 

৪. অর্থাৎ রাসূলের কণ্ঠস্বর থেকে নিজেদের কণ্ঠস্বর উচু করা দ্বারা নিজেদের অজান্তেই 
জীবনের সমস্ত নেক আমল বিনষ্ট হয়ে যেতে পারে। তাই সাহাবায়ে কিরাম ও 
মু'মিনদেরকে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে । ইসলামে 
রাসূলুল্লাহ সা.-এর মর্যাদা ও স্থান এ থেকে পরিষ্কার হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল 
জামায়াতের ইজমা" তথা এঁকমত্যে একমাত্র কুফরী দ্বারাই সৎকর্মসমূহ বিনষ্ট হয়ে 
যায়। কোনো গুনাহের কারণে সকর্মসমূহ বিনষ্ট হয় না। অথচ এখানে বলা হয়েছে 
যে, রাসূলের সামনে উচ্চৈম্বরে কথা বলে বেয়াদবী করা দ্বারা তোমাদের অজান্তেই | 
সমস্ত জীবনের নেক আমলসমূহ বিনষ্ট হয়ে যাওয়ার মতো কুফরীর শাস্তি তোমাদের 
ওপর আপতিত হতে পারে । এর অর্থ এ বেয়াদবীর কারণে তোমাদের অজান্তে রাসূলের 
মনে কষ্ট হতে পারে । যার ফলে তোমরা হিদায়াতের রাস্তা থেকে ছিটকে পড়তে পারো, 
তোমরা হিদায়াতের পথে টিকে থাকার তাওফীক হারিয়ে ফেলতে পারো । সুতরাং 
রাসূলের সামনে কথা বলার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। 


৫. অর্থাৎ যাদের অন্তরে রাসূলের প্রতি মর্যাদাোবোধ আছে তাদের কণ্ঠস্বর তার সামনে 
উচু হতে পারে না। সাহাবায়ে কিরাম এ পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন। এর দ্বারা প্রমাণিত 
হয়েছে যে, তাকওয়া তথা আল্লাহর ভয় তাদের অন্তরে বিদ্যমান ছিলো, তাই তারা 
সদা-সর্বদা রাসূলের সস্তুষ্টি-অসম্তুষ্টির প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, এ আয়াত দ্বারা 
এটাও প্রমাণিত যে, যাদের অন্তরে রাসূলুল্লাহ সা.-এর প্রতি মর্ধাদাবোধ নেই, তাদের | 

[। অন্তরে তাকওয়া তথা আল্লাহর ভয়-ও নেই। | 





পারা ৪ ২৬ 


























(০ ০০১ 2৮, তা গু স্পা গণ দত ৮০ পা 
] ক ৪৪ ও 
গু 


০১৯৩5)955595049491916-৮8০ ১৯৩ ২৮০৭1 
তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট পুরস্কার ৪. যারা কক্ষের বাইরে থেকে আপনাকে 
ডাকা ডাকি করে, অবশ্যই 


চিক্ডিপনেণা পা প্রিতি দির্ি পা 8 পা আরা টি পলা ৯০ ভপ পরা 
৮০ ০5০৫৫৪০৫৯৩০৮১9৪৩০১০4%/৫ 
তাদের অধিকাংশই কোনো ভান-বুদ্ধি রাখে না। ৫. আর যদি তারা ধৈর্য ধরে অপেক্ষা করতো যতক্ষণ না 

আপনি তাদের কাছে বের হয়ে আসেন তবে তা হতো তাদের জন্য উত্তম* 

+//-তাদের জন্য রয়েছে ;%2.-ক্ষমা ;১5-ও ;*সা-পুরস্কার ;৮০-বিরাট | 9১ - 
অবশ্যই ; ০%--1-যারা ; এ:+১০:-(/+১+১-)-আপনাকে ডাকাডাকি করে ; ০ - 
থেকে ; *25বাইরে ০৮৯০০ ৮+৭)-কক্ষের ; ৮৯৮১%-৫৯৮৯)-তাদের 
অধিকাংশই ; 9৮1-.:44-কোনো জ্ঞান-বুদ্ধি রাখে না।&১- আর ; ৮4-যদি ;174- 
(*৮+০)-তারা ; (ধৈর্য ধরে অপেক্ষা করতো ; ৮-৮-যতক্ষণ না ; (৮৯5 - 
আপনি বের হয়ে আসেন ;:-তাদের কাছে ; ০৫4-তবে তা হতো ; (:-উত্তম ; 
৮/-তাদের জন্য ; 
৬. অত্র আয়াতে রাসূলুল্লাহ সা.-এর প্রতি অপর একটি আদব শিক্ষা দেয়া হয়েছে। 
রাসূলুল্লাহ সা. দীনের কাজে সদা ব্যস্ত জীবন কাটাতেন। তিনি তো মানুষই ছিলেন 
তারও কিছু সময় বিশ্রামের প্রয়োজন ছিলো। তিনি বিশ্রামের জন্য তাঁর বাসগৃহে 
তাশরীফ রাখতেন, তখন তীকে বাইরে থেকে ডাকাডাকি না করে তার বের হয়ে আসা 
পর্যত্ত অপেক্ষা করাই ছিলো তীর প্রতি মর্যাদা প্রদর্শনের দাবী। কিন্তু এমন কিছু 
লোকজনও ছিলো যাদের মধ্যে এ বোধের অভাব ছিলো । বন্‌ তামীম নামক বেদুইন 
| গোত্রের লোকজন একদা দুপুরে রাসূলুল্লাহ সা.-এর বিশ্রামের সময় এসে তাকে গৃহের 
বাইরে থেকে ডাকাডাকি করছিলো । তারা সামাজিক রীতিনীতি সম্পর্কে অজ্ঞ ছিলো। 
তাই আয়াতে এরূপ ডাকাডাকি করতে নিষেধ করা হয়েছে এবং রাসূলুল্লাহ সা.-এর 
বিশ্রাম শেষে বের হয়ে আসা পর্যস্ত অপেক্ষা করার আদেশ দেয়া হয়েছে। (মাযহারী) 


সাহাবায়ে কিরাম রা. এবং তাবেয়ীগণ তাদের মধ্যকার আলেমদের সাথেও এ আদব 
রক্ষা করেছেন। হযরত ইবনে আব্বাস রা. থেকে সহীহ বুখারী ও অন্যান্য হাদীস গ্রন্থে 
বর্ণিত আছে, তিনি বলেছেন যে, আমি যখন কোনো আলেম সাহাবীর নিকট থেকে 
হাদীস লাভ করতে চাইতাম, তখন তার গৃহে ডাকাডাকি করতে বা দরজার কড়া নাড়া 
থেকে বিরত থাকতাম এবং দরজার বাইরে বসে অপেক্ষা করতাম। তিনি যখন নিজেই 
বাইরে আসতেন তখন হাদীস জিজ্ঞেস করতাম । তিনি তখন বলতেন, হে রাসূলুল্লাহর 
চাচাত ভাই। আপনি দরজার কড়া নেড়ে আমাকে সংবাদ দিলেন না কেনো ? হযরত 
ূ আব্বাস রা. তখন উত্তরে বলতেন, আলেমগণ কোনো জাতির জন্য পয়গম্বর 















































50] 


পারা £ ২৬ 


মুচি পাপা (হি পাজি $*" ০2 
| চ3850201721 0088 ৬১৮১১) | ূ 
এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু" । ৬. হে যারা ঈমান এনেছো, তোমাদেরকে 
কাছে যদি কোনো ফাসেক লোক কোনো খবর নিয়ে আসে 
98 1 7০ পাপা পাতি ৩০৯০ পা পলি পাও ৯০৯22 ছি পাটি | 
০৮০১ রিচা] 26০9659০109 
তবে তা ভালোভাবেই যাচাই করে নেবে, যেন তোমরা অজ্রতার কারণে কোনো কাওমের বিপদের কারণ হয়ে | 
না যাও; তাহলে তোমরা যা করবে ভার জন্য তোমাদেরকে মজ্জিত হতে হবে ।” 


68০ 5 


৮এবং ) 44-আল্লাহ ;7৯১-অত্য্ত ক্ষমাশীল 71-৯-পরম দয়ালু )4হে ; 
রত %:-ঈমান এনেছো ; )1-যদি ; ৮4: তোমাদের কাছে আসে ; 
-কোনো ফাসিক লোক ; ৩৫(০৯)-কোনো খবর নিয়ে ; 6256 
2 রেতাভানাদারীনহ কনে তেরে না; [-১-বিপদের কারণ | 
হয়ে যাও ; ৮০.$-কোনো কাওমের ; 20 (৪৮4৮+৯)-অজ্ঞতার কারণে ; 
স০-:১-৫৯০+)-তাহলে ভৌরারেরকে রবে তানবা: 


সদৃশ। আল্লাহ তা'আলা পয়গাস্বর সম্পর্কে আদেশ দিয়েছেন যে, তাঁরা বাইরে আসা 
পর্যন্ত অপেক্ষা করো। 


হযরত আবু দারদা র. বলেন, আমি কোনোদিন কোনো আলেমের দরজায় গিয়ে 
কড়া নাড়া দেয়নি ; বরং অপেক্ষা করেছি যেন তিনি নিজেই যখন বাইরে বের হয়ে 
আসবেন তখন সাক্ষাত করব। (রুহুল মায়ানী) 


৭. অর্থাৎ যারা অজ্ঞতার কারণে এ যাবত ভুল করেছে এবং তাদের আচরণে রাসূলের 
মনে কষ্ট হয়েছে, তার জন্য আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন না। তিনি যেহেতু 
অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু তাই তিনি তাদের অতীতের আচরণগত ক্রটি-বিচ্যুতি 
ক্ষমা করে দেবেন। তবে ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি 
থাকতে হবে। 


৮. এ আয়াতে কোনো গুরুতৃপূর্ণ ব্যাপারে কোনো ফাসেকের দেয়া কোনো খবর | 
গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে একটি সামধিক মূলনীতি বর্ণিত হয়েছে। মুফাস্সিরীনে 
কিরামের মতে এ আয়াত ওয়ালিদ ইবনে উকবা রা. কর্তৃক বনীল মুস্তালিক গোত্র 
সম্পর্কে প্রদত্ত সংবাদ যথার্থ না হওয়ার ঘটনা সম্পর্কে নাযিল হয়েছে। এ গোত্রের 
সরদার বা নেতা ছিলেন উম্মুল মু'মিনীন হযরত জুয়ায়রিয়া রা.-এর পিতা হারেস 
ইবনে মেরার। তিনি রাসূলুল্লাহ সা.-এর খেদমতে হাজির হলে রাসূলুল্লাহ সা. তাকে | 
ইসলামের দাওয়াত দিলেন। তিনি ইসলাম গ্রহণ করে তার গোত্রের লোকদেরকে ॥| 





পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হুজুরাত 


ভরত চিপ 8 তা এ ৯০ পানি ০০৮ 0 তা হত 


টি উহ +০105:535০119৭455 
৭. আর তোমরা জেনে রেখো, তোমাদের মধ্যে অবশ্যই আল্মুহর রাস বতর্মান আছেন ; যদি তিনি বেশীর 
ভগ ক্ষেত্রেই তোমাদের কথা মেনে চনেন, তাহনে তোমরাই সতত হয়ে পড়বে 


আর ; (-০-তোমরা জেনে রেখো ; ১1-অবশ্যই ; -৮-৫+৩৯)-তোমাদের | 
মধ্যে বর্তমান আছেন ; ১..-রাসূল ; 4]-আল্লাহর ; যদি ; ০০:০৬ 
7)-তিনি তোমাদের কথা মেনে চলেন ; ০১৮৫ ৩১-বেশীর ভাগ.; থা ১৮৫০ 
১০+9)-ক্ষেত্রেই ; ,০-তাহলে তোমরাই ক্ষতিগস্ত হয়ে পড়বে ; 


ইসলামে দীক্ষিত করে এবং তাদের নিকট থেকে যাকাত সংগহ করে রাসূলের পাঠানো 
যাকাত আদায়কারীর হাতে অর্পণ করার ওয়াদা দিয়ে স্বগোত্রে ফিরে গেলেন। ওয়াদা 
অনুযায়ী তিনি গোত্রের লোকদের মধ্যকার ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের থেকে যাকাত 
সংগ্রহ করে রাসূলের প্রতিনিধির অপেক্ষা করতে থাকলেন। এদিকে রাসূলুল্লাহ সা. 
ওয়ালীদ ইবনে উকবা রা.-কে বনীল মুস্তালিক গোত্রের নিকট থেকে যাকাত সংশ্বহ 
করে আনার জন্য পাঠালেন। ওয়ালিদ ইবনে উকবা বনীল মুস্তালিক গোত্রের অঞ্চলে 
॥ পৌঁছলে গোত্রপতি হারেস ইবনে মেরার অন্যদেরকে নিয়ে সদলবলে রাসূলের 
| প্রতিনিধিকে স্বাগত. জানাতে এগিয়ে আসলেন । কিন্তু দূর থেকে ওয়ালিদ ইবনে উকবা 
ভাবলেন যে, এ গোত্রের সাথে তার যে পূর্ব শত্রুতা ছিলো সে জন্য তারা সদলবলে | 
তাকে ধরার জন্য আসছে । আর তারা তাকে ধরতে পারলে অবশ্য তীকে হত্যা করবে । | 
এটা ভেবে তিনি আর সামনে অগ্রসর না হয়ে মদীনায় ফিরে আসলেন এবং রাসূলুল্লাহ 
সা.-এর খেদমতে এসে বললেন যে, তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং তাকে 
টা 578 তাদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে হযরত 

খালিদ ইবনে ওয়ালিদ রা.-এর নেতৃত্বে একদল মুজাহিদকে তাদেরকে শাস্তি দেয়ার জন্য 
পাঠালেন। ওদিকে নির্দিষ্ট সময়ে রাসূলুল্লাহ সা.-এর পক্ষ থেকে যাকাত নিতে না 
আসায় গোত্রপতি হারেস মদীনার দিকে রওয়ানা হলেন। পথেই মুজাহিদদের সাথে 
তার সাক্ষাত হলে উভয় পক্ষ ঘটনা সম্পর্কে অবগত হল। অতপর হারেস রাসূলুল্লাহ 
সা.-এর দরবারে এসে বিস্তারিত বিবরণ পেশ করলেন এবং তারা যে দীনের ওপর 
অটল আছেন তা তাকে অবহিত করলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আলোচ্য আয়াত 
নাধিল হয়েছে। ইবনে কাসীর) 


এ আয়াতের মাধ্যমে আল্লাহ তা“আলা ইসলামী আইনের একটি মৌলিক বিধান জানিয়ে | 
দিয়েছেন যে, তোমরা যখন কোনো ব্যক্তির মাধ্যমে এমন কোনো গুরুত্পূর্ণ সংবাদ 
পাবে যার ভিত্তিতে কোনো বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়ে, তখন | 
সংবাদদাতা সম্পর্কে ভালোভাবে যাচাই করে দেখতে হবে, সে ব্যক্তির চরিত্র ও কাজ- 
কর্ম যদি নির্ভরযোগ্য না হয় তাহলে তার দেয়া সংবাদের ওপর ভিত্তি করে কোনো 





|] ০১০০ নিপা পাতিল চি ০ % পিল পা ডিও ০টি পা ডিপ পা 5 


|-০1192,25991 58259 0০121752595 | 
কিন্তু আল্লাহ তাআলা ঈমানকে প্রিয় করেছেন তোমাদের কাছে এবং তাকে তোমাদের 
সু 


পপাছি পা এ ৬ ৩৫ তি বি ৯ পা পাচ) 
বিসিসি ৩7৭2, 
৮. আল্লাহর পক্ষ থেকে দয়া ও অনুগহ 

৮৮কিন্তু ; 210-আল্লাহ তা“আলা ; ₹প্রিয় করেছেন ;৫-:0-(5+|)- 
তোমাদের কাছে ; ১৮4১-ঈমানকে ; এবং ; $:2/-0৮+০))-তাকে শোভন করে 
দিয়েছেন ; ১4৮ :৮-৮৮০৯০৮)-তোমাদের অস্তরে ; /-আর ; 2৫ -ছৃণিত | 
করে দিয়েছেন ; 2৫-31-৫+1)-তোমাদের নিকট ; -:৫১/কুফরীকে ; ৮ টু 
3৯.)1-পাপাচারকে ; ?এবং ; 2»)-অবাধ্যতাকে ; 4:%-তারা ; ৯ -তারাই; | 
-:০/-সঠিক পথের অনুসারী ।€95:০3 দয়া; ৮৮পক্ষ থেকে ; 4-আল্লাহর ; 
১-ও ; ০অনুখহে ; 

ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেছেন শরয়ী কোনো নির্দেশ প্রমাণিত হয় 
কিংবা কোনো মানুষের ওপর কোনো অধিকার বর্তায় । তবে তারা এ ব্যাপারে একমত 
যে, সাধারণ পার্থিব কোনো ব্যাপারে প্রতিটি খবরই যাচাই ও অনুসন্ধান করা এবং 
সংবাদ দাতার নির্ভরযোগ্য হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া আবশ্যক নয়। আয়াতে 
উল্লিখিত “নাবা' শব্দ থেকে একথার ইংগীত পাওয়া যায়। 

৯. সাহাবায়ে কিরামের মধ্যে যারা ওয়ালীদ ইবনে উকবা রা.-এর দেয়া তথ্য 
অনুসারে বনীল মুস্তালিক গোত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উৎসাহ প্রকাশ 
করেছিলেন, অত্র আয়াতে তাদেরকে সম্বোধন করেই বলা হয়েছে যে, আল্লাহর রাসূল 
তোমাদের মধ্যে বর্তমান রয়েছেন। তিনি তোমাদের কল্যাণ সম্পর্কে তোমাদের চেয়ে 
বেশী জানেন। সুতরাং কোনো গুরুতৃপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তার ওপর ছেড়ে 
দেয়াই তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের পরামর্শ অনুসারে যদি তিনি অধিকাংশ | 
ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে এমন সব ভুল-ভ্রান্তি হওয়ার আশংকা রয়েছে, 
যার জন্য তোমাদের অনেক ভোগান্তি হতে পারে। কেননা, তোমাদের নিকট ওহী 
আসে না। তাই সকল পরামর্শ সঠিক হতে পারে না। 

১০. অর্থাৎ রাসূলুল্লাহ সা.-এর সংগী-সাথী সাহাবায়ে কিরাম তথা তৎকালীন মুমিনদের 
| গোটা দল সঠিক পথের ওপরই ছিলেন। তাদের মধ্যে যে গুটি কয়েকজন ওয়ালীদ 
| ইবনে উকবা রা.-এর কথা অনুসারে রাসূলুল্লাহ সা.-কে বনীল মুস্তালিক গোত্রের প্রতি |] 





পারা £ ২৬ 


88১558০৪ সূরা আল হুজুরাত 


পাটানি ৯ ০2 নিতা্পি ৯ ঠপাপিছি পিছ পাশ ৩ ৭ ০5557 
থ02 0 ০১০0 2586016-4122) 
আর আল্লাহ সর্ব গরদ্ঞাময়)। ১. আর যদি মদের মধ কে দৃ্টদ পরস্পর যুদ্ধে নিপ্ত হয়ে পড়ে, তবে 

তোমরা তাদের (উভয় দলের) মধ্যে মীমাংসা করে দাও ;* 

/আর ; 40-আল্লাহ ; *42-সর্বজ্ঞ ; ০:5৬ প্রজ্ঞাময় টিআর ; 21-যদি ; ০০০৮ 
“দুটো দল ; ০৮ মধ্য থেকে ; ০১৮৮সু'মিনদের ; (১1:-2)।-পরম্পর যুদ্ধে লিপ্ত 
হয়ে পড়ে ; ঠ৮.-০3-01৯4-০+-)-তবে তোমরা মীমাংসা করে দাও ; 4:5- 
(৬১+০-৮)-তাদের (উভয় দলের) মধ্যে ; 


অভিযান চালানোর জন্য পীড়াপীড়ি করছিলেন তারাও বিভ্রান্ত ছিলেন না ; বরং সেটা 
ছিলো তাদের ইজতিহাদী ভুল । সাহাবায়ে কিরামের মধ্যে কারো দ্বারা কোনো বড় 
গুনাহ হয়ে গেলেও আল্লাহ তাদেরকে তাওবা করা এবং গুনাহের ক্ষমা লাভ করার 
তাওফীক দান করেছেন। আল্লাহ তাআলা তীদের সম্পর্কে নিজেই ইরশাদ করেছেন 
“রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু' অর্থাৎ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও 
তার প্রতি স্তুষ্ট। আর একথা স্পষ্ট যে, গুনাহের ক্ষমা ছাড়া আল্লাহর সন্তুষ্টি আসতে 
পারে না। তাছাড়া দীন ও ঈমানের প্রতি তাদের ভালোবাসায়ও কোনো ঘাটতি ছিলো 
না। কারণ আল্লাহ নিজেই তাদের সম্পর্কে ইরশাদ করছেন যে, তিনি তাদের অন্তরে 
ঈমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং কুফরী, পাপাচার এবং অবাধ্যতাকে 


পথের ওপরই রয়েছেন। 


১১. অর্থাৎ আল্লাহর অনুগ্ুহ ও নিয়ামত জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতেই বষ্ঠিত হয়ে থাকে। 
অযৌক্তিকভাবে ও অপাত্রে তার অনুগ্রহ ও নিয়ামত তিনি দান করেন না, কেননা তিনি 
সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় । 


১২. আয়াতে উল্লিখিত “তায়িফাতানি' শব্দটি দ্বিবচন অর্থাৎ “দু'টো ছোট দল'। এক 
বচনে “তায়িফাতুন”। অর্থাৎ মুসলিম উম্মাহর মধ্যকার দু'টো ছোট দলের মধ্যে যদি 
কখনো পরম্পর যুদ্ধ বেঁধে যায়। এর দ্বারা বুঝা যায় যে, দু'টো ফিরকা বা বড় দলের 
মধ্যে এরূপ যুদ্ধ বেঁধে যাওয়া কোনো স্বাভাবিক ব্যাপার নয়___-আশা করা যায় না। দল 
বুঝাতে তাই “ফিরকা' শব্দ ব্যবহার না করে “তায়িফাতুন' শব্দ ব্যবহার করা হয়েছে। 


১৩. মুসলমানদের দু'টো দলের মধ্যকার বিবাদ মীমাংসা করে দেয়ার এ হুকুম বাকী 
সেসব মুসলমানদের প্রতি যারা বিবদমান দল দু*টোর মধ্যে শামিল নয় এবং যাদের 
| পক্ষে উভয় দলের মধ্যে মীমাংসা করে দেয়ার অবকাশ আছে। 


আল্লাহর এ হুকুম দ্বারা এটা সুস্পষ্টভাবে বুঝা যায় যে, মুসলমানদের মধ্যকার সকল 
বিপদ-মতবৈষম্য আলাপ-আলোচনার মাধ্যমে দূর করার দায়িত্ব অন্য সকল || 
মুসলমানের । সবাই যার যতটুকু চেষ্টা করা সম্ভব ততটুকু চেষ্টা করাই তার ওপর কর্তব্য। এ 





পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হুজুরাত 


ূ 01556 5 455856 | 
তারপর যদি তাদের একদল অন্য দলের ওগর বাড়াবাড়ি করে তবে তোমরা তাদের (সেই দলের) বিরুদ্ধে যুদ্ধ করো 
ার বাড়ি করে” রর না রা কিরে মে 
4191492595001)05:515 74395, ১৫০০ ১ 
আল্লাহর মের দিকে রিনি তাত 21 ০ 
করে দাও» এবং ইনসাফ করো ; অবশ্যই আল্লাহ 


১১-৫০/-)-তারপর যদি ; ০-বাড়াবাড়ি করে ; ৮৫ -(৮+৬-৬। )-তাদের 
একদল ;.এ০-ওপর ; ৪১1-অন্যদলের ; 15০৫ (৮০০%-)-তবে তোমরা যুদ্ধ 
করো ;৬--তাদের (সেই দলের) যারা; :০.:বাড়াবাড়ি করে ; ০০যে পর্যন্ত না; | 
-তারা ফিরে আসে ; ১)-দিকে; »শহকুমের ; 4)-আল্লাহর ;/-৫১/)- র 
এরপর যদি ;:5:0-তারা ফিরে আসে ; 4০৬7 :015153)-ত -তবে মীমাংসা করে 
দাও ; ৫: (৮১+০৮)-তাদের (েভয় দলের) মাঝে ; ০১০৮৩৫১১5৭1 )- ূ 
ন্যায় বিচারের সাথে ;4-এবং ; 1. .$-ইনসাফ করো ; 2।-অবশ্যই ; 211 আল্লাহ ; | 


তবে যারা শাসক কর্তৃপক্ষ এবং ইসলামী সমাজে যাদের প্রভাব রয়েছে তাদের ওপর 
বিবাদ মীমাংসায় অগ্রণী ভূমিকা পালন করা কর্তব্য। তা না করে বিনা চেষ্টায় বসে | 
বসে দু'টো দলের বিবাদের দৃশ্য উপভোগ করা মুসলমানদের কাজ হতে পারে না। | 


১৪. অর্থাৎ বিবাদমান দু'টো দলের মধ্যে যে দল অন্যায়ভাবে বাড়াবাড়ি করে এবং 
কোনো প্রকার আলাপ-আলোচনা ও সন্ধি সমঝোতা মানতে রাজী না হয় সে দলের 
বিরুদ্ধে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হবে। এ নির্দেশ মুসলিম উম্মাহর সেসব 
লোকের প্রতি যারা শক্তি প্রয়োগ করার মতো অবস্থানে রয়েছে। তারা ততটুকু শক্তি 
প্রয়োগ করছেন যতটুকু করলে কড়াকড়িকারী দলটিকে কড়াকড়ি থেকে বিরত রাখা 
সম্ভব হবে। এভাবে অত্যাচারী দলের বিরদ্ধে সত্য-ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত দলের, 
পক্ষে সহযোগিতা করা ফিকাহবিদদের একমত্যে ওয়াজিব । অত্যাচারী দলের বিরুদ্ধে 
শক্তি প্রয়োগকে ফিতনা" সৃষ্টি মনে করে চুপচাপ ৰসে থাকা কোনো মতেই উচিত নয়। 
কারণ এটা আল্লাহর নির্দেশ পালন করা। বরং এ বিবাদ নিরসন করার জন্য শক্তি | 
প্রয়োগকে ফিতনা সৃষ্টি মনে করে বসে থাকাটাই ফিতনা সৃষ্টির সহায়তা বলে গণ্য হবে। 


তবে এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে, এ শক্তি প্রয়োগ কোনোমতেই বাড়াবাড়ির | 
পর্যায়ে না পৌছে যায়। 

১৫. অর্থাৎ যে সীমালংঘনকারী দলটি আল্লাহ তা'আলার আদেশ-নিষেধের সীমা 
8108085058585158555584988 বাড়াবাড়ি করেছিলো সেই দলটি. 





পারা ৪ ২৬ 


885৯৯৯ (২১১ সূরা আল হুজুরাত 


ূ চি ০৮7০ 05079758011 
ইনসাফকারীদেরকে ভালোবাসেন১। ১০ অবশ্যই মু"মিনরা পরস্পর ভাই ভাই, 
অতএব তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দেবে 
€ পা সিটিতে সিটি ৯৪0৩ পা ০26 ৩ 
0০৮০১১-৬ 40119519 
আর (এ ব্যাপারেও) আল্লাহকে ভয় করবে, আশা করা যায় তোমাদের 
প্রতি দয়া করা হবে। 


৬£-ভালোবাসেন ; ০৮-৪১।-ইনসাফকারীদেরকে । €91-অবশ্যই ; ০১১০) - 
মুখ্নরা : ৮ -পরম্পর ভাই ভাই ; [৮4০৩-৫১-০+-)-অতএব মীমাংসা করে 
দেবে; মধ্যে ; ৮৪২৯৮ (৬৯৮)- -তোমাদের ভাইদের ; 2 আর (এ 
| ঢা র 2 ; 4-আল্লাহকে ; £1/-৫5+০-)-আশা করা 


যেন আল্লাহর বিধানের সীমার মধ্যে ফিরে আসে। বিদ্রোহী দলটির বিরুদ্ধে শক্তি 

| প্রয়োগের লক্ষ্য এটাই তথা দলটিকে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর সীমার 
| মধ্যে নিয়ে আসা । আর যখনই দলটি নিজেকে সংযুক্ত করে উক্ত সীমার মধ্যে এসে 
যাবে, তখনই তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বন্ধ করে দিতে হবে। আল্লাহর কিতাব ও 
রাসূলের সুন্নাহর সীমা নির্ধারিত হবে মুসলিম উম্মাহর সেসব জ্ঞানী ও দূরদৃষ্টি সম্পন্ন 
| ব্যক্তির দ্বারা যারা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর জ্ঞানের যথার্থ অধিকারী । 


১৬. অর্থাৎ বিদ্রোহী দলকে যুদ্ধ থেকে বিরত রাখাই যথেষ্ট হবে না, বরং উভয় 
পক্ষের অভিযোগ শুনে ন্যায়-ইনসাফের ভিত্তিতে সমস্যার মূল কারণ দূরীভূত করতে 
| হবে। নচেৎ যেনতেনভাবে বিদ্রোহী দলকে কিছু সুবিধা দিয়ে সমস্যার আপাত 
সমাধান দিলে বিপর্যয় স্থায়ীভাবে দূর হবে না। এতে করে বিদ্রোহী দলের সাহস ও 
উৎসাহ বেড়ে যাবে এবং সমস্যার মূল কারণ বাকী থেকে যাবে । পরবর্তী সময় আবার 
তা মাথাচাড়া দিয়ে উঠবে এবং বারবার সমস্যা সৃষ্টি করবে। তাই এমনভাবে সমস্যার 
সমাধান করতে হবে যাতে উভয় পক্ষের মনের অসন্তোষ দূর হয়ে যায়। 


১৭. মুসলমানদের পারস্পরিক যুদ্ধের ব্যাপারে এ আয়াতটি হচ্ছে শরয়ী ভিত্তি। 
রাসূলুল্লাহ সা.-এর আমলে মুসলমানদের মধ্যে এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি 
| হয়নি। তাই নিম্নোক্ত হাদীস ছাড়া বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার আর কোনো বিধান 
পাওয়া যায় না। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বর্ণিত হাদীসে উল্লিখিত হয়েছে__ 
রাসূলুল্লাহ সা. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন, “হে উম্মে 
| আবদের পুত্র । এ উম্মতের বিদ্রোহীদের ব্যাপারে আল্লাহর বিধান কি তুমি জান ? তিনি | 





শ. শ. কু. ১২/১৬- পারা ঃ ২৬ 


ৰ ভিতরে বললেন , “আল্লাহ ও তীর রাসূল-ই অধিক জানেন ।” তিনি বললেন, “ 
| আহতদের ওপর আঘাত করা হবে না, নেবেন রানির 
ধাওয়া করা হবে না এবং তাদের সম্পদ গনীমতের মাল হিসেবে বন্টন করা হবে না।” 


অতপর এ সম্পর্কিত বিস্তারিত বিধান উম্মতের ফকীহ তথা ইসলামী আইন 
বিশেষজ্ঞগণ উদ্ভাবন করেছেন হযরত আলী রা.-এর উক্তি ও কার্যাবলী থেকে । কারণ 
তখন এ পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো । এ সম্পর্কিত বিধানাবলীর সংক্ষিপ্ত সার নিম্নরূপ £ 


মুসলমানদের দু"দলের যুদ্ধ কয়েক প্রকার হতে পারে । বিবদমান উভয় দল ইমামের 
শাসনাধীন হবে অথবা শাসনাধীন হবে না। অথবা একদল ইমামের শাসনাধীন হবে, 
অন্য দল ইমামের শাসনের বহির্ভূত হবে। প্রথম অবস্থায় সাধারণ মুসলমানদের 
কর্তব্য হবে উপদেশের মাধ্যমে উভয় দলকে যুদ্ধ থেকে বিরত রাখা । যদি তারা বিরত 
না হয়, তবে ইমামের পক্ষ থেকে মীমাংসা করা ওয়াজিব । যদি ইসলামী সরকারের 
পক্ষ থেকে হস্তক্ষেপের ফলে উভয় দল যুদ্ধ বন্ধ করে তবে কিসাস ও রক্ত বিনিময় 
বিধান প্রযোজ্য হবে। অন্যথায় উভয় পক্ষের সাথে বিদ্রোহীর ব্যবহার করা হবে। এক 
পক্ষ যুদ্ধ থেকে বিরত হলে এবং অপর পক্ষ যুলুম-নির্যাতন অব্যাহত রাখলে দ্বিতীয় 
পক্ষকে বিদ্রোহী সাব্যস্ত করা হবে এবং প্রথম পক্ষকে আদেল বা ন্যায়পরায়ণ মনে 
করা হবে। 

[এ সম্পর্কিত বিস্তারিত বিধান ফিকাহর কিতাবসমূহ এবং তাফসীরসমূহ দ্রষ্টব্য] 


১৮, এ আয়াতের বরকতেই বিশ্বের সকল মুসলমান একই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ | 
হয়েছে। দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো মতাদর্শে এমন ভ্রাতৃত্বের বন্ধন নেই। এ 
ভ্রাতৃত্‌ বন্ধনের গুরুত্ রাসূলুল্লাহ সা.-এর হাদীসে বর্ণিত আছে। 


সহীহ বুখারী শরীফের কিতাবুল ঈমানে হযরত জারীর ইবনে আবদুল্লাহ্‌ রা. থেকে 

বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. আমার নিকট থেকে তিনটি বিষয়ে বাইয়াত 
গ্রহণ করেছেন__১. নামায কায়েম করবো ; ২. যাকাত আদায় করবো ; ৩. প্রত্যেক 
মুসলমানের কল্যাণ কামনা করবো ।” 


উক্ত হাদীস গ্রন্থের একই অধ্যায়ে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত 
আছে যে, রাসূলুল্রাহ সা. ইরশাদ করেছেন, “কোনো মুসলমানকে গালি দেয়া ফাসেকী 
এবং তার সাথে লড়াই করা কুফরী ।” 

সহীহ মুসলিম ও তিরমিযী শরীফের “বির্র ওয়াস সিলাহ' অধ্যায়ে হযরত আবু 
হুরায়রা রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “প্রত্যেক 
মুসলমানের জন্য অপর মুসলমানের জানমাল ও ইয্যত-আবরু হারাম । 

মুসনাদে আহমাদ হাদীস গ্রন্থে হযরত আবু সাঈদ খুদরী ও হযরত আবু হুরায়রা রা. 


| থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “এক মুসলমান আরেক 
|, মুসলমানের ভাই ; সে তার ওপর যুলুম করে না ; তাকে হেয় ও অপমানিত করে না 7 





পারা ৪ ২৬ . 


তির সহযোগিতা করা থেকে বিরত থাকে না। কোনো ব্যক্তির জন্য তার 
| মুসলমান ভাইকে হেয় ও ছোট মনে করার মতো মন্দ কাজ আর নেই।” 


১ম রুকৃ* (১-১০ আয়াত)-এর শিক্ষা 

১. দুনিয়ার জীবনে যাবতীয় সমস্যা বা জিজ্ঞাসার সমাধান বা জবাব সবার্গে আল্লাহর কিতাব ও 
রাসূলের হাদীসে বুঁজতে হবে । 

২. কুরআন ও হাদীসে কোনো সমস্যা বা এন্রের জবাব না পাওয়া গেলে কৃরআন ও হাদীসে 
বিশেষজ্ঞ ইমাম বা ফকীহদের সবর্সম্থত মত তথা ইজমা'তে খুঁজতে হবে । 

৩. উপরোকজ তিনটি সূত্রের কোনোটাতে যাদি কোনো সমস্যার সমাধান না মেলে, তবে উপরোক্ত 
সূত্র তিনটি সম্পকে বিশেষজ্ঞ জনের ইজতিহাদকে কাজে লাগাতে হবে । 

৪. নবী-রাসূলদের কণ্তঙ্র খেকে নিজেদের কণ্ঠহনরকে উঁু করা তাঁদের সংগী-সাধী ম্ব'মিনদের জন্য 
যেমন সমিচীন ছিলো না, তেমনি সব যুগেই দীনী পথ এদশর্কি ও দীনী শিক্ষকদের সামনে তাদের 
অনুসারী ও ছাত্র-শিষ্যদের ক্র উচু করা সমিচীন নয় । 

৫. যাদের অন্তরে তাকওয়া তথা আল্লাহর ভয় আছে, সেসব সৃশীল লোকেরাই উক্ত শিষ্টাচার 
মেনে চলে এবং তাদের জন্যই আখিরাতে রয়েছে বিরাট প্ররক্কার । . 

৬. সাক্ষাত করতে গিয়ে সউচ্চ শব্দে আদি নেতৃবৃন্দকে ডাকাডাকি করা মৃখর্তা ও জ্ঞান-বু্ধি 
হীনতার পরিচায়ক । তাই সাক্ষাতের নিদিষ্ট সময়ে অপেক্ষা করাই সাক্ষাত প্রাথীর জন্য উত্তম 
বাবসা । 


৭. কোনো ফাসিক, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যহীন জীবনযাপনকারী, সদা-সবর্দা বড় 
গুনাহে লিও ব্যক্তির দেয়া তথ্য ভালোভাবে যাচাই না করে তদনুসারে কোনো জাতি গোষ্ঠীর 
বিরদ্ধে বড় কোনো পদক্ষেপ এহণ করা সাঠিক নয় ॥ 

৮. আল কুরআন ও রাসূলের সুনাহতে যেসব সমস্যার সৃ্পই সমাধান বিদ্যমান রয়েছে তা এহণ 
না করে নিজেদের ইচ্ছানুসারে সেসব সমস্যার সমাধান করা হলে তা নিজেদের জন্য অকল্যাণই 
বয়ে আনবে । 


৯. রাসূলুাহ সা.-এর সাহাবায়ে কিরামের নিকট আল্লাহ তা 'আলা ঈমানকে ধিয়তম এবং কুফর, 
পাপাচার এবং অবাধ্যতাকে সবচেয়ে ঘবাণিত বিষয় হিসেবে তুলে ধরেছেন । 

১০. সাহাবায়ে কেরাম রা. আজমাঈন নিঃসন্দেহে আল্লাহ ও তাঁর রাসূলের যথার্থ আনুগত্যের 
ওপর ছিলেন । সুতরাং তাদের পদাংক অনুসরণ করাই সঠিক পথ গাওয়ার একমার উপায় । 

১১. আল্লাহ তা'আলা যেহেতু সবর ও এজ্জাময় তাই তার দয়া-অনুথহ ও নিয়ামত জ্ঞান ও 
এরজ্ঞার ভিতিতে বাষ্টিত হয়ে থাকে । 

১২. মুসলিম উন্মাহর মধ্যকার দু'টো দল যদি কোনো কারণে পারস্পরিক বিবাদ ও সংঘর্ষে লিপ্ত 
হয়, তাহলে তাদের মধ্যে বিবাদ মিটিয়ে দেয়ার যথাসাধ্য এচেষ্টা চালানো অন্যদের ওপর একাভ 
কর্তব্য । 

১৩. এ পায়ে বিবদমান দল দু'টোকে উপদেশ-নসীহতের মাধ্যমে যুদ্ধ থেকে বিরত রাখার 
এরচেষ্টা চালাতে হবে । | 





পারা ঃ ২৬ 


টি ১৪. দল দু'টোর একদল যাদি যুদ্ধ থেকে বিরত হয় এবং অপর দল সীমালংঘনকারী হয়, ত 
| শক্তি এয়োগে সীমালংঘনকারী দলটিকে যুদ্ধ থেকে বিরত করতে হবে । 

১৫. দল দু'টো যদি বড় দল হয় অথবা দু'টো মুসলিম সরকারের অধীন হয় এবং তাদের মধ্যকার 
লড়াই পাব কাথের জন্য হয়, আর তারা কোনো সমঝোতায় না আসে তবে মু'খিনদের কাজ 
হলো ফিতনায় অংশখহণ থেকে চুড়াভভাবে বিরত থাকা । 

১৬. ইসলামী আইনে বিশেষজ্ঞ ব্যক্তিগণ এ ব্যাপারে কুরআন হাদীস থেকে এবং সাহাবায়ে | 
কিরামের আমল বা কর্ম থেকে বিস্তারিত বিধান উভভাবন করেছেন । এয়োজন হলে সেসব বিধান | 
এয়োগ করতে হবে। 

১৭. মীমাংসার সকল এচেষ্টার একমাত্র লক্ষ্য হবে তাদের উভয় দলকে আল্লাহর বিধানের দিকে 
ফিরিয়ে নিয়ে আসা । 

১৮. উভয় দলের অভিযোগ ভালোভাবে শুনে ন্যায়-ইনসাফের সাথে তাদের মধ্যে মীমাংসা করে 
দিতে হবে । এ ক্ষেত্রে সুবিচার এতিষ্ঠা করতে হবে । 

১৯. উভয় দলের মধ্যে একদল যদি প্রতিষ্ঠিত ও ন্যায়নিষ্ঠ সরকার হয় আর অপর দল 
করা মুমিনদের কতর্যা । | 

২০. এ ব্যাপারে আল্লাহর ভয় তথা আখিরাতের জবাবদিহিতাকে মনে রেখে সকল তৎপরতা 
চালাতে হবে । তাহলে আল্লাহ সকলের অপরাধ ক্ষমা করবেন এবং সবাইকে তীর রহমতে শামিল 
করবেন । 

২১. মনে রাখতে হবে যে, আল্লাহ তা'আলা বিশ্ব মুসলিমকে একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে 
| দিয়েছেন । বিবদমান দলগুলোর মধ্যে মীমাংসার সময় এ বিশ্বাজনীন ভ্রাতৃত্বের কথা সদা-সবর্দা | 
স্বরণে জাগরত্ক রাখতে হবে । ূ 





পারা ৪ ২৬ 


প্চনিতা  ছিটি ডি এটি 0 ভিত ৯৬৯ পানসি পানি পা ডিপ পাজি 
1521220505555850142109 
১১. হে যারা৯» ঈমান এনেছো, (তোমাদের) পুরুষদের মধ্য থেকে কোনো পুরুষ 
১০৮৪ ১৬১৯৩ 
রা লন 
মহিলা ; তারাও হতে পারে উত্তম ওদের চেয়ে এবং তোমরা খোটা দিয়ো না 


| 9 ৬৮-হে; ০৮54-যারা ; [%-ঈমান এনেছো ; ৯--হ-কাউকে যেন বিদ্প না 
করে ;-কোনো পুরুষ ; ১-(তোমাদের) মধ্য থেকে ;7১-পরষদের ; 01০- 


($£5-হতে পারে তারা ; (৮-উত্তম ; ১ (৯+৮)- -ওদের (বিদ্রুপকারীদের) 
চেয়ে ; £আর ; ৭-(যেন বিদ্রুপ) না করে ; 7 
থকে ;+-মহিলাদের ; 101 ০৮.০-তারাও হতে পারে ; (০-উত্তম ; ০, 

(০৯+০)-ওদের চেয়ে ; 7-এবং ; (415 4-তোমরা খৌঁটা দিও না ; 


১৯. ইতোপূর্বেকার আয়াতে বলা হয়েছে মুসলমান একে অপরের ভাই অর্থাৎ বিশ্বের 
সকল মুসলমান পরস্পর ভাই ভাই। এখান থেকে এমনসব বড় বড় অন্যায় কাজ 
সম্পর্কে আলোচনা করা হচ্ছে যা ভ্রাতৃত্বের পবিত্র সম্পর্কে ফাটল সৃষ্টি করে এবং 
পরবতীতে তা বিরাট আকার ধারণ করে ভাইদের মধ্যে বিরাট সংঘর্ষের সূত্রপাত 
ঘটায়। এসব অন্যায়ের মধ্যে রয়েছে অপরের মান-ইয্যতের ওপর হামলা করা, 
অপরের মনে কষ্ট দেয়া, অপরের প্রতি খারাপ ধারণা পোষণ করা, গীবত করা এবং 
অপরের দোষ খুঁজে বেড়ানো ইত্যাদি। সমাজে পারস্পরিক শত্রুতা সৃষ্টির এগুলোই মূল 
কারণ। এসব কারণ-ই অন্যান্য কারণের সাথে মিশে সমাজে বড় বড় দুর্ঘটনার কারণে 
পরিণত হয়। 

২০. অন্যকে বিদ্রীপ করা অত্যন্ত দৃষণীয় কাজ, এর দ্বারা সমাজে বিপর্যয় ও 
বিশৃংখলা দেখা দেয়, তাই ইসলামে এ কাজকে নিষিদ্ধ করা হয়েছে। বিদ্রপের অনেক 
ধরন হতে পারে__-১. মৌখিকভাবে কাউকে নিয়ে হাসি-তামাশা করা, ২. কারো কোনো 
|| কাজের অভিনয় করে তাকে হেয় করা ; ৩. কারো প্রতি কথায় বা কাজের মাধ্যমে 
| ইংগীত করা ; ৪. কারো কথা, কাজ, চেহারা বা পোশাক-পরিচ্ছদ নিয়ে হাসাহাসি করা; 





পারা £ ২৬ 


888828588৯৫ হে২৬১ রা হাত 


এব 
ঈমানের পর ফাসিক নাম যুক্ত হওয়া অত্যন্ত মন্দ ব্যাপার ;৬ 


৮-%- (৮+০-০)- -তোমাদের নিজেদেরকে (পরস্পর খোটা দেয়ার মাধ্যমে ; 7 

আর ; (%:৩4-পরস্পরকে মন্দ নামে ডেকো না; ৩০74৬৮০৭07৯ )- 

অভিহিত করে ; ০-অত্যন্ত মন্দ ব্যাপার ; রর :.১-নাম যুক্ত হওয়া ; 07511 
ফাসিক ; 2»-পর ; ১০২।-ঈমানের ; 


অথবা ৫. কারো কোনো ক্রটি বা দোষের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করা যাতে 
অন্যদের হাসির খোরাক হয়। মূলকথা হলো, কাউকে উপহাস বা হাসি-তামাশার 
লক্ষ্য বানানো। 
নারীদের কথা আলাদা উল্লেখ করার কারণ হলো-__উপহাস সাধারণত খোলামেলা 
মজলিসেই বা কর্মক্ষেত্রে একাধিক লোকের উপস্থিতিতেই হয়ে থাকে । আর নারী ও 
পুরুষের মজলিস ও কর্মক্ষেত্র যেহেতু ভিন্ন তাই তাদের কথা আলাদাভাবে বর্ণিত 
হয়েছে। ইসলাম একই মজলিসে বা কর্মক্ষেত্রে গায়েরে মুহারাম, নারী ও পুরুষের 
অবাধ মেলামেশী আদৌ সমর্থন করে না। 
২১. “লা তালমিযূ* শব্দটি 'লাযূম্‌* শব্দ থেকে গৃহীত। এর কয়েকটি অর্থ হতে 
পারে-_-খোটা দেয়া, উপহাস করা, দোষারোপ করা, প্রকাশ্যে বা গোপনে বা ইশারা- 
ইংগীতে কাউকে তিরক্কার করা ইত্যাদি। নিজেকে নিজে এসব করার অর্থ অন্যদের 
এসবের লক্ষ্যস্থল বানালে অন্যদের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় নিজেই এসবের লক্ষ্যন্থলে 
পরিণত হতে হয়। তাই অন্যদেরকে এসব করা থেকে বিরত থাকলে নিজেও এসব 
থেকে নিরাপদ থাকা যাবে । তাছাড়া কারো বাহ্যিক অবস্থা দেখে. তাকে নিশ্চিতরূপে 
ভালো কিংবা মন্দ বলা যায় না। কারণ যে ব্যক্তির বাহ্যিক অবস্থা মন্দ দেখে তাকে 
নিন্দা-উপহাস করা হচ্ছে, তার অন্তরের গুণাগুণ সম্পর্কে আল্লাহ জ্ঞাত আছেন। তিনি 
তার অন্তরে গুণাগুণকে বাহ্যিক অবস্থার কাফ্ফারা হিসেবে গ্রহণ করতে পারেন। 
পক্ষান্তরে যার বাহ্যিক কাজ-কর্মকে আমরা খুব ভালো মনে করছি, সে আল্লাহর কাছে 
নিন্দনীয় হতে পারে। 
সহীহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 
সা. ইরশাদ করেছেন, “আল্লাহ তা'আলা মুসলমানদের ধন-দৌলত ও আকার- 
আকৃতির প্রতি দৃষ্টিপাত করেন না, বরং তাদের অন্তর ও কাজকর্ম দেখেন। 
২২. আয়াতে বর্ণিত অপর নিষিদ্ধ বিষয় হচ্ছে অপরকে মন্দ নামে ডাকা যে নামে 
| ডাকলে সে অসস্তুষ্ট হয়। যেমন কাউকে ফাসিক, মুনাফিক, অন্ধ, লেংড়া, কানা ইত্যাদি 
নামে অভিহিত করা। অথবা অন্য কোনো অপমানজনক নামে সহোধন করা। যেমন 





[১০ পানি | তা! পাকি, পনি এ এ চি ০০ *ভ*প 
9:51510015905812483622175 
আর যারা (এ জাতীয় কাজ থেকে) তাওবা করেনি তবে তারা-__তারাই যালিম। 
১২. হে যারা ঈমান এনেছো, তোমরা বিরত থাকো 


?-আর ; ১-৮যারা ; রে 20- 
(4১+-)-তবে তারা ; '-*-তারাই ; 3৯-৮১1-যালিম । €3%৮হে ; 9541 
যারা ;1521-ঈমান এনেছো ; [41 তোমরা বিরত থাকো; 


তাওবা করার পরও কাউকে তার অতীতের কোনো মন্দ কাজের পরিচয়ে সম্বোধন করা। 
যেমন কোনো ব্যক্তিকে চোর, ব্যভিচারী ও মদ্যপ বলে সম্বোধন করা। একইভাবে 
কারো পিতা-মাতার কোনো মন্দ কাজের জন্য বা তার বংশ বা আত্মীয়তার কোনো 
দোষের সাথে সম্পর্কিত করে সম্বোধন করাও নিষিদ্ধ । 


রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন গুনাহ দ্বারা 
লজ্জা দেয়, যা থেকে সে তাওবা করেছে, তাকে সে গুনাহে লিপ্ত করে ইহকাল ও 
পরকালে লাঞ্থিত করার দায়িত্ব আল্লাহ তা'আলা গ্রহণ করেন।” (কুরতুবী) 

তবে যেসব উপাধি বাহ্যত মন্দ হলেও তা দ্বারা কাউকে নিন্দা করা উদ্দেশ্য না হয়, 
বরং সেই উপাধি তাদের পরিচয়ের জন্য সহায়ক, এমন সব উপাধি এ নিষেধাজ্ঞার 


আওতাভুক্ত নয়। এজন্য মুহান্দিসীনে কিরাম “আসমাউর রিজাল' তথা রাবী বা হাদীস 
বর্ণনাকারীদের পরিচয়মূলক শান্ত্রে এমন উপাধি উল্লেখ করেছেন। যেমন সুলায়মান 
আল আমাশ (ক্ষীণদৃষ্টি সম্পন্ন সুলায়মান) ও ওয়াসেল আল আহদাব (ঝুঁজো 
ওয়াসেল) ইত্যাদি। এমনসব নামও এ নিষেধাজ্ঞার শামিল নয় যা অর্থগত অমর্যাদা 
বুঝালেও আসলে সেগুলো স্নেহ-ভালোবাসার পরিচায়ক আবু হুরায়রা, আবু তালিব 
ইত্যাদি। 


২৩. অর্থাৎ আল্লাহ রাসূল ও আখিরাতে বিশ্বাসী একজন মু'মিন কোনো গুনাহের 
কারণে বা অশালীন কোনো কাজের জন্য সমাজে মন্দ পরিচয়ে খ্যাত হবে এটা অত্যন্ত 
লজ্জাজনক ব্যাপার । এটা মু'মিনের জন্যই নয় মানবীয় বৈশিষ্ট্যের সাথেও এটা 
সামঞ্জস্যশীল নয়। 

মানুষকে ভালো নামে ডাকা রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন 
“মুমিনের হক অপর মু'মিনের ওপর এই যে, তাকে অধিক পছন্দনীয় নাম ও পদবী 
সহকারে ডাকবে ।” আর এ কারণেই আরবে ডাক নামের প্রচলন ছিল। রাসূলুল্লাহ 
সা.-ও তা পছন্দ করেছিলেন। তিনি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে কিছু পদবীতে ভূষিত 
করেছিলেন। যেমন হযরত আবু বকর রা.-কে “আতীক", হযরত উমর রা.-কে 
“ফারুক', হযরত হামযা রা.-কে “আসাদুল্লাহ এবং হযরত খালিদ বিন ওয়ালীদ রা.- | 
কে “সাইফুল্লাহ' । 





পারা ঃ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন ৩২৮১ সূরা আল হুজুরাত 


ূ 427৮2057228 ূ 
অনেক ধারণা-অনুমান থেকে ; অবশাই কোনো কোনো ধারণা-অনুমান নাহ, আর তোমরা দোষ খুঁজে বেডিযো 
নাখ ১৯৪ 


কোনো ; 10 নান? নাহ; আর; (৮:৮৩ এ-তোমরা দোষ | 
খুঁজে বেড়িয়ো না ; /-এবং ; --৯:4-যেন গীবত না করে ; +৫:০৮-০০৯০০ )- 
তোমাদের কেউ ; অপরের ; 


২৪. আলোচ্য আয়াতে পারস্পরিক হক ও সামাজিক রীতিনীত বর্ণিত হয়েছে । এতে 
তিনটি বিষয় হারাম ঘোষণা করা হয়েছে। এক-_যান্ন” বা ধারণা-অনুমান দুই__ 
“তাজাস্সুস' বা কারো গোপনীয় দোষ খুঁজে বেড়ানো, তিন-_“গীবত' বা কোনো 
অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে অসন্তুষ্ট হতো । 


যান্ন বা ধারণা সম্পর্কে এখানে বলা হয়েছে যে, অনেক ধারণা অনুমান থেকে বেচে 
থাকো । কারণ হিসেবে বলা হয়েছে যে, অনেক ধারণা-অনুমান-ই গুনাহ। এ থেকে জানা 
| গেলো যে, প্রত্যেক ধারণাই গুনাহ নয়। বরং কোনো কোনো ধারণা পছন্দনীয় ও | 

ংসিত। যেমন আল্লাহ, রাসূল ও মু'মিনদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা। 


এক প্রকার ধারণা পোষণ করেন আদালতে বিচারকগণ | তাদের সামনে প্রদত্ত 
সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করে তীরা নিশ্চিত প্রায় ধারণার ভিত্তিতে ফায়সালা 
করেন । এনূপ ধারণা ছাড়া আদালত অচল । 


আরেক প্রকার ধারণা রয়েছে, যা মন্দ হলেও বৈধ। যেমন কোনো ব্যক্তি বা দলের 
কাজ-কর্ম আচার-আচরণ দ্বারা তাদের সম্পর্কে মন্দ ধারণাই অন্তরে সৃষ্টি হয়। অন্তরে 
সৃষ্ট এ ধারণার ভিত্তিতে তাদের দুঙ্ৃতি থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্কতা 
অবলম্বন শরীয়তে বৈধ । তবে নিছক ধারণার ওপর নির্ভর করে তাদের বিরুদ্ধে কোনো 
তৎপরতা চালানো সঠিক নয়। 


ভাগে ভাগ করেছেন। এক ঃ হারাম, দুই £ ওয়াজিব, তিন ঃ মুস্তাহাব, চার £ জায়েয। 


এক £ হারাম- আল্লাহর প্রতি এরূপ মন্দ ধারণা পোষণ করা হারাম যে, তিনি 
আমাকে শান্তি-ই দেবেন এবং বিপদেই রাখবেন । এটা যেন আল্লাহর রহমত ও ক্ষমা 
থেকে নিরাশ হওয়া । রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, তোমাদের কারো আল্লাহর প্রতি 
সুধারণা পোষণ ব্যতিত মৃত্যুবরণ করা উচিত নয়। তিনি আরো বলেছেন, আল্লাহ 
| বলেন__আমি আমার বান্দাহর সাথে তেমন ব্যবহার করি যেমন সে আমার সম্পর্কে | 
| ধারণা রাখে। এখন সে আমার প্রতি যা ইচ্ছা ধারণা রাখুক। সুতরাং চারা 





পারা £ ২৬ 


80৫ 888৯১ 


[ভি রাণী পোরধাকরাওরারাি রত জর হারার 8৮৮4 
সা. ইরশাদ করেছেন, “তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা মিথ্যা 
কথার নামান্তর |” 


দুই ঃ ওয়াজিব-_যেসব ব্যাপারে কোনো এক দিককে কার্যকর করা আইনত জরুরী 
এবং সে দিক সম্পর্কে কুরআন হাদীসে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, সেখানে প্রবল 
ধারণা অনুসারে আমল করা ওয়াজিব। যেমন বিচারকার্ষে বিচারকের নির্ভরযোগ্য 
সাক্ষীদের সাক্ষাত অনুসারে সিদ্ধান্ত দেয়া। 


তিন ঃ মুস্তাহাব_ প্রত্যেক মুসলমানের প্রতি ভালো ধারণা পোষণ করা মুস্তাহাব । 
এজন্য সাওয়াবও পাওয়া যায়। 


চার $ জায়েষ__-জায়েয ধারণা হলো, যেমন নামাযের রাকাআত সম্পর্কে সন্দেহ 


হলো যে, তিন রাকাআত পড়া হয়েছে, না চার রাকাআত ; তখন প্রবল ধারণা 
অনুযায়ী আমল করা জায়েয । 


২৫. অর্থাৎ কারো দোষ খুঁজে বেড়িয়ো না। “তাজাস্সুস' ও “তাহাস্সুস+ সমার্থক 
শব্দ। বুখারী ও মুসলিমের হাদীসে দু'টো শব্দই উল্লিখিত হয়েছে। শব্দ দু'টোর অর্থও 
কাছাকাছি। অর্থাৎ যে দোষ তোমার সামনে আছে তা ধরতে পারো, কিন্তু কোনো 


মুসলমানের যে দোষ প্রকাশ্য নয়, তা সন্ধান করা জায়েয নয়, এক হাদীসে রাসূলুল্লাহ 
সা. ইরশাদ করেছেন ঃ “তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ 
অনুসন্ধান করো না ; কারণ যে ব্যক্তি মুসলমানদের দোষ অনুসন্ধান করে, আল্লাহ 
তার দোষ অনুসন্ধান করেন, আর আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন, তাকে নিজ 
গৃহের মধ্যেই লাঞ্থিত করে ছাড়েন ।” 

অপর এক হাদীসে দোষ গোপন করার ফযীলত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সা. 
ইরশাদ করেছেন, “কেউ যদি কারো গোপনীয় দোষ দেখে ফেলে এবং তা গোপন 
রাখে, তাহলে সে যেন জীবন্ত পুতে ফেলা মেয়েকে জীবিত করলো।” (জাস্সাস) 


এ নিষেধাজ্ঞা শুধুমাত্র ব্যক্তি নয় বরং ইসলামী সরকারের জন্যও এ নিষেধাজ্ঞা 
রয়েছে। যদিও মন্দ কাজ প্রতিরোধ করার দায়িত্ব সরকারের । তার অর্থ এটা নয় যে, 
গোয়েন্দা লাগিয়ে অযথা মানুষের দোষ বের করে তাদেরকে শাস্তি দিতে হবে। 

২৬. অত্র আয়াতে কারো “ীবত' করতে নিষেধ করা হয়েছে । কারো অনুপস্থিতিতে 
তার এমন দোষ সম্পর্কে আলোচনা করা যা তার উপস্থিতিতে করলে সে অসন্তুষ্ট 
হবে-_এটাই গীবতের সংজ্ঞা । 

পরিবার ও সমাজে বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে কুরআন ও. হাদীসে এটাকে 
| কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ জঘন্য কাজকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে | 
চর ছে 





শ. শ. কু. ১২/১৭-_ পারা £ ২৬ 


| বললেন, কোনো ব্যক্তি সম্পর্কে (তার অনুপস্থিতিতে) এমন কথা বলা, যা তার পছন্দ 
নয়। সে বললো, ইয়া রাসূলাল্লাহ ! যদি তা সত্য হয় ? তিনি বললেন, তোমার কথা 
মিথ্যা হলে তো তা হবে অপবাদ ।”(মুয়াত্তা ইমাম মালেক) 


হযরত আবু সায়ীদ রা. ও জাবির রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. 
বলেছেন, “গীবত যিনা বা ব্যভিচারের চেয়ে জঘন্য গুনাহ ।” সাহাবায়ে কিরাম আরয 
করলেন, তা কিভাবে ? তিনি বললেন “কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তাওবা 
করলে মাফ হয়ে যায় ; কিন্তু যে গীবত করলো তার গুনাহ প্রতিপক্ষের মাফ করা ছাড়া 
মাফ হয় না।” 

তবে শরয়ী কোনো সংগত কারণে তথা ইসলামী আইন বাস্তবায়নের প্রয়োজনে 
সার্বিক তথ্য প্রদান কল্পে ইসলামী আইনবিদ এবং হাদীস শাস্ত্রবিদগণ নিম্নলিখিত 
ক্ষেত্রে গীবত তথা কারো অনুপস্থিতিতে "কারো দোষগুণ আলোচনা করাকে বৈধ বলে 
মত প্রকাশ করেছেন। 

এক $£ যালিমের যুলুমের প্রতিকার কল্লে যথাযথ কর্তৃপক্ষের কাছে মযলুমের ফরিয়াদ । 
দুই £ কারো সংশোধনকল্লে সংশোধন করতে পারে এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে 
সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থা সম্পর্কে অবহিত করা। 

তিন £ মুফতী তথা ইসলামী আইনে বিশেষজ্ঞ ব্যক্তির নিকট ফতওয়া বা শরয়ী 


সমাধান, পাওয়ার জন্য প্রকৃত ঘটনা বর্ণনা করা। 
চার $ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির অপকর্মের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করার জন্য 
জনগণকে সতর্ক করে দেয়া । 


পাচ £ বিদআত ও ইসলাম-বিরোধী কর্মকাণ্ডের বিস্তারকারীর গুমরাহী থেকে আল্লাহ্‌র 
বান্দাহদেরকে রক্ষা কল্পে গুমরাহ ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের প্রকাশ্য সমালোচনা ৷ 
ছয় £ মন্দ নামে খ্যাত ব্যক্তির পরিচয়দানের উদ্দেশ্যে যখন সেই নাম উল্লেখ ছাড়া 
তার পরিচয় দান সম্ভব না হয় তখন সেই নাম বা উপাধী ব্যবহার করা। 


উপরোল্পিখিত ক্ষেব্রগুলো ছাড়া অনুপস্থিতিতে কারো নিন্দাবাদ করা বা তা শোনা 
একেবারেই নিষিদ্ধ । কেউ কারো গীবত করতে শুনলে সন্তাব্য উপায়ে তা থেকে সংশিষ্ট | 
ব্যক্তিকে বিরত রাখা কর্তব্য। 


গীবতের অপরাধ থেকে ক্ষমা পেতে হলে অবশ্যই আল্লাহর দরবারে তাওবা করতে 
হবে এবং ভবিষ্যতে এ হারাম কাজ থেকে বিরত থাকতে হবে । যার গীবত করা 
হয়েছে সে জীবিত থাকলে এবং এ সম্পর্কে অবহিত থাকলে অপবাদ মিথ্যা হলে তার 
নিকট গিয়ে ক্ষমা চাওয়া এবং যাদের কাছে গীবত করা হয়েছে তাদের নিকট গিয়ে তা 
| প্রত্যাহার করতে হবে। আর সত্য ঘটনা হলে ভবিষ্যতে গীবত না করার দৃঢ়ভাবে 
|| ওয়াদাবদ্ধ হতে হবে। ঃ 





পারা $ ২৬ 


টি ০ ০295, পা ৪৯১৪ তা তা পাচ ছিপ স১এপাপা ৫ শী 
41901524522 ৫ট01 2 
তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খেতে২৭ তোমরা তো 
অবশ্যই তা ঘৃণা করো; আর তোমরা ভয় করো আল্লাহকে 


1/১05 7৫ ৯৮ ০ এ ড ০০৮এশা তত ভি ও 
এক ্রািডক জরি সরা 
৯০১০৬৬০ 


পানি & এপার পি 53 0 7১০০ ॥১ ৩০1 ছি পাপা পা 
1৩1, 51652701-894550-55 
এবং বিত্ত করে দিয়েছি তোমানেরকে বিজি াতিতে ও বিডি গোরে, যাতে ভোমরা গরসপরকে চিনে নিতে গার; 
নিশ্চয় তোমাদের মধ্যকার অধিক মুত্তাকী-ই আল্লাহর কাছে তোমাদের মধ্যকার অধিক মর্যাদাবান, অবশাই আল্লাহ 
| £৮-(৯৮4+)-পছন্দ করবে কি ; +--(-৮)-ভোমাদের কেউ; 34501 - 
| খেতে ; ; ০এ-গোশত ; 4৮-৫+০৮)-তার ভাইয়ের ; (মৃত ; ,৯২৯০৫৯০ 
৮1৯৯,)-তোমরা তো অবশ্যই তা ঘৃণা কর ; আর ; |১:/-তোমরা ভয় করো ; 
1 )-আন্লাহকে ; ০-নিশ্চয়ই ; 21 |-আল্লাহ ; *,0%-বড়ই তাওবা কবুলকারী ; 
1-:৮/পরম দয়ালু €9 $:-হে ;::৫0-মানুষ ; 0-আমি অবশ্যই ; -৮:৯- 
(৮+৮)-তোমাদেরকে সৃষ্টি করেছি ; থেকে ;০/৮একজন পুরুষ ; +ও ; 
একজন নারী ; /-এবং ; 44৫৬ ৯)-বিভক্ত করে দিয়েছি 
তোমাদেরকে ; ৩৮%-বিভিন্ন জাতিতে ; %-ও ; 35.$-বিভিন্ন গোত্রে ; ৮১০. 
| যাতে তোমরা পরস্পরকে চিনে নিতে পার ; ঠো-নিশ্চয়ই ; ৫৮৫-৫৮৮5)- 
তোমাদের মধ্যকার অধিক মর্যাদাবান ; 3:০-কাছে ; 4-আল্লাহর ; +81-(+1 
+৪)-তোমাদের মধ্যকার অধিক মুন্তাকী-ই ; ঠা-অবশ্যই ; 40-আল্লাহ ; 


২৭. “গীবত' যে চরম একটা ঘৃণ্য কাজ তা আলোচ্য আয়াতে সুস্পষ্ট হয়ে উঠেছে। 
আয়াতে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। মৃত প্রাণীর 
গোশত খাওয়া এমনিতেই ঘৃণ্য ব্যাপার__তা-ও আবার যদি হয় মানুষের এবং 
মানুষটি যদি হয় নিজের ভাই ; তাহলে এটা কেমন ঘৃণ্য হতে পারে তা সহজেই 
| অনুমেয় । এটা যেমন ঘৃণ্য, তেমনি গীবত করাও সমান ঘৃণ্য কাজ। কোনো ব্যক্তির 
অসাক্ষাতে তার নিন্দাবাদ করা এজন্য হারাম নয় যে, যার গীবত করা হয় তার 
|] মনোকষ্ট হয়। বরং তা এজন্য হারাম যে কাজটি অত্যন্ত নীচ কাজ। যার গীবত করা | 
[হয় সে জানলেই তো কষ্ট পাওয়ার কথা আসে ; 80805875888 





| ব্যক্তির গোশত খাওয়া এজন্য হারাম নয় যে, তাতে মৃত ব্যক্তির কষ্ট হয়। মৃত্যুর পর | 
তার লাশ কিসে খাচ্ছে তা তার জানার কথা নয়। সুতরাং কেউ জানুক বা না জানুক 
গীবত তথা কারো অসাক্ষাতে নিন্দাবাদ করা হারাম। 
২৮. ইতিপূর্বেকার আয়াতসমূহ মুসলিম উম্মাহর মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী অনাচার- 
সমূহ উত্লেখ করে তা থেকে বেঁচে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আর এ আয়াতে 
গোটা মানবজাতির মধ্যকার এক বিরাট গুমরাহী দূর করে বিশ্ব-মানবতাকে বিপর্যয় 
থেকে রক্ষা করে নির্দেশনা দেয়া হয়েছে। 
বিশ্ব মানবতাকে বর্ণ, ভাষা, অঞ্চল ও জাতীয়তার সংকীর্ণ গৌড়ামী থেকে মুক্ত করার 
জন্য আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে তিনটি অত্যন্ত গুরুতৃপূর্ণ মৌলিক সত্যের 
প্রতি মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন 8 
. এক ঃ সব মানুষের মূল উৎস এক । একটিমাত্র পুরুম্ষ ও একটিমাত্র নরী থেকে মানব 
বংশধারা শুরু হয়েছে । পরবর্তী মানব বংশ একমাত্র স্রষ্টা কর্তৃক একই নিয়মে সৃষ্ট । 
আর সকল মানুষের সৃষ্টির উপাদানও একই । সুতরাং এ সৃষ্টিধারার মধ্যে কোনো 
| বিভেদ এবং উচ্চ নীচের কোনো ভিত্তির অস্তিত্ব নেই। সকল বিভেদ-বিশৃংখলা 
মানুষেরই সৃষ্ট । 
দুই £ বর্ণ, বংশ, গোত্র ও ভাষার পার্থক্য মহান অ্রষ্টা আল্লাহর-ই সৃষ্ট । পারস্পরিক 
পরিচয়ের জন্যই আল্লাহ এ পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। মানব বংশ বৃদ্ধির সাথে 
সাথে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এবং তাদের বর্ণ, দেহের আকার-আকৃতি, 
ভাষা ও খ্যাদ্যাভাসে পার্থক্য সৃষ্টি হওয়াও একান্ত স্বাভাবিক ব্যাপার । কিন্তু এ পার্থক্যের 
কারণে মানুষের মধ্যে উচ্চ ও নীচ, ইতর ও ভদ্র এবং শ্রেষ্ঠ ও নিকৃষ্ট ইত্যাদি ভেদাভেদ 
সৃষ্টি করা যায় না। এ পার্থক্যের কারণে এক জাতি শ্রেষ্ঠ অপর জাতি নিকৃষ্ট হওয়া বা 
মানবাধিকারের ক্ষেত্রে এক জাতি অন্য জাতির ওপর অগ্রাধিকার যোগ্য হওয়ার কোনো 
যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তো মানুষের মধ্যে পারস্পরিক জানা শোনা 
ও সহযোগিতার একটি সহজ উপায় হিসেবে এ পার্থক্য সৃষ্টি করেছেন। 


তিন £ জন্মগতভাবে সকল মানুষ সমান। মানুষের মর্যাদার পার্থক্য হতে পারে, 
একমাত্র নীতি-নৈতিকতার ক্ষেত্রে । মানুষের মধ্যকার জন্মগত সাম্যের কারণ হলো 
সকল মানুষ একমাত্র স্রষ্টার সৃষ্টি। তাদের সকলের সৃষ্টির উপাদান এবং সৃষ্টির নিয়ম- 
পদ্ধতিও একই । বর্ণ, গোত্র, ভাষা বা বিশেষ কোনো অঞ্চলের মধ্যে জন্মগ্রহণের 
কারণে মর্যাদা ও অধিকারে পার্থক্য সৃষ্টি হতে পারে না। কারণ এগুলোর কোনোটাই 
তার ইচ্ছাধীন ব্যাপার নয়। মানুষের মধ্যকার ব্যক্তিগত নৈতিক গুণাবলীর কারণেই 
তার মর্যাদায় পার্থক্য সূচীত হতে পারে । যে মানুষ সর্বাপেক্ষা আল্লাহভীরু, অকল্যাণ 
থেকে দূরে অবস্থানকারী এবং নেকী ও পবিত্রতার পথের পথিক, এমন মানুষ যে বর্ণ, 
গোত্র, বংশ, ভাষা বা অঞ্চলের হোক না কেনো আল্লাহর কাছে সে-ই সর্বাধিক 
| মর্যাদাবান ও সম্মানের পাত্র । 





(এ58585755870587-555169756 
সরব, সব খবর রাখনেওয়ালাণ*। ১৪. মরুবাসীরা বনে, 'আমরা ঈমান এনেছি'* আপনি বুল্ন 'তোমরা তো 
ঈমান আননি, বরং তোমরা বলো, আমরা বশ্যতা স্বীকার করেছি 


2সর্বজ্ঞ %-৮-সব খবর রাখনেওয়ালা। €৪)০13-বলে ; ৮,০০২-মরুবাসীরা ; 
(4০-আমরা ঈমান এনেছি; আপনি বলুন ; ৮৮ 1/-তোমরা তো ঈমান 
আননি ; +১547-বরং ; [1,-তোমরা বলো ; (2:/-আমরা বশ্যতা স্বীকার করেছি; 


আল্লাহর রসূলও মক্কা বিজয়কালের বক্তৃতায় একই কথা বলেছেন- 


“সেই আল্লাহ-ই সমস্ত প্রশংসার মালিক যিনি তোমাদের থেকে মূর্থতার অহংকার ও 
দৌষ-ক্রটি দূর করে দিয়েছেন। হে লোক সকল ! মানব জাতি দু'ভাগে বিভক্ত ঃ এক. 
সৎকর্মশীল ও আল্লাহভীরু-__যারা আল্লাহর কাছে উচ্চ মর্যাদার অধিকারী । দুই. 
পাপাচারী দুর্ভাগা___যারা আল্লাহর কাছে নিকৃষ্ট । মূলত সকল মানুষ এক আদমের 
সন্তান ; আর আদম মাটি থেকে সৃষ্ট ।” মানুষের মর্যাদা নির্ণীত হবে তার 
আল্লাহভীরন্তার মাপকাঠিতে ৷ এ পর্যায়ে হাদীসের কিতাবগুলোতে রাসূলুল্লাহ সা.-এর 
অনেক বাণী রয়েছে। যেসব বাণী বাস্তবেও বূপায়িত হয়েছিলো এবং ইসলাম মানুষের 


মধ্যকার বিভেদ দূর করে এক বিশ্ব-্রাতৃত্‌ প্রতিষ্ঠা করে দেখিয়েছিলো। 


২৯. অর্থাৎ আল্লাহ সবকিছু জানেন এবং খবর রাখেন যে, কে উচ্চ মর্যাদা পাওয়ার 

অধিকারী, আর কে অসম্মান ও লাঞ্কনা পাওয়ার যোগ্য । এমনও হতে পারে যাকে 

দুনিয়াতে উচ্চ মর্যাদা দেয়া হচ্ছে, আখিরাতে সে লাঙ্নার শিকার হবে, আর যাকে |. 
দুনিয়াতে হেয়প্রতিপন্ন করা হচ্ছে, আখিরাতে সে-ই হবে উচ্চ মর্যাদার অধিকারী । 

কারণ মানুষের বানানো যে মানদপ্ডের ভিত্তিতে দুনিয়াতে উচ্চ-নীচের সিদ্ধান্ত গৃহীত 

হয়েছে, তা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় । 


৩০. এখানে আরবের সেসব বেদুইন গোত্রের প্রতি ইংগীত করা হয়েছে, যারা 
ইসলামের বিজয় ধারা লক্ষ্য করে মৌখিকভাবে মুসলমান হয়ে যায়। তাদের উদ্দেশ্য 
ছিলো এভাবে তারা মুসলমানদের আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে 
এবং ইসলামী সমাজের সুবিধাও ভোগ করতে পারবে। এসব বেদুইন গোত্র 
আন্তরিকভাবে ঈমান গ্রহণ করেনি। এদের আচরণ এমন ছিলো যেন ইসলাম গ্রহণ 
করে তারা রাসূলুল্লাহ সা.-এর প্রতি দয়া করেছেন। তারা রাসূলুল্লাহ সা.-কে বলতো 
যে, আমরা বিনা যুদ্ধে ইসলাম গ্রহণ করেছি অর্থাৎ আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ না 
করা এবং ইসলাম গ্রহণ করা তাদের একটা বড় অবদান। সুতরাং তাদের এর জন্য. 
বিনিময় পাওয়া উচিত। এসব বেদুইন গোত্রের মধ্যে ছিলো মুযাইনা, জুহাইনা, 
আসলাম, আশজা, গিফার ইত্যাদি। খুযায়মা নামক একটি গোত্র দুর্ভিক্ষের সময় 
| মদীনায় এসে বিনা যুদ্ধে ইসলাম গ্রহণের কথা বলে সাহায্য দাবী করে। 





পারা ঃ ২৬ 


88587148588 &3181955 


27215258868 4000 
আর ঈমান তো এখনো প্রবেশ করেনি তোমাদের অন্তরে; তবে যদি তোমরা আল্লাহ 
ও ভার রাসূলের আনুগত্য করো, তিনি নিষ্ষল করবেন না 
॥ ০০ চি ৪০০ নটি পি ৯ 59 পাপা কিতা চটি পাতি পা 8১৬১ 
1:71০5%19 ১:পা পি/৪-১)24101, ৮2০০ 
পি নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 
১৫. প্রকৃত মু'মিন তো তারাই যারা ঈমান এনেছে 
79১79251194193915755:-1৮153575520 
আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি, অতপর সন্দেহ পোষণ করেনি এবং জিহাদ 
করেছে তাদের ধন-সম্পদ দিয়ে ও তাদের জীবন দিয়ে__ 


?-আর 31১5 ৮৮-এখনো প্রবেশ করেনি ; ০4১1-ঈমান তো ; 1৫4১ ৮-৫+০ | 
+5+৮৮-)-তোমাদের অন্তরে ; ;-তবে ; টা-যদি ; ৯ ৮-৮-তোমরা আনুগত্য 
করো; 11-আল্লাহ ; 7 ; £1-/-0+৫৯+)-তীর রাসূলের ; ১ 904 ৰ 
$)-তিনি নিক্ষল করবেন না ; থেকে ; ৮$-/--০-৫+--৪ )-তোমাদের 
কর্মসমূহ ; ৫::-বিন্দুমাত্রও ; 21-নিশ্চয়ই ; 41)-আল্লাহ ; ”১-অত্যন্ত ক্ষমাশীল ; 
শ২৯/পরম দয়ালু। €9১৮+১-১)। (-১/- প্রকৃত মুমিন তো ; :4-/-তারাই যারা ; ৷ 
(:০-ঈমান এনেছে ; 41৬-641+-)-আল্লাহর প্রতি ; 7 ; 4৮: (775) 
তার রাসূলের প্রতি ; "-অতপর ; (৮: ০-সন্দেহ পোষণ করেনি ; 7এবং ; 
(,%১-জিহাদ করেছে; /০৮-৫৮এ৯৯০)-তাদের ধন-সম্পদ দিয়ে ; 3-ও ; 
৮৫4-৫+৮৪)- -তাদের জীবন দিয়ে ; 

৩১. “ওয়া লা-কিন কুলু আস্লামৃনা' ৷ অর্থাৎ “বরং তোমরা বলো, আমরা আনুগত্য 
গ্রহণ করেছি।' একথা সেসব লোককে বলা হয়েছে যারা বাহ্যিকভাবে ইসলামের 
এ আয়াত দ্বারা এটা প্রমাণ করা যায় না যে, ইসলাম ও ঈমানের মধ্যে পরিভাষাগত 
পার্থক্য আছে। শরীয়তের পরিভাষায় অন্তরের বিশ্বাসকে ঈমান বলে। অর্থাৎ অন্তর 
দিয়ে আল্লাহর একতৃ ও রাসূলের রিসালাতকে সত্য বলে জানা । পক্ষান্তরে বাহ্যিক 
কাজকর্মে আল্লাহ ও রাসূলের আনুগত্যের বহিঃ প্রকাশকে ইসলাম বলা হয়। কিন্তু 
শরীয়তে অন্তরের বিশ্বাস ততক্ষণ পর্যন্ত ধর্তব্য নয় যতক্ষণ তার প্রভাব অঙ্গ প্রত্যঙ্গের | 
| কাজকর্মে প্রতিফলিত না হয়। এর সর্বনিষ্ন স্তর হচ্ছে মুখে কালিমার স্বীকারোক্তি করা । || 





পারা ঃ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হুজুরাত 


রা পা ৪ পাত পা সিটিতে ৪০ ডি 
[45 55841997759 4555115-4 
আল্লাহর পথে ; তারা __তারাই সত্যবাদী । ১৬. আপনি বলুন, তোমরা কি আল্লাহকে 
অবগত করাচ্ছো তোমাদের দীন গ্রহণ সম্পর্কে ? অথচ আল্লাহ 


1221 95% ০ ৮ পে ৬০ ০৬১ 
০০০১০৭০৪১১০ 4555৮০৭ ঠোিছি 
জানের রনি ভাডে ানে বারি রীতি: আর আল্লাহ সর্ব বিষয়ে 
সর্বজ্ঞ। ১৭. রা আরতি জরে 
চিতটি [পা কিতা ৯এটিনিপাতী ৩০৩ ৩৪ ৯টি পানি ভাতা নটি পানিতে & ৫ 
72০১90755121058109- 34এশ্চি 
যে, তারা ইসলাম গহণ করেছে; আপনি বলূন, তোমরা তোমাদের ইসলাম গহণকে আমার প্রতি (তোমাদের) জনুযহ 
বলে মনে করো না, বরং আল্লাহ-ই তোমাদের প্রতি অনুগহ করেছেন যে, তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন 
0, পথে ; 41)1-আল্লাহর ; 14%-তারা ; *-তারাই ; ১৯১--০]| -সত্যবাদী। 
69: আপনি বলুন ; 3৯২-/-(১৯+০+)-তোমরা কি অবগত করাচ্ছো ; 401- 
আল্লাহকে ; 4-(৪+৩৮২)-তোমাদের দীন শ্রহণ সম্পর্কে ; 5 অথচ ; 4] - 
আল্লাহ ; "-জানেন ; ০-যা কিছু আছে; ০১৮০] এ-আসমানে ; এবং £ ০- 
যাকিছু আছে; ১০ পাষমীনে ; আর ) 4)-আল্লাহ ; 460০5৬)-সর্ব 
“:5-বিষয়ে ; 15 সর্বজ্ঞ। €১:৮:-:-তারা অনুধহ প্রকাশ করছে ; ৬৮৮০-( 
৬)-আপনার প্রতি ; [1 -যে, তারা ইসলাম গ্রহণ করেছে ; '/১-আপনি বলুন ; 
(5 খু-(তোমাদের) অনুগ্রহ বলে মনে করো না ; “2-($+4০)-আমার প্রতি ; 
(+১৮%)-তোমাদের ইসলাম গ্রহণকে ;:/:বরং ; 40-আল্লাহ-ই ; 
০-অনুগ্রহ করেছেন ; :৫৮(5)-তোমাদের প্রতি ; যে, +5০-১-(৬৬ 
-9-ভিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন; 
একইভাবে ইসলাম বাহ্যিক কাজ-কর্মের নাম হলেও শরীয়তে ততক্ষণ পর্য্ত ধর্তব্য 
নয়, যতক্ষণ অন্তরে বিশ্বাস সৃষ্টি না হয়। বাহ্যিক কাজ-কর্ম থাকলেও অন্তরে বিশ্বাস 
সৃষ্টি না হলে সেটা হবে “নিফাক' বা মুনাফিকী। ঈমান অন্তর থেকে শুরু হয়ে বাহ্যিক 
কাজ-কর্ম পর্যস্ত পৌছে। আর ইসলাম বাহ্যিক কাজ-কর্ম থেকে শুরু হয়ে অন্তরে দৃঢ় 
মূল হয়। কিন্তু মূল উদ্দেশ্যের দিক দিয়ে ইসলাম ও ঈমান একটি অপরটির সাথে 
ওতপ্রোতভাবে জড়িত। ঈমান ইসলাম ব্যতীত ধর্তব্য নয়, আর ইসলাম ঈমান ব্যতীত 
শরীয়তে গ্রহণযোগ্য নয়। শরীয়তে এটা অসন্ভব যে, একজন মু"মিন হবে মুসলিম 
| হবে না এবং মুসলিম হবে মু'মিন হবে না। 





রিলিজ জার ৩৬১ 31558 


রি নিপা পা পা লি শা চিপা পা (| ১০৯০ ৪ চা 
০2 5০১০৫৭ 25227528 
ঈমানের দিকে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। ১৮. নিশ্চয়ই আল্লাহ আসমান ও 
যমীনের গোপন বিষয়সমূহ জানেন ; 
পা নিপা তা পা (ছি পা শিখ তা 
091 (০১৮58 4819 
আর তোমরা যাকিছু করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। 
১৩১/-(১৬+৫+-)-ঈমানের দিকে ; ১1-যদি ;-5$-তোমরা হয়ে থাক ; ১:৪১. 
-সত্যবাদী । 6১ 1-নিশ্চয়ই ; 44)-আল্লাহ ; ৮৫-জানেন ; ১-গোপন বিষয়সমূহ; 
০, )-আসমান ; 7-ও ; ১০) এা-যমীনের ; /আর ; 41 ]-আল্লাহ ; এ 
সম্যকদ্রষ্টা ; (যা কিছু তার ; 2১12+$তোমরা করো। 


২য় কুকৃ* (১১-১৮ আয়াত)-এর শিক্ষা 
১. কাউকে কথায়, ইশারা-ইংগীতে বা অভিনয়ের মাধ্যমে উপহাস করা হারাম । 


২. কোনো পুরদ্ষের জন্য যেমন অন্য পুরুষকে উপহাস করা হারাম, তেমনি কোনো নারীর জন্যও 
কোনো নারীকে উপহাস করা হারাম । 


৩. গায়রে মাহরাম নারী-পুরত্ষ একই মাজলিসে একত্র হওয়াও হারাম । কারণ, এরূপ মাজলিসেই 


হাসি-ঠাটার পরিবেশ সৃষ্টি হয় । 

৪. যাকে উপহাস করা হয়, সে আল্লাহর কাছে উপহাসকারীর চেয়ে উভম হতে পারে__ একথা 
মনে রেখেই উপহাস করা থেকে বিরত থাকতে হবে । 

৫. কাউকে খোঁটা দেয়া, উপহাস করা এবং কারো এতি দোষারোপ করাও আয়াতে নিষিদ্ধ করা 
হয়েছে । কারণ এরূপ করলে অপরের পক্ষ থেকে নিজেকেও এসবের শিকার হতে হয় । 

৬. কাউকে মন্দ নামে আখ্যায়িত করে সঙ্ভোধন করাও হারাম । 

৭. পুর্বে কৃত কোনো গুনাহের কারণে তাওবা করার পরও সে শুনাহের পরিচায়ক কোনো মন্দ 
উপাধি যোগে কাউকে সঙ্বোধন করাও হারাম । 

৮. কোনো মু'মিনকে তার ইসলাম পূর্ব সময়কার কোনো অপরাধ বা মন্দ কাজের পরিচায়ক 
কোনো উপাধি ঘারা সঙ্বোধন করাও হারাম । 

৯. বেশী বেশী ধারণা-অনুমানের উপর নির্ভর করে কোনো সি্ধাভ এহণ করা সঠিক কাজ নয় । 
তাছাড়া এটা বুধিমানের পরিচায়কও নয় । ধারণা-অনুমান দ্বারা তাড়িত হয়ে কোনো কাজ করলে, 
অনেক সময় তা মানুষকে গুনাহের কাজে লিও করে । 

১০. মানুষের দোষ খুঁজে বেড়ানো অত্য্ মন্দ অভ্যাস । এর ঘারা সমাজ-সংসারে বিপধর়্- 
বিশংখলা দেখা দেয় । তাই একাজকেও আয়াতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে । 

১১. গীবত" তথা কারো অনুপহ্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা একটি জঘন্য সামাজিক 

| অনাচার । গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে । ৃ 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল হুজুরাত 


112] 


১৩. আয়াতে উল্লিখিত সামাজিক ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর পাকড়া-এর ভয় মনে 
রেখে সক্রিয় এচেষ্টা চালাতে হবে ও আল্লাহ্‌র কাছে সাহায্য চাইতে হবে । 

১৪. অতীত কৃত এ জাতীয় অপরাধের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। স্বরণীয় যে, 
আল্লাহ অবশাই তাওবা করুলকারী ও ওনাহ ক্ষমাকারী এবং তিনি পরম দয়ালুও বটে । 

১৫. ভাষা, বর্ণ গোর, অথল, আকৃতি নিবিশেষে সকল মানুষের সৃষ্টির সূচনা একটিমাত পুরুষ ও 
একটিমারে নারী থেকে । 

১৬. সুতরাং আল্লাহর নিকট ভাষা, বর্ণ গোত্র ও অঞ্চলের কারণে, কোনো মানুষের ওপর অন্য 
মানষের কোনো শ্রেষ্ঠত্ব নেই । 

১৭. আল্লাহর নিকট সেই মানুষই অধিক মধার্দাবান যে সবচেয়ে আল্লাহভীর । 

১৮. প্রকৃতপক্ষে কে কোন্‌ কারণে মধার্দা পাওয়ার যোগ্য তা আল্লাহ ভালো করেই জানেন এবং 
তিনি এ সম্পরর সকল খবর রাখেন । 


১৯. আল্লাহর একতৃ ও তার রাসূলের রিসালাতকে অন্তরে বিস্তাস করাকে ঈযান বলে, আর সেই 
বিশ্বাসের অনুকূলে আল্লাহ ও রাসূলের হুকুমকে বাহিকভাবে কাকিরী করাকে ইসলাম বলে । 

২০. ঈমান ও ইসলাম একটা অপরটার সাথে ওতধোতভাবে জড়িত । সুতরাং একটি ছাড়া 
অপরটি শরীয়তে এহণযোগা নয় । 

২১. মুমিনের ঈমান যেমন ইসলাম ছাড়া শরীয়তে এহণযোগ্য নয় । তেমনি মুসলিমের ইসলাম 


ঈমান ছাড়া শরীয়তে এহণযোগ্য নয় । 

২২. ঈমান ছাড়া ইসলাম মুনাফিকী আর ইসলাম ছাড়া ঈমান মূল্যহীন সৃতরাং মব'মিনকে অবশ্যই 
মুসলিম হতে হবে এবং মুসলিমকে অবশাই মুগমিন হতে হবে । 

২৩. মব'মিনের অজ্ঞানতা, অক্ষমতা ও অনিচ্ছাকৃত কাটি-বিচযাতি আল্লাহ তা আলা দয়াপরবশ হয়ে 
ক্ষমা করে দেন । কেননা তিনি অত্যভ ক্ষমাশীল পরম দয়ালু । 

২৪. আল্লাহ তা আলা মুমিনের নিষ্ঠাপৃ্ণ সৎকর্ম তথা ইসলামকে বিন্দুমাত্র নিক্ষল করেন না । 

২৫. আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, অতপর কখনো তাতে সন্দেহ পোষণ 
করেনি এবং জিহাদ করেছে আল্লাহর পথে নিজেদের জানযাল দিয়ে, তারাই প্রকৃত মু'মিন ও 
ঈমানের দাবীতে সত্যবাদী । 

২৬. আসমান ও যমীনের মধ্যহিত যাবতীয় বিষয় সম্পকো আল্লাহ অবগত আছেন । স্বৃতরাং কে 
ঈমানের দাবীতে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী তা-ও আল্লাহ ভালোভাবেই জানেন । তিনি সর্ব 
বিষয় জানেন । 

২৭. ঈমান ও ইসলামের এতি পার্ক্যিনিদের্শ লাভ করতে পারা দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যের 
ব্যাপার, এ জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞ থাকা কতর্বযয এবং সদা-সবর্দা গোপনে ও প্রকাশ্যে 
আল্লাহর শোকর আদায় করা কতর্বয । 

২৮ আল্লাহ সকল মানুষের কাজ-কর্মরই সাব্ষিণিক দেখছেন । স্বতরাং কেউই কোনো বিষয়ে তার 
দৃষ্টি এড়িয়ে যেতে সক্ষম নয় । 





শ. শ. কু, ১২/১৮__ পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা কাফ 


আক্মাত ৪ ৪ 
আুক্কু” ও ৩ 


সূরার প্রথমে উচ্চারিত বিচ্ছিন্ন বর্ণ 'কাফ'-কে এ সূরার নাম হিসেবে গ্রহণ করা | 
হয়েছে। 

লাহিলেক্ স্মস্মকাজ্স 

সূরার আলাচ্য বিষয়ের আলোকে অনুমিত হয় যে, সূরাটি নবুওয়াতের পঞ্চম বর্ষের 
দিকে নাযিল হয়েছে। মক্কী যুগের দ্বিতীয় পর্যায়ের এ সময়টিতে কাফিরদের বিরোধিতা 
প্রবল হয়ে উঠলেও যুলুম-নির্যাতন তখনও আর্ত হয়নি। 


আলোচ্য বিষ্বক্স 

এ সূরার মূল আলোচ্য বিষয় হলো আখিরাত । রাসূলুল্লাহ সা. আখিরাত বিশ্বাসকে 
বেশী বেশী মানুষের কাছে পৌছানোর লক্ষ্যে বেশীর ভাগ ফজরের নামাযে এ সূরা 
তিলাওয়াত করতেন। তাছাড়া প্রায় জুমুআর খুতবায় এবং দু' ঈদের নামাযে এ সূরা. 
পাঠ করতেন। হাদীস থেকে একথার সমর্থন মেলে । উম্মে হিশাম বিনতে হারেসা 
বলেন, রাসূলুল্লাহ সা.-এর গৃহের নিকটেই আমার গৃহ ছিলো । প্রায় দু'বছর পর্যন্ত 


আমাদের ও রাসূলুল্লাহ সা.-এর রুটি পাকানোর চুল্লীও অভিন্ন ছিলো। তিনি প্রতি | 
শুক্রবার জুমুআর খুতবায় “সূরা কাফ' তিলাওয়াত করতেন। এতেই সূরাটি শুনে শুনে 
আমার মুখস্থ হয়ে যায়। (মুসলিম, কুরতুবী) 


হযরত ওমর ইবনে খাত্তাব রা. আবু ওয়াকেদ লাইসী রা.-কে জিজ্ঞাসা করেন, | 
রাসূলুল্লাহ সা. দু' ঈদের জামাতে কোন্‌ সূরা পাঠ করতেন ? তিনি বললেন, ওয়াল 
কুরআনিল মাজীদ” এবং 'ইকতারাবাতিস সা'আহ'। 

হযরত জাবির রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ফজরের নামাযে অধিকাংশ 
সময় “সূরা কফ" তিলাওয়াত করতেন, (সূরাটি বেশ বড়) কিন্তু এতদসত্তেও বেশ 
হাক্কা মনে হতো । (কুরতুবী) 

রাসূলুল্লাহ সা. মক্কায় দাওয়াতে দীনের কাজ শুরু করলে মানুষ আখিরাতকে অসম্ভব 
মনে করতে লাগলো । তারা বলতে লাগলো যে, এটা একেবারেই অসম্ভব যে, আমাদের 
দেহ মাটিতে মিশে যাওয়ার পর মাটিতে বিলীন দেহের অংশগুলোকে আবার একত্রিত 
করে আমাদের থেকে এ দুনিয়ার কর্মকাণ্ডের হিসেব নেয়া হবে। তাদের এ ধারণাকে 
খণ্ডন করে আল্লাহ তাআলা সূরাটি নাযিল করেন। 


আল্লাহ তা'আলা আখিরাত সংঘটনের সন্তাব্যতা সম্পর্কে বেশ কয়েকটি যুক্তি প্রমাণ | 





শব্দে শব্দে আল কুরআন সূরা ব্বাফ 


ওয়ার পরও তা আমার জ্ঞানের আড়ালে যেতে পারে না। তার অণুগুলো কোন্টিখ৷ 

কোথায় গেছে, তার রেকর্ড আমার কাছে আছে এবং তাকে আবার তৈরি করার জন্য | 
আমার একটি হুকুম-ই যথেষ্ট । আখিরাতের ব্যাপারটা তোমাদের জ্ঞানের সংকীর্ণ তার 
কারণেই তোমাদের বুঝে না আসতে পারে ; কিন্তু তাতে আখিরাতের সংঘটন থেমে 
থাকবে না। কেউ যদি সত্যকে অস্বীকার করে, তাতে সত্য পরিবর্তন হবে না বাতা 
মিথ্যায় পরিণত হবে না। 


অতপর আমাদের দৃশ্যমান জগত থেকে আল্লাহর কুদরতের নিদর্শনাবলী ' থেকে 
প্রমাণাদি পেশ করে আখিরাতের সম্ভাব্যতা সম্পর্কে যুক্তি পেশ করা হয়েছে। বলা 
হয়েছে যে, এসব অবিশ্বাপীরা কি তাদের মাথার ওপর বিরাজমান আকাশমণ্ডলী, 
বিস্তৃত যমীন, পাহাড়-পর্বত, সুদৃশ্য উত্ভিদরাজি, আসমান থেকে বর্ষিত পানি এবং সে 
পানির সাহায্যে উৎপন্ন তাদের রিযিকের বিভিন্ন সামথী ইত্যাদি. বিষয় সম্পর্কে চিন্তা- 
ভাবনা করে দেখে না যে, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। এগুলো থেকেই তো আখিরাত 
সংঘটন সম্পর্কে প্রমাণ পাওয়া যায়। 


এরপর অতীতের আখিরাত-অবিশ্বীসী উদ্ধত জাতিগুলোর পরিণতির প্রতি দৃষ্টি 
আকর্ষণ করা হয়েছে। অতীতের অনেক শক্তিমান জাতি গোষ্ঠী যেমন নৃহের জাতি, 
রাস্বাসী, সামূদ, আদ, ফিরআউন, লৃত, আইকাবাসী এবং তুব্বা প্রভৃতি জাতি-গোষ্ঠী 
তাদের প্রতি প্রেরিত রাসূলদের কথা অবিশ্বাস.করে আখেরাতকে মিথ্যা সাব্যস্ত 


করেছিলো । কিন্তু তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পায়নি । 


বলা হয়েছে যে, তোমাদেরকে দুনিয়াতে লাগামহীন ছেড়ে দেয়া হয়নি ; বরং তোমাদের 
নিকট থেকে তোমাদের প্রতিটি মুহূর্তের কর্ম-তৎপরতা সম্পর্কে হিসেব নেয়া হবে। 
তোমাদের প্রতিটি কথা ও কাজ সংরক্ষণ করা হচ্ছে। বৃষ্টির ফৌটা পড়ার পর যেমন 
| মাটি ফুঁড়ে উত্তিদরাজি বের হয়, তেমনি তোমরাও আল্লাহর একটিমাত্র ইংগিত পাওয়া 
| মাত্রই যার দেহকণা যেখানেই থাকুক না কেনো বের হয়ে এসে আল্লাহর সামনে জবাবদিহি 
করার জন্য দীড়িয়ে যাবে। আজ তোমাদের বিবেক-বুদ্ধির ওপর যে পর্দা পড়ে আছে, 
সেদিন তা সরে যাবে। তোমরা সেদিন নিজের চোখেই নিজের কর্মকাণ্ডের সংরক্ষিত 
রেকর্ড দেখতে পাবে । তোমরা সেদিন বুঝতে পারবে দুনিয়াতে যে বিষয়টিকে তোমরা 
অসন্ভবমনে করেছিলে সেই আখিরাত তথা আল্লাহর সামনে জবাবদিহি জানাত ও 
জাহান্নাম সবই তোমাদের সামনে সত্য হয়ে দেখা দেবে। 


3 





পারা ৪ ২৬ 


৪ 4155 8 পতিত পনর 5 পছ 1৯৩7 সিরা 
৮)9৮০৮৪৯ 9119-8০ ১৯০০৯19৮555 
১. ক্বাফ ; কসম মহামর্যাদাবান কুরআনের১। ২. কিন্তু তারা বিস্মিত হয়েছে যে, 

তাদের নিকট এসেছেন তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী২ ; 

রা, পর্চ পা তি ডিপ পানি পাতি গু ১ পা গ্িনিতা ক। পান্টি | 2 পপ 
541১512-0059055 91৮৮৮৪৭ টি | ০9১৪০15 
তাই সেই কাফিররা বলতে শুরু করলো, এটা তো আশ্চর্যজনক বিষয়। ও যখন আমরা মরে যাব এবং মাটি 

হয়ে যাৰ তখন কি (আমরা আবার জীবিত হবো) ? এটা তো 

3-স্বাফ (এর অর্থ একমাত্র আল্লাহ-ই জানেন) ; ১কসম ; ০1-)-কুরআনের ; 
১+.২]-মহামর্ধাদাবান ।3)):কিন্তু ; (--তারা বিস্মিত হয়েছে; ১-যে ;1» তি 
(-৮৮৯)-তাদের নিকট এসেছেন; ১5:-একজন সতর্ককারী ;4:-(৯৯+১)- 
তাদের মধ্য থেকে ; 003 70)৮০+-)-তাই বলতে শুরু করলো ; 2%-)। -সেই 
কাফিররা ; 2১-এটা তো ;%*০১-বিষয় ; €*৮-2-আশ্চর্যজনক 101 :-(0)+ *)- 
তখন কি, যখন; (৮আমরা মরে যাব ;7-এবং ; (৫-হয়ে যাব ; 00-মাটি (আমরা 
আবার জীবিত হবো) ; 44১-এটা তো; 
| ১. অর্থাৎ কুরআন মাজীদ মহামর্যাদার অধিকারী, মহান, অফুরস্ত কল্যাণকর ও | 
| গৌরবান্বিত অতুলনীয় একটি গ্রন্থ । কুরআন মাজীদের সমতুল্য কোনো গ্রন্থ দুনিয়াতে 
| নেই। ভাষা ও সাহিত্যমানের দিক থেকে যেমন তার কোনো তুলনা নেই, তেমনি 
শিক্ষা ও জ্ঞান বিস্তারেও তা তুলনাহীন। কুরআন মাজীদের কল্যাণকারিতার কোনো 
শেষ নেই। মানুষ কিয়ামত পর্যন্ত এ থেকে পথ নির্দেশনা গ্রহণের মাধ্যমে দুনিয়া ও 
আখিরাতের কল্যাণ লাভ করে নিজেদের উভয় জগতের শান্তি নিশ্চিত করতে পারে। 

২. অর্থাৎ মুহাম্মাদ সা. আল্লাহর রাসূল। এর প্রমাণ হলো এ মহান গৌরবময় 
মর্যাদার অধিকারী কুরআন । আর তাদের হিদায়াতের জন্য তাদের মধ্য থেকে একজন 
সতর্ককারী পাঠানো অত্যন্ত যুক্তিসংগত বিষয় । তাদের মধ্য থেকে একজন মানুষকে 
রাসূল হিসেবে না পাঠিয়ে ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টিকে পাঠালে সেটাই হতো 
আপত্তি সাপেক্ষে । কিন্তু তারপরও কাফিররা রিসালাতকে অস্বীকার করছে এর যুক্তি 
সংগত কোনো কারণ নেই। মানুষকে রাসূল হিসেবে পাঠানো কোনো বিস্ময়ের ব্যাপার 


নয়। মানুষের হিদায়াতের জন্য মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে পাঠালে সেটাই বরং 
বিস্বয়ের ব্যাপার হতো । ] 





পারা ঃ ২৬ 


-05555০8850৬2৮25 
সুদুর পরাহত প্রত্যাবর্তন । ৪. নিঃসন্দেহে আমি জানি যমীন তাদের কতটুকু ক্ষয় করে ; 
আর আমার কাছে রয়েছে (তার সবকিছুর) সংরক্ষণকারী একটি কিতাব ৷ 


2 2০৪ 2 ১082 টব 
৫. বরং ভারা ত্য অীকার করেছে যখন ভা (সভ্য) তাদের কাছে এসেছে, ফলে তারা সংশয়ে দোদলযমান 
অবস্থায় গড়ে আছে।« ৬. তারা* কি তবে তাকিয়ে দেখে না 


ত্যাবরতন;: -৯াসুদূর পরাহত 2) ০৪. ১-$-নিঃসন্দেহে আমি জানি ; ৮৮ 
কতটুকু ; +০$:০-ক্ষয় করে ; +৮থী-যমীন; । ৫৮ (৯04) তালের? ১ )আর ; 
১০-আমার কাছে রয়েছে ; £. 4-একটি কিতাব ; 4৮১ (তার সবকিছুর) 
সংরক্ষণকারী 13বরং ; (৮৫-তারা অস্বীকার করেছে ; ১6৫ 3৯+0+৬)- 

সত্য ; -যখন ; ৯ 2৬৫৮ *()-তা (সত্য) তাদের কাছে এসেছে ; ৮69-0 
৯) -ফলে তারা ; এ-পড়ে আছে; ৮শঅবস্থায় ; 1০৮৮ সংশয়ে দোদুল্যমান। ডে 


5: 1-(15755 ৮0০৮0 -তারা কি তবে তাকিয়ে দেখে না ; 


৩. কাফিরদের প্রথম আশ্চর্যের বিষয় ছিলো তাদের মধ্যকার একজনকে রাসূল 
হিসেবে পাঠানো ৷ তাদের আশ্চর্য হওয়ার দ্বিতীয় কারণ হলো, সেই রাসূলের বক্তব্য 
যে, মানুষের মৃত্যুর পর তাদের দেহ মাটিতে মিশে যাওয়ার পর আবার তাদের জীবিত 
করে উঠানো হবে এবং দুনিয়ার জীবনের যাবতীয় কর্মকাণ্ডের হিসেব গ্রহণ করা হবে। 
অতপর তাদেরকে ভালো কাজের পুরস্কার হিসেবে চিরসুখময় জান্নাতে স্থান দেয়া হবে 
অথবা মন্দ কাজের শাস্তিস্বরূপ চিরদুঃখময় জাহান্নামে নিক্ষেপ করা হবে। 


৪. এ আয়াতটিও একথার প্রমাণ যে, আখিরাতে মানুষ পুনজীবন লাভের সময় সেই 
একই দেহ নিয়েই পুনরায় জীবিত হয়ে উঠবে, যে দেহ নিয়ে সে দুনিয়াতে জীবিত 
ছিলো। আর তাই এ বিষয়টিকে কাফিরদের অস্বীকার করার জবাবে আল্লাহ তাআলা 
বলেছেন যে, মানুষের দেহের বিভিন্ন অংশ কোন্টি কোথায় ও কিভাবে পড়ে আছে, 
তা আল্লাহ তা'আলা ভালো করেই জানেন। তাঁর কাছে এর পূর্ণাঙ্গ রেকর্ড রয়েছে। 
যখন পুনজীবিন লাভের সময় আসবে তখন ফেরেশতারা তার নির্দেশে রেকর্ড অনুসারে 
বিক্ষিণ্ড দেহকণাগুলোকে একত্রিত করে হুবহু সেই একই দেহ দিয়েই তাকে গঠন 
করবে, যে দেহ নিয়ে সে দুনিয়াতে বেচেছিলো। তার দেহের কোনো ক্ষুদ্রতম অণুও 
তার পুনগ্গঠিত দেহ থেকে বাদ পড়বে না। 

৫. অর্থাৎ সত্যের দাওয়াত শোনামাত্রই কোনো প্রকার চিন্তা-ভাবনা ছাড়াই তারা | 
সত্যকে অস্বীকার করে বসেছে। তাদের অত্যন্ত সুপরিচিত, তাদের সকলের বিশ্বস্ত, || 





পারা ঃ ২৬ 


চর 
৯০০০০ £ি পা পপ তা পি এ তাপ পাতলা পিপাসা তা 


০025542555285548251দশ৫ু 


পি 


তাদের ওপরে আসমানের দিকে, আমি তা কিভাবে বানিয়েছি এবং তাকে সুশোভিত 
করেছি" ? আর তাতে কোনো ফাটল-ও নেই ।” 

এ-দিকে ; “আসমানের ; *4$৮-৯+৩৯)-তাদের ওপর ; -:৫-কিভাবে ; 

($::-0৬+5)-আমি তা বানিয়েছি , ঠ”এবং; ($4)-৫৬+৬))-তাকে সুশোভিত 

করেছি ; 7-আর ; ৮-নেই ; &4-তাতে ; ১৮-কোনো ; 1:৮-ফাটলও 

তাদের মধ্যকার জ্ঞানী ও বুদ্ধিমান এবং সকলের চেয়ে উত্তম লোকটি যে দাওয়াত 


পেশ করেছেন, যে বাণী নিয়ে তিনি মানুষের সামনে উপস্থিত হয়েছেন, তাকে যাচাই- 
বাছাই না করে মিথ্যা বলে প্রথমেই তারা তা প্রত্যাখ্যান করেছে। আর তাদের 


অযৌক্তিক কাজটিকে যুক্তিসিদ্ধ করার জন্য সত্যের দাওয়াত নিয়ে আসা রাসূলকে | 


বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করা শুরু করেছে। তারা কখনো তাকে কবি, কখনো গণক, 
কখনো উন্মাদ, আবার কখনো যাদুগ্যস্ত ব্যক্তি বলে আখ্যায়িত করেছে। কিন্তু তারা 
কখনো কোনো একটি কথায় স্থির থাকতে পারেনি এটাই ছিলো তাদের সংশয়ে 
দোদুল্যমান অবস্থায় পড়ে থাকা । অথচ তারা যদি তার দাওয়াতকে প্রথমেই অস্বীকার 
না করতো, বরং তার কথাগুলো এবং তার পেশ করা যুক্তি-প্রমাণগুলো মনযোগ দিয়ে 
শুনতো, তারপর সে সম্পর্কে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতো তাহলে তারা 
সঠিক সিদ্ধান্তে পৌছতে সক্ষম হতো এবং সংশয় সন্দেহ, দোদুল্যমান অবস্থায় 
তাদেরকে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াতে হতো না। 


৬. ইতিপূর্বেকার পাঁচটি আয়াতে রাসূলুল্লাহ সা.-এর নবুওয়াতের সত্যতার প্রমাণ 
পেশ করা হয়েছে। এখান থেকে আখিরাত সম্পর্কে তার দেয়া খবরসমূহের সত্যতার 
পক্ষে যুক্তি-প্রমাণ দেয়া হচ্ছে। তারা যে মৃত্যুর পর পুনজীবন লাভ এবং দুনিয়ার 
যাবতীয় কর্মকাণ্ডের হিসাব প্রদান ও জান্নাত বা জাহান্নাম লাভ অসন্তব ও যুক্তি- 
বিরোধী বলে প্রচার করে বেড়াচ্ছে, তার বিপক্ষেই এসব যুক্তি-প্রমাণ পেশ করা হচ্ছে। 


৭. “মাথার ওপরে আসমান" বলতে উর্ধজগতকে বুঝানো হয়েছে, যা মানুষ দিবারান্রি 
দেখে আসছে এবং যেখান থেকে সূর্যকে দিবসে আলো ছড়াতে দেখে রাত্রে সেখানে 
তারার মেলা বসে। এ আসমানের যতটুকু আমরা খালি চোখে দেখতে পাই তাতেই 
আমাদের বিস্বয় বিমূঢ় হয়ে যেতে হয়। আর যদি শক্তিশালী 'দূরবীন' লাগিয়ে দেখা 
যায়, তাহলে আল্লাহর কুদরাতের বিশালতার পরিমাপ করা আমাদের সংকীর্ণ জ্ঞানের 
পক্ষে অসাধ্যই থেকে যায়। খালি চোখে যতটুক দেখা যায় ততটুকু সম্পর্কে চিন্তা- 
গবেষণা করলে আল্লাহর কুদরত সম্পর্কে যতটুকু ধারণা পাওয়া যায়, তাতেই একথা 


আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠে যে, আল্লাহ অবশ্যই মৃত্যুর পর আমাদের দেহ মাটিতে 


| মিশে যাওয়ার পরও আমাদের দেহকণাগুলো একত্রিত করে পুনজী্বন দিতে সক্ষম। 


পারা ৪ ২৬ 


রি 





শব্দে শব্দে আল কুরআন সূরা কফ 
| 6৫555327548265898425% 
৭. আর যমীন-_আমি তাকে বিছিয়ে দিয়েছি এবং তাতে স্থাপন করেছি সুউচ্চ 
৬৬১৬, আর তাতে উৎপন্ন করেছি উত্ভিদরাজি 


ভিপ্ে ও টি ৩2 1, ভ পপ মা টি পা +৫ | 
নিত দা 
০০১৬১১৬: ৯০৪৭১০১৬ 
1 পনি ভ ৫ 8 পারি ড শত 2২৮12 
আনে রা 
১০. আর (উৎপন্ন করেছি) দীর্ঘ-উচু থেজুর গাছ, তাতে রয়েছে 
0:-আর ; 7৮১এ-যমীন ; ৮৫১১-৮৫৮+৩১)-আমি তাকে বিছিয়ে দিয়েছি; )- 
এবং; 2১-স্থাপন করেছি; $:3-তাতে সি ভিারাজার 1 
উৎপন্ন করেছি উত্ভিদ রাজি ; 4১-তাতে ; 3৫ ৮প্রত্যেক ;1:)-প্রকারের ; ১০7 
তরতাজা (6:৮০ দৃষ্টি প্রসারণ ; * %-ও ১ এ০$৮উপদেশ গ্রহণের উপকরণ হিসেবে ; 
/8)-04+))-প্রত্যেকের জন্য; ,এপবান্দাহ ;৯:-০-সত্যের প্রতি পত্যাবর্তনকারী। 
টিআর; 1 'আমি নাধিল করেছি; ০৮-থেকে; ১১*.]-আসমান ;20-পানি ; 
(6০বরকতময় ; (5-605+-9)-এবং আমি উৎপন্ন করেছি ; তা বারা 7০ 
| বাগ-বাগিচা ; ও ; ₹০-শস্য ; -২-1৮কৃষিজাত ।€9:+আর ড্ৎ্প্র করেছি) ; 
1১)-খেজুর গাছ ; ০/-দীর্ঘ উচু; $৫-তাতে রয়েছে ; 
৮. অর্থাৎ আল্লাহ তা'আলা এই যে আসমানের বিশাল গোলক সৃষ্টি করেছেন, তাতে 
না আছে কোনো জোড়া-তালি আর না আছে কোনো ফাটল বা সেলাইয়ের চিহৃ। যদি 
এটা এক ও অদ্ধিতীয় আল্লাহ ছাড়া অন্য কারো হাতে তৈরী হতো, তাহলে এতে দেখা 
যেতো হাজার জোড়াতালি ও ফাটলের চিহ্ন । এতবড় আসমান তৈরিতে যখন মানুষ 
আল্লাহর কোনো দুর্বলতা ও খুঁত বের করতে সক্ষম হয় না; তখন তার সম্পর্কে এ 
ধারণা মানুষ কিভাবে করতে পারে যে, দুনিয়াতে মানুষকে দেয় পরীক্ষার সময় শেষ 
হাজির করতে সক্ষম হবেন না। 
৯. আখিরাতের সত্যতা সম্পর্কে আসমানী প্রমাণ দেয়ার পর মানুষের চোখের সামনে 


অবস্থিত এবং দিবারাব্রি দৃশ্যমান প্রমাণ পেশ করা হচ্ছে। আল্লাহ তা'আলা মানুষের | 
9855855515555555585888556555585900 





8898588:518-8851 5৪৪ সূরা ব্বাফ 


(০৪741460 89 এম 354106015০2 টা ূ 
থরে ধরে সহ্ষিত কাদি। ১১. (মার) বাাহদের জন রিযিক হিসেবে_ আর জমি ভার (টি বারা মৃত জনগদকে 
বত করি”, ওভাবেই হবে (মনের রায় টি থেকে) বেরিয়ে জা ১২. মা সাব রেছিলো 
৩715155195555955945591--্29গ3 | 
এদের জাগে নৃহের কাওম ও রাসূসের অধিবাসীরা৯ এবং সামূদ মম্্রদায়। ১৩. আর কান ধিরআউন | 
সন্রদায়* এবং লৃতের ভাইয়েরাও (মিথ্যা সাবন্ত করেছিলো)। 


কাদি ; ২-থরে থরে সজ্জিত । 59 15;-রিষিক হিসেবে ; ১-১- 2 
১০)-আমার বান্দাহদের জন্য ; $-আর ; (::১1-আমি সঞ্জীবিত করি ; 

দ্বারা ; £:4-জনপদকে ; ৮০-৮-মৃত ; এ১৫-এভাবেই হবে (মৃতদের মাটি দি 
৮৮/বেরিয়ে আসা |) :5:5৪-মিথ্যা সাব্যস্ত করেছিলো ;%1$-(৯+5 )- 
এদের আগে ; ?১-কাওম ;৯-নৃহের ; %ও ; (-স-:প-অধিবাসীরা ; ৮ - 
রাস্‌সের ; ;-এবং ; +১০-সামূদ সম্প্রদায় । 69 আর ; ১-কাওমে আদ ; %ও ; 
১৯০০ ফিরআউন সম্প্রদায় ; +এবং ; ১০৯/-ভাইয়েরাও ; ৮৯/-লৃতের | 


মাঝে মাঝে পাহাড় সৃষ্টি করে যমীনকে সুদৃঢ়ভাবে স্থির রেখেছেন। যমীনে অগণিত 
উত্ভিদরাজি সৃষ্টি করে মানুষের রিধিকের ব্যবস্থা করেছেন। তারপরও মানুষ কি করে 
আখিরাতের জীবনকে ভুলে যমীনে বেপরওয়া জীবনযাপন করতে পারে এবং আল্লাহর 
নির্দেশ অমান্য করতে পারে £ যারা এসব কিছু দেখার পরও আখিরাত সম্পর্কে সন্দেহ- 
সংশয়ে ঘুরপাক খেতে থাকে তারা মূলতই মূর্খ, নির্বোধ ও যালিম। 

১০. অর্থাৎ শুষ্ক ও মৃত জনপদে যখন আসমান্ন থেকে পানি বর্ষিত হয়, তথন মাটি 
ফুঁড়ে যে বিভিন্ন প্রকার উত্ভিদরাজি মাথাতুলে দীড়ায় তদ্রীপ আগে-পরের সকল মানুষই 
যথাসময়ে মাটি থেকে বের হয়ে আসবে । দুনিয়াতে কেউ আখিরাতকে বিশ্বাস করুক 
আর না-ই করুক সবাইকেই সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে- এতে 
কোনোই সন্দেহ নেই। 

১১. মৃত্যুর পর পুন্জীবন যে অসম্ভব নয় এখানে তার প্রমাণ দেয়া হয়েছে। দীর্ঘদিন 

পরও যেমন উদ্ভিদরাজি ও পোকামাকড় মাটির অভ্যন্তরে নিষ্প্রাণ হয়ে পড়ে 
থাকে এবং বৃষ্টিপাতের সাথে সাথে তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়, তেমনি 
মানুষও কিয়ামতের দিন আল্লাহর হুকুমের সাথে সাথে মাটি থেকে বের হয়ে হাশরের 
মাঠের দিকে দৌড়াতে থাকবে । 
| এখানে উল্লেখ্য যে, আরব দেশে এমন অঞ্চলও আছে যেখানে একাধিক্রমে পাঁচ 
005553878855581554555855955555552 





58343158849 সূরা কফ 


শা ভাতা পভ €৩ ৩ ০০০৪ টি 1 নাভ 


ূ [০১:58:94 ৮035381 স্প5। 
১৪. আর আইকার বাসিন্দারা এবং তুব্বা সম্প্রদায়» প্রত্যেকেই মিথ্যা সাব্ত্ত করেছিলো» রামূলদেরকে* ফলে | 
আমার শাস্তির ধমক (তাদের ওপর) কার্যকর হয়েছে” ূ 


€9/আর ; ₹-স-া-বাসিন্দারা ; -আইকার ; ৮এবং 2১3 4 -. 
তুববা" ; %4-প্রত্যেকেই ; ₹-মিথ্যা সাব্যস্ত করেছিলো ; )/)|-রাসূলদেরকে ; 
৮-6+-)-ফলে (তাদের ওপর) কার্যকর হয়েছে ; ১০/আমার শাস্তির ধমক 


থাকে। উত্তপ্ত মরুভূমিতে এত দীর্ঘ সময় উত্ভিদের মূল ও কীট-পতঙ্গ জীবিত থাকা 
কাল্পনাতীত । তারপরও সেখানে যখন কখনো সামান্য বৃষ্টি হয় তখন উদ্ভিদরাজি ও কীট | 
পতঙ্গ জীবন লাভ করে। এ থেকেও আখিরাতের পুনজীবিন লাভের প্রমাণ পাওয়া যায়। | 

১২. রাস্* শব্দটি আরবিতে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। প্রসিদ্ধ অর্থ কাচা কৃপ যা | 
ইট-পাথর দ্বারা পাকা করা হয়নি । রাস্সের অধিবাসী দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে 
তা কুরআন মাজীদ থেকে সুস্পষ্টভাবে জানা যায় না। তবে প্রসিদ্ধ মুফাস্সির দাহ্হাকের 
মতে এর দ্বারা আযাবের পর সামূদ জাতির অবশিষ্ট লোকদেরকে বুঝানো হয়েছে। | 
হযরত সালেহ আ.-এর জাতি কাওমে সামৃদ-এর ওপর আযাব নাধিল হলে তাদের 
মধ্য থেকে চার হাজার ঈমানদার লোক আযাব থেকে রক্ষা পায়। তারা আযাব 
নাধিলের স্থান থেকে গিয়ে 'হাযরা মাওত' নামক স্থানে গিয়ে বসতিস্থাপন করে। 
তাদের সাথে হযরত সালেহ আ.-ও ছিলেন৷ হাযরা মাওতে তারা একটি কৃপের পাশে 
বাস করতে থাকে । তারপর সালেহ আ.-এর মৃত্যু হয়। আর এ কারণেই উক্ত স্থানের | 
নাম 'হাযরা মাওত'__ অর্থাৎ মৃত্যু উপস্থিত হলো-__হয়ে যায়। তারা এখানেই থেকে 
যায়। পরবর্তী কালে তাদের বংশধরদের মধ্যে মূর্তি পূজার প্রচলন হয় । তাদের হিদায়াতের 
জন্য আল্লাহ তা'আলা একজন নবী পাঠান । কিন্তু তারা তাকে কৃপে ফেলে হত্যা করে৷ ফলে 
তাদের ওপর আযাব এসে পড়ে । তাদের কূপ অকেজো হয়ে যায়, তাদের দালান-কোঠা | 
শ্শানে পরিণত হয়। কুরআন মাজীদের সূরা হজ্জের ৪৫ আয়াতে একথাই বলা 
হয়েছে-_“কত জনপদ আমি ধ্বংস করেছি, যার অধিবাসীরা ছিলো যালেম, এসব জনপদ 
এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে এবং কত কূপ পরিত্যক্ত হয়ে আছে ও কত 
প্রাসাদও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।” (সূরা আল হাজ্জ £ ৪৫) 

১৩. “সামূদ' জাতি ছিলো সালেহ আ.-এর উম্মত, আর “আদ' জাতি ছিলো হুদ আ.- 
এর উম্মত। বিশাল শরীর ও বীরত্বের জন্য “আদ' জাতি আরব দেশে প্রবাদে পরিণত | 
হয়েছিলো । তারা তাদের নবীর কথা অমান্য করে এবং তার ওপর নির্যাতন চালায়। 
অবশেষে ঝঞ্চা-বায়ুর আযাবে তারা শেষ হয়ে যায়। ৃ 

“ফিরআউনের জাতি" না বলে শুধুমাত্র ফিরআউনের নাম উল্লেখ করা হয়েছে। কারণ 

| সে তার জাতিকে একেবারে গুরুত্হীন করে জাতির ঘাড়ে সওয়ার হয়ে বসেছিলো। | 





শ. শ. কু. ১২/১৯__ পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা কাফ 


মানসিক দৃঢ়তা, সে একাই তাদেরকে গুমরাহীর দিকে নিয়ে যেতো। আর তাই জাতির] 
[ পথ ভ্রষ্টতার জন্যও তাকেই দায়ী করা হয়েছে । তবে তার জাতি যেহেতু তার মতো 
| যালিমকে তাদের ঘাড়ে উঠে বসার ব্যাপারটাকে মেনে নিয়েছে, তাই তার জাতিও তার 
| অপরাধের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি পায়নি। সূরা যুখরুফের ৫৪ আয়াতে একথা 
বলা হয়েছে__“ফিরআউন তার জাতিকে গুরুত্হীন মনে করে নিয়েছে এবং তারাও 
| তার আনুগত্য করেছে, আসলে তারাও ছিলো পাপাচারী।” 


| ১৪. “তুব্বা' সম্প্রদায়' সম্পর্কে কুরআন মাজীদে শুধুমাত্র নাম উল্লেখ ছাড়া বিস্তারিত 
কিছু বলা হয়নি। মুফাস্সিরীনে কিরাম এ সম্পর্কে যা বলেছেন তার সংক্ষিপ্তসার হলো, 
| 'তুব্বা' কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। এটা ইয়ামানের হিমইয়ারী গোত্রের সম্রাটদের 
উপাধি বিশেষ । তারা দীর্ঘকাল পর্যস্ত ইয়ামানের পশ্চিমাংশকে রাজধানী করে আরব, 
শাম (সিরিয়া), ইরাক ও আফ্রিকার কিছু অংশ শাসন করেছে । হাফেজ ইবনে কাসীরের 
মতে “তুব্বা' সম্প্রদায়ের সম্রাটের মধ্যে আস“আদ আবু কুরায়েব ইবনে মালফিকারেব- 
এর শাসনকাল সবচেয়ে দীর্ঘকাল ছিলো, এখানে তার কথাই বলা হয়েছে। রাসূলুল্লাহ 
সা.-এর নবুওয়াত লাভের সাতশত বছর আগে তার আমল অতিক্রান্ত হয়েছে। সে 
অনেক দেশ জয় করে সমরকন্দ পর্যস্ত পৌছে যায় মুহাম্মাদ ইবনে ইসহাক বলেন, 
দিখ্বিজয়কালে এ সম্রাট মদীনা মুনাওয়ারা অতিক্রম করার সময় মদীনা করায়ত্ত করার 
ইচ্ছা করে। মদীনাবাসীরা দিনের বেলা তার বিরুদ্ধে যুদ্ধ করলেও রাতের বেলা তার 
মেহমানদারী করতো । ফলে সে মদীনা জয়ের ইচ্ছা পরিত্যাগ করে । মদীনাবাসী দু'জন 
ইয়াহুদী আলেম তাকে সতর্ক করে দেয় যে, মদীনা করায়ত্ত করা তার পক্ষে সম্ভব নয়, 
কারণ এটা শেষ নবীর হিজরতের স্থান। অবশেষে সম্রাট ইয়াহুদী আলেমদ্বয়কে সাথে 
নিয়ে ইয়ামানে ফিরে যায়। তাদের শিক্ষা ও প্রচারে মুগ্ধ হয়ে সম্রাট ইয়াহুদী ধর্ম গ্রহণ 
| করে। তৎকালে ইয়াহুদী ধর্মই সত্য ধর্ম ছিলো। তুব্বা সম্রাটের মৃত্যুর পর তার 
সম্প্রদায় আবার মূর্তিপূজা ও অগ্নিপৃজায় লিপ্ত হয়। ফলে তাদের ওপর আল্লাহর গযব 
| নাধিল হয়। কুরআন মাজীদে এ জন্যই শুধু “তুব্বা' না বলে “তুব্বা সম্প্রদায়” উল্লিখিত 
হয়েছে। (ইবনে কাসীর) 
| ১৫. অর্থাৎ উল্লিখিত জাতিসমূহ তাদের রাসূলের রিসালাতকে মিথ্যা সাব্যস্ত 
| করেছিলো। মৃত্যুর পর পুনজীবন লাভ এবং জান্নাত বা জাহান্নাম লাভের রাসূলের 
| দেয়া এ সংবাদকে তারা মিথ্যা সাব্যস্ত করেছিলো । 

১৬. অর্থাৎ তাদের নিকট যে রাসূল প্রেরিত হয়েছিলেন, সেই রাসূলের প্রদত্ত খবরকে 
| অস্বীকার করা সকল রাসূলকে অস্বীকার করার নামান্তর । কেননা সকল রাসূলই | 
| সর্বসম্মতভাবে একই দাওয়াত নিয়ে এসেছিলেন এবং তাওহীদ, রিসালাত ও আখিরাত 
সম্পর্কে একই খবর তারা দিয়েছেন। তাছাড়া এসব জাতি শুধুমাত্র তাদের প্রতি প্রেরিত 
| রাসূলকেই মিথ্যা সাব্যস্ত করেনি, বরং আল্লাহ তা'আলা মানুষের হিদায়াতের জন্য 
॥ কোনো মানুষকেই রাসূল হিসেবে পাঠিয়েছেন, তারা এ বিষয়টাকে মেনে নিতে রাজী 
ছিলো না, সিরিজ রমিজ মাং তারা ছিলো | 
২8058588559 | 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা কবাফ 


না £ ৮ তা চিতা ১৬ » ৫৯১৯০ পট পি পি | 

| ০১:০৯৯০০০৮ ৬৪৭৪১ 02559 | 
১৫. তবে কি আমি প্রথমবার সৃষ্টিতেই অক্ষম হয়ে পড়েছি ? বরং তারা নতুন সৃষ্টির 

ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে” । 

(69 1৮৮$-0৮১৮০+-+)-তবে কি আমি অক্ষম হয়ে পড়েছি ; 9৭৬ (+01+০ 
০)-সৃষ্টিতেই ; 0৭1-প্রথমবার ; ):বরং ;৯-তারা ; :-মধ্যে রয়েছে ;-]- 

| সন্দেহের ; ১-৮ব্যাপারে ;,১-সৃষ্টির ; --+-নতুন। 
১৭. এটিই আখিরাতকে অস্বীকার করার চাক্ষুষ পরিণতি । অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো 

. তাদের নবী-রাসূলদের কথাকে অমান্য করে আখিরাতের জবাবদিহিতাকে মিথ্যা 

সাব্যস্ত করেছে। ফলে তাদের মধ্যে শুরু হয়েছে নৈতিক অধঃপতন। আর আখিরাত 
অস্বীকার করার অনিবার্ধ প্রতিক্রিয়া এটাই। যার ফলে তাদের ওপর নেমে এসেছে 
এঁতিহাসিক ধ্বংসাত্বক পরিণতি । আল্লাহ তা'আলা কর্তৃক প্রদত্ত আযাবের ধমক তাদের 
ওপর কার্যকর হয়েছে। দুনিয়ার বুক থেকে তাদের নাম-নিশানা পর্যন্ত মুছে গেছে। 
আছে শুধু তাদের পরিণতির সাক্ষ্য হিসেবে তাদের বিধ্বস্ত প্রাসাদরাজি। 


আখিরাত অস্বীকৃতির সাথে নৈতিক বিকৃতি অনিবার্ধভাবে জড়িত। আখিরাত 


মানুষই আখিরাতে অবিশ্বাসী । এ থেকে প্রমাণিত হয় যে, মানুষকে আল্লাহ তাআলা 
দায়িতৃহীন ও তার কাজকর্মের জবাবদিহি মুক্ত করে দুনিয়াতে ছেড়ে দেননি । বরংদুনিয়ার এ 
জীবনকাল শেষ হওয়ার পর তাকে তার সমস্ত কাজ-কর্মের জন্য জবাবদিহি করতে হবে। 
এজন্য যখনই মানুষ নিজেকে দায়িতৃমুক্ত মনে করে দুনিয়ায় জীবনযাপন করতে চায়, 
তখনই তার কাজকর্ম ধ্বংসাত্মক হয়ে উঠে এবং ক্রমাগত তার মন্দ ফলাফল দেখা দিতে 
থাকে । এ থেকে প্রমাণিত হয় যে, আখিরাত অবিশ্বাস বাস্তবতা বিরোধী । 


১৮. পারলৌকিক জগত যে অবশ্যন্তাবী তার যুক্তিসংগত প্রমাণ হলো-_যে আল্লাহ 
প্রথমবার এ বিশ্বজগত সৃষ্টি করেছেন এবং আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন যার 
বাস্তব প্রমাণ আমাদের অস্তিত্। আমাদের অস্তিত্ই প্রমাণ করে যে, আল্মাহ প্রথমবার 
সৃষ্টি করতে অক্ষম ছিলেন না। সুতরাং দ্বিতীয়বার সৃষ্টি করতে অক্ষম হবেন কেনো ? 
এর কোনো যুক্তিসংগত কারণই থাকতে পারে না। অতএব পারলৌকিক জগত একমাত্র 
বুদ্ধিহীন লোকেরাই অস্বীকার করতে পারে এবং পরিণামে নিজেদের উভয় জাহানকে 
ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে । 


১ম রুকৃ* (১-১৫ আয়াত)-এর শিক্ষা 


১. কুরআন মাজীদ কিয়ামত পর্র্ত আগতব্য সকল মানুষের জন্য সাবিকি বিচারে উভয় জাহানে. 
| কল্যাণকর মহামধার্দার অধিকারী অতুলনীয় এক খহ। | 





পারা ৪ ২৬ 


[টি ২. সবর্কালে মানুষের পথ এদশর্নের জন্য মানুষকেই নবী হিসেবে পাঠানো হয়েছে । এতে যার] 
| বিস্বয় প্রকাশ করেছে তারা যথাথহী নিবোর্ধ । মূলত এ নিবোর্ধরা রিসালাতকে অহ্বীকার করার মাধ্যমে | 
আখিরাতকেই অস্কীকার করে, যাতে করে তারা দুনিয়াতে অনৈতিক জীবনযাপন করতে পারে । 

ও. মৃত্যুর পর মানুষের দেহ মাটিতে মিশে যাওয়ার পর তা যেখানে যে অবস্থায়ই পড়ে থাকুক না 
| কেনো, আল্লাহর নিদেরশশি পাওয়া মাত্রই তা পুনগার্ঠিত হয়ে জীবিত হয়ে উঠতে বাধ্য ; কেননা 
| আল্লাহর নিকট তার পুর্ণ রেকর্ড বতর্মান আছে । 

৪. তাওহীদ তথা আল্লাহর এককত্ব অক্কীকারকারী এবং রিসালাত তথা নবী-রাসূল ও তাদের 
| দাওয়াতকে মিথ্যা সাব্যস্তকারী মানুষ পথতষ্ট হয়ে বিভিন্ন ভুলপথে ঘুরপাক খেতে বাধ্য । 

৫. আমাদের মাথার ওপরের কোনো খুঁটিহীন সুউচ্চ আসমান, সবিস্বত যমীন এবং তাতে স্থাপিত 
পবর্তমালা, আর অগণিত উডভিদরাজি ও পাখ-পাখালী সাবর্ষাণিক মহান আল্লাহর এককতেের সুস্পট 
পমাণ বহন করছে । 

৬. এসব প্রাকৃতিক জগত থেকে একমাত্র সত্য সন্ধানী মানুষই সঠিক পথের সন্ধান পেতে পারে । 

৭. আসমান থেকে বনদর্ত পানির ছারাই আল্লাহ তা'আলা থাপীজগতের রিিকের ব্যবস্থা করেম ! 
বধিতি পানি ছাড়া যমীনে কোনো উডভিদ ও এাণীর টিকে থাকা স্ব ছিলো না । 

৮. আসমান থেকে পানির বর্ণে যেমন মৃত ও শু জনপদ সঙ্জীবিত হয়ে উঠে এবং উডিদ ও 
নিদের্শে মাটি থেকে বের হয়ে হাশর ময়দানের দিকে দৌড়াতে থাকবে । 

৯. আখিরাত অক্কীকার করার অনিবার্য পারিণতি হলো মানুষের নৈতিক বিকৃতি এবং অবশেষে 
আল্লাহর গযবে সমূলে ধ্বংস হয়ে যাওয়া । অতীতের অবিশ্বাসী জাতিসমূহের ধ্াংসাবশেষ তার 
সুষ্পষ্ট এরযাণ বহন করছে । এগুলো থেকে যারা শিক্ষাথহণ করে তারাই জ্ঞানী । 

১০. কুরআন মাজীদ ও রাসূলের সুরাহর বিধানকে এত্যাখ্যানকারী এবং উক্ত বিধান এতিষ্ঠায় বাধা 
সৃষ্টিকারীরা ও প্রকৃতপক্ষে আখিরাত অস্কীকারকারী, অতএব তাদের পরিণতিও অতীতের জাতিসমূহের 
মতো হকে_এতে কোনো সংশয়ের অবকাশ নেই । 


১১. আখিরাতের বাস্তব এমাণ হলো মানুষের এথমবার সৃষ্টি । মানৰ জাতির এথম জীবন লাভই 
অকাট্টভাবে এঁযাণ করে যে, তার পুনজীববন অবশাই হবে । 

১২. এ জগতে নবী-রাসূলদের আনীত জীবনব্যবস্থা-ই প্রকৃত ও একমাত্র সত্য / এ সত্য থেকে 
বিচ্যুত হওয়া-ই মানব জাতির সকল অকল্যাণের কারণ । 
॥ ১৩; দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সুখ-শাভি পেতে হলে মানব জাতিকে আল্লাহ ও তাঁর 

রাসূলের পরদত জীবনব্যবস্থার দিকে ফিরে আসতে হবে । এর কোনো বিকল্প নেই । 


ছা 





পারা ঃ ২৬ 


5৯৬ কে এবং তা আমি জানি, রর 

তাকে যে সম্পর্কে কুমন্ত্রণা দেয় ; আর আমি তার অধিক নিকটে আছি 
০০৯৪ ০০1৬29৬2৭1৩ 80195)719-৩ | 
| (তার) ঘাড়ের রগের চেয়েও । ১৭. (তো ছাড়া) যখন দু'জন গ্রহণকারী ফেরেশতা (তার) 
ডানে থেকে ও বামে থেকে বসে (সবকিছু) লিপিবদ্ধ করছে। 


€১+আর ; 31৯ ১০৪-নিঃসন্দেহে আমি সৃষ্টি করেছি ; ০৮১1-মানুষ ; এবং ; 
শ-৮২আমি জানি ; তা ;+৬.৮/-কুমন্ত্রণা দেয় ; যে সম্পর্কে ; 4১0৯ 
১-তার প্রবৃত্তি; আর ; /৮আমি ; (/-অধিক নিকটে আছি; এএ-তার ১ ১ 
-চেয়েও ;,)৮-রগের ; ২১৯)- (তোর) ঘাড়ের । 6১-(তাছাড়া) যখন ; 5815: - | 
(সব কিছু) লিপিবদ্ধ করছে : ৮4)-দু'জন গ্রহণকারী ফেরেশতা ; ০৮থেকে ; | 
৩৮)-ডানে ; +ও ;০০থেকে ; ০০২|-বামে ; »-বসে। 


১৯. অর্থাৎ আখিরাত অবশ্যই সংঘটিত হবে, তোমরা তা মেনে নাও বা অস্বীকার ] 
করো তাতে প্রকৃত সত্যের রদবদল হবে না। যদি তোমরা নবী-রাসূলগণ কর্তৃক প্রদত্ত 
সতর্কবাণী বিশ্বাস করে আগে থেকে জবাবদিহির জন্য প্রস্তুতি গ্রহণ করো তাতে 
তোমাদেরই কল্যাণ হবে। আর যদি তাদের সতর্কবাণী উপেক্ষা করে নিজের প্রবৃত্তির 
চাহিদা অনুসারে জীবনযাপন করো তাহলে নিজেদের দুর্ভাগ্য ডেকে আনবে । 
তোমাদের অমান্য করার ফলে আখিরাত মিথ্যা হয়ে যাবে না এবং আল্লাহর ন্যায় 
বিচারও থেমে থাকবে না। 


২০. “আমি তার ঘাড়ের রগের চেয়েও নিকটে আছি” অর্থাৎ আমার ক্ষমতা ও জ্ঞান 
মানুষের যত নিকটে আছে তার ঘাড়ের শাহরগও তার এতোটা নিকটে নেই। এখানে 
আল্লাহ তা“আলা তার কুদরত ও জ্ঞানের নৈকট্য বুঝিয়েছেন। মানুষের কার্যক্রম 
সম্পর্কে জানা এবং তার কথা শোনার জন্য তাকে তার নিকটে আসার প্রয়োজন নেই। | 
তিনি মানুষের অন্তরের কল্পনাসমূহও জানেন। অনুরূপ কাউকে পাকড়াও করতে হলেও 
কোথাও থেকে এসে পাকড়াও করতে হয় না। সে যেখানেই থাকুক না কেনো তার জন্য 

শুধুমাত্র তার ইচ্ছা-ই যথেষ্ট । তিনি ইচ্ছা করলেই কাউকে তাৎক্ষণিক পাকড়াও করতে 





পারা ঃ ২৬ 


৯১/7:7739২5০40% টা ূ 
১৮. সে কোনো কথাই উচ্চারণ করতে পারে না, কিনতু একজন সদাপস্তুত প্রহরী 
(ফেরেশতা) তার নিকট থাকে১। ১৯. আর মৃত্যুর কষ্ট তো এসেই পড়েছে। 

13 *১০-০118159-585454503 *ঠশও 

| পরম সত্যসহস* ; এটাই তা, যা থেকে তুমি পালিয়ে থাকতে চাচ্ছ২। ২০. অতপর 
(দ্বিতীয়বার) শিঙ্গায় ফুঁৎকার দেয়া হলো২, এটাই 


69 (,-সে উচ্চারণ করতে পারে না; নু ৮-কোনো ; ,1৯৪-কথাই ; এ|-কিন্তু ; 
রি (১+৬)-তার নিকট থাকে ; « রা ;%+- সদাপ্রস্তুত ।6৯/আর 
| 52এসেই পড়েছে ; (4. কষ্ট তো; ০:11 মৃত্ুর ১০০৩ (০৮ )- ৃ 
( পরম সত্যসহ ; 20১-এটাই ; ০-তা ; ০৫$-চাচ্ছ ; 4৮যা থেকে ; :-স১ -পালিয়ে | 
থাকতে । 9 অতপর ; (-5:-€ছিতীয়বার) ফুঁথকার দেয়া হলো-; ১৮ পে 

শিংগায় ; ঞ)১এটাই ; 


২১. অর্থাৎ প্রত্যেকটি মানুষের সাথে দু'জন করে ফেরেশতা সার্বক্ষণিক তার সাথী 
হয়ে আছে। একজন তার ডান দিকে থাকে এবং তার সৎকর্ম, সৎচিন্তা, সতকথাসমূহ 
লিপিবদ্ধ করে। অপরজন তার বাম দিকে থাকে এবং তার অসৎ কর্মসমূহ লিপিবদ্ধ | 
করে। বান্দাহর কোনো কাজ বা কথাই তাদের রেকর্ড থেকে বাদ পড়ে না। আল্লাহ 
তাআলা বান্দাহর সকল তৎপরতা সম্পর্কে পরিপূর্ণভাবে অবহিত । তারপর বান্দাহকে | 
আল্লাহর আদালতে দীড় করানো হবে, তখন তার সকল তৎপরতার সচিত্র প্রতিবেদন 
এ দু'জন ফেরেশতার মাধ্যমে পেশ করা হবে। এ প্রতিবেদনের স্বরূপ কেমন হবে তা 
ধারণা করা আমাদের জন্য কঠিন। তবে আধুনিক কালের বৈজ্ঞানিক আবিষ্কার দ্বারা যে 
যে, মানুষের কাজকর্ম ও কথাবার্তা তার চারদিকের পরিবেশের ওপর সচিত্র ছাপ ফেলে 
যাচ্ছে। যথাসময়ে এ পরিবেশ থেকেই মানুষের সকল কাজরুর্ম ও কথাবার্তার সচিত্র 
রূপ পেশ করা হবে, এতে তার সামান্যতম কিছুও বাদ পড়বে না। আজকাল 
বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে মানুষ এ কাজটি সীমিত পরিসরে করতে পারছে। কিন্তু 
আল্লাহর ফেরেশতারা এসব প্রযুক্তির মুখাপেক্ষী নয়। মানুষের নিজ দেহ ও তার 
চারপাশের প্রতিটি বস্তুই তাদের জন্য টেপ ও ফিল স্বরূপ। তারা এসব টেপ ও ফিল্মের | 
সাহায্যে প্রতিটি শব্দ ও অঙ্গ-প্রত্যঙ্গের তৎপরতা খুঁটিনাটিসহ রেকর্ড করে রাখতে 
সক্ষম। এ রেকর্ড শেষে বিচারের দিন বান্দাহকে তার নিজ কানে নিজের কণ্তস্বর 

| শুনিয়ে দেয়া হবে, তার নিজ চোখে তাকে দেখিয়ে দেয়া হবে.। যাতে করে অস্বীকার | 
85195555555 





পারা ৫ ২৬ 






সে দিন, যার ভয় দেখানো হতো। ২১. আর প্রত্যেক ব্যক্তি হাজির হয়ে গেলো, (এমন | 

অবস্থায় যে,) তার সাথে রয়েছে একজন পরিচালক এবং একজন সাক্ষী২৫ । | 
*৮-সেদিন ; -+৯৮৯)-যার ভয় দেখানো হতো । €9:-আর ; ০:.-হাজির হয়ে | 
গেলো ;:৫-প্রত্যেক ;,৮-বযক্তি ; (4--০-0১+৮)-(এমন অবস্থায় যে,) তার 
সাথে রয়েছে ;%5--একজন পরিচালক ; 4-এবং ;:4১-একজন সাক্ষী । | 
এখানে উল্লেখ যে, আখিরাতে আল্লাহ তা'আলা কোনো বান্দাহকে তার আদালতে | 
শুধুমাত্র নিজের জ্ঞানের ভিত্তিতে শাস্তি দেবেন না ; বরং ন্যায় বিচারের সকল শর্ত | 
তথা যথার্থ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে শাস্তি প্রদান করবেন। আর তাই দুনিয়াতেই | 


প্রত্যেক ব্যক্তির সকল কথা ও কাজের পূর্ণ রেকর্ড তৈরী করে রাখা হচ্ছে, যাতে বান্দাহ | 
তখন এসব কথা ও কাজ অস্বীকার করতে না পারে। 


২২. অর্থাৎ আখিরাত যে পরম সত্য তা মানুষ মৃত্যুর সময় থেকেই জানতে শুরু করে । | 
দুনিয়ার জীবনে সেই পরম সত্য আখিরাতের ওপর থেকে পর্দা সরে যেতে থাকে, আর | 
মানুষের সামনে ভেসে উঠে তার পরবর্তী গন্তব্যস্থল। সে জানতে পারে সেখানে সে | 
সৌভাগ্যবান হিসেবে প্রবেশ করছে, না দুর্ভাগ্য হিসেবে সে সেখানে প্রবেশ করছে। | 


২৩. অর্থাৎ যে মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছো, তা পরম সত্য হয়ে তোমার সামনে | 
দেখা দিয়েছে। তুমি আখিরাতের যে জীবনটাকে অস্বীকার করে এসেছো, তা-ই এখন | 
বাস্তব রূপ লাভ করে তোমার সামনে হাজির হয়েছে। অথচ দুনিয়াতে এ জীবনটাকে | 
তুমি কোনো মতেই মেনে নিতে প্রস্তুত ছিলে না। 


বাহ্যতঃ সাধারণ মানুষকে এ সম্বোধন করা হয়েছে। মৃত্যু থেকে পলায়নী মনোভাব | 
































মৃত্যুকে বিপদ মনে করে তা থেকে পালিয়ে থাকতে সচেষ্ট হয়। কিন্তু মানুষের এ | 
কামনা কখনো পূরণ হয় না। মৃত্যু আসবেই। ূ 


২৪. এটা শিংগার দ্বিতীয় ফুঁকার। এ ফুঁকারের সাথে সাথে আগে-পরের সমগ্র মৃত্যু | 
মানুষ পুনজীবন লাভ করে উঠে দীড়াবে। | 


২৫. ইতিপূর্বেকার আয়াতে কিয়ামত সংঘটন ও পুনজীবন লাভ করে হাশরের | 
ময়দানে হাযির হওয়ার একটি বিশেষ অবস্থা উল্লিখিত হয়েছে। হাশরের ময়দানে | 
| উপস্থিত হওয়ার কালে প্রত্যেক মানুষের সাথে দু'জন ফেরেশতা থাকবে । একজন হবে | 
“সায়িক'। সায়িক বলা হয় কোনো পশুকে বা কোনো দলের পেছনে থেকে তাকে | 
| বিশেষ স্থানের দিকে হাঁকিয়ে নিয়ে যায়। দ্বিতীয় জন হবে 'শাহিদ'। “শাহিদ' সে | 
| র সকল কর্মকাণ্ডের সাক্ষ্য পেশ করবে। এ দু'জন ফেরেশতা ব্যক্তির ডানে ও বামে | 






শব্দে শব্দে আল কুরআন সূরা ব্বাফ 
ূ 22375422415 5888651 
| ২২. নিঃসন্দেহে তুমি তো উদাসীনতায় ছিলে এ (দিন) সম্পর্কে, তহি আমি তোমার 
(সামনে) থেকে পর্দা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি 

চুাঠি ও গো $১5250$58 ১5078১:9০ 

ূ অভ ী*। ২. রন তার মী তডলান্তর 8০৭ 

| ২৪. (নির্দেশ দেয়া হবে ফেরেশতাঘয়কে) তোমরা উভয়ে জাহান্নামে নিক্ষেপ করো+ প্রত্যেক 

| €)০$ ১-£-নিঃসন্দেহে তুমি তো ছিলে ; 4১ ০-উদাসীনতায় ; ১৮সম্পর্কে ; 

2৯-এ ; 3::৫-0১55+-9)-তাই আমি সরিয়ে দিয়েছি ; ৬:০-৫এ+১৪)-তোমার 
(সামনে) থেকে ; এ০১-(৬+ (£)-তোমার পর্দা ; /০$-৫+১4+-)-ফলে 
তোমার দৃষ্টি ;-৯-)-আজ ;5১০-অত্যন্ত তীক্ষু । €);আর ; 0$-বললো ; 44 - 
(১+১৮৪)-তার সঙ্গী (ফেরেশতা) ; 2৯-এই তো; ৮৮যা (তোমার আমলনামা) 
ৃ আছে তা ; এ১-আমার নিকট ; ---প্রস্তুত। €)7)-নির্দেশ দেয়া হবে 
| ফেরেশতাদ্য়কে) তোমরা উভয়ে নিক্ষেপ করো ; 4৯ -জাহান্নামে ; 34-প্রত্যেক; | 
| বসে 'আমল' লিপিবদ্ধকারী 'কিরামুন কাতিবীন" তথা সম্মানিত লেখকদ্বয়ও হতে পারে 
অথবা অন্য দু'জন ফেরেশতাও হতে পারে। 

২৬. আয়াতে সকল মানুষকে সম্বোধন করা হয়েছে। দুনিয়ার জীবনে প্রকৃতপক্ষে 
মানুষ স্বপ্রাবিষ্ট হয়ে রয়েছে। মৃত্যুর পরই মানুষ স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসবে। 
স্বপ্নে মানুষের চোখ বন্ধ থাকে, তেমনি মানুষের চোখ দুনিয়াতে জাগ্রত অবস্থায় 
| থাকলেও প্রকৃতপক্ষে তা বন্ধই, কেননা সে এই চর্মচ্ষু দ্বারা পরকালীন জগতের কিছুই 
দেখতে সক্ষম নয়। কিন্তু মৃত্যুর সাথে সাথে যখন তার চর্মচচ্ষু বন্ধ হয়ে যাবে। তখন 
] থেকে আখিরাতের দৃশ্যাবলী দেখতে থাকবে । যেসব বিস্বয়াবলী সম্পর্কে আল্লাহর 
কিতাবের মাধ্যমে নবী-রাসূলগণ খবর দিয়ে গেছেন। আসলে মানুষ ইহজগতে 
| নিদ্রিত। মৃত্যুর মাধ্যমেই সে জাগ্রত হবে । 

২৭. এখানে “কারীন' বা সাথী দ্বারা সেই ফেরেশতাকে বুঝানো হয়েছে, যে তাকে 
হাঁকিয়ে হাশরের ময়দানে নিয়ে আসবে । সে ফেরেশতা আল্লাহর দরবারে হাযির হয়ে 
আরয করবে যে, এ ব্যক্তি আমার তত্বাবধানে ছিলো এখন তাকে মহান প্রভুর দরবারে 
হাযির করা হয়েছে। 

২৮ বর্ণনার ধারাবাহিকতায় বুঝা যায় যে, এ নির্দেশ সেই দু'জন ফেরেশতাকেই 
দেয়া হবে, যারা লোকটিকে পুনর্জাগরণের পর হাশর ময়দানে আল্লাহর আদালতে 
| হাজির করেছে। কোনো কোনো মুফাস্সির অন্য কথাও বলেছেন। (ইবনে কাসীর) এ] 





পারা £ ২৬ 


82888848882 88৯৭ 


পাপা ৬ নি জা 

201912০) ৯৬০০08১৬১১৫ ূ 

হটকারী কর কাফিরকে* জি দি সীমালংঘনকারী,* সন্দেহ-সংা মৃষ্টিারী”। 

২৬. যে আল্লাহ্‌র সাথে অন্য ইলাহ বানিয়ে নিয়েছিলো___ | 
0৫02:2850) 746১2151491 8580 
অতএব তোমরা তাকে নিক্ষেপ করো কঠিন আযাবেশ্। ২৭. তার সহ্যত্রী (শয়তান) বলবে, 

“হে আমাদের প্রতিপালক, আমি তাকে বিদ্রোহে লিপ্ত করিনি, বরং সে-ই ছিলো 

১৬৫৫-কট্টর কাফিরকে ; +:০-হঠকারী ৷ €9৬-€ষে ছিলো) প্রতিবন্ধক ; ৮-৯4- 
ভালো কাজের ; -সীমালংঘনকারী ; ৮:১-ন্দেহ-সংশয় সৃষ্টিকারী ।€$::0- 
যে; ; 1-ৰানিয়ে নিয়েছিলো ; (সাথে ; 4)-আল্লাহর ; $0-ইলাহ ; 5৮1-অন্য ; 
৮181-0+ড৪)1+--অতএব তোমরা তাকে নিক্ষেপ করো ; ০,02| এআযাবে ; 
১৩4০]1-কঠিন | €900-$-বলবে ; 2-$-(১+১:১৪)-তার ার্থ (শৈয়তান) ; 
(১+-১)-হে আমাদের প্রতিপালক ; £*2% ৮০-(১+০:৮ ৮০)-আমি তাকে 
বিদ্রোহে লিপ্ত করিনি ; +১£1-বরং ; 2$-সে-ই ছিলো ; 

২৯. “কাফ্ফার' শব্দ দ্বারা “সত্যের চরম প্রত্যাখ্যানকারী” এবং “চরম অকৃতজ্ঞ' উভয় 
অর্থই বুঝায়। প্রকৃতপক্ষে পরম সত্যকে প্রত্যাখ্যানকারী মানুষই চরম অকৃতজ্ঞ। 

৩০. “খায়ির' শব্দ দ্বারা কল্যাণ ও সম্পদ উভয় অর্থ বুঝায় । অর্থাৎ এ কষ্ট্রর কাফিররা 
শুধুমাত্র নিজেরাই কল্যাণের পথ থেকে বিরত থাকতো তা নয়, বরং তারা দুনিয়ার 
মানুষের কল্যাণের পথেও বাধা সৃষ্টি করতো । আর সম্পদ অর্থ গ্রহণ করলে আয়াতের 
অর্থ দীড়ায়, তারা নিজেদের সম্পদ থেকে বান্দাহ ও আল্লাহ কারো অধিকারই দিতে 
প্রস্তুত ছিলো না। ূ 

৩১. অর্থাৎ সে তার সকল কাজেই নীতি-নৈতিকতার সীমালংঘন করতো । নিজের 
স্বার্থ ও অসদুদ্দেশ্য হাসিল করার জন্য যে কোনো অন্যায়-অত্যাচার করতে পিছপা 
হতো না। অবৈধভাবে যা উপার্জন করতো তা অবৈধ পথেই ব্যয় করতো । মানুষের 
অধিকার হরণ করতো এবং তার মুখ ও হাত দ্বারা সে মানুষকে কল্যাণের পথে চলতে 
বাধা প্রদান করেই সে থেমে থাকতো না, বরং কল্যাণের পথের পথিকদের ওপর 
যুলুম-নির্যাতন চালাতো। 

৩২. “মুরীব' অর্থ সে দীনের ব্যাপারে যেমন নিজে সন্দিহান ছিলো, তেমনি 
অন্যদেরকে এ ব্যাপারে সন্দিহান করে তোলার প্রচেষ্টায় রত ছিলো। নবী-রাসূলদের 

| সে: ভাতে লে সরষে নিতো সি ০ সাল 





শব্দে শব্দে আল কুরআন ১১ 


ূ টে "দু1--73865 (4 7:5১5006৬50058 
চরম গুমরাহীতে লিপ্ত।« ২৮. তিনি (আল্লাহ) বলবেন, আমার সামনে তোমরা ঝগড়া করো না, কারণ আমি 
আগেই তোমাদের কাছে আযাবের সতরকবাদীগঠিযেছি।” 
১০০পা 3৪95 02120 
২৯. আমার দরবারে কর্থা রদবদল হয় না এবং আমি আমার বান্দাহর 
প্রতি অবিচারকও নই ।৩* 


১০ ০-গুমরাহীতে লিপ্ত ; +-চরম। €৯০--তিনি (আল্লাহ) বলবেন ; 

[1৯ 25৭-তোমরা ঝগড়া করো না ; *5.0-আমার সামনে ; 5: “5, -কারণ 
আমি আগেই পাঠিয়েছি ;%-তোমাদের কাছে ; --৮৯)৬-6১-৮৮+০/৯ )- 
আযাবের সতর্কবাণী ।1%-:%৮2-রদবদল হয় না 1 £)-কথা ; 5.0 -আমার 
দরবারে ; $-এবং ; ৮০নই ; 0-আমি ; ১4-অবিচারকও ; রশ -আমার 
বান্দাহর প্রতি । 


৩৩. সুরার ২৪ থেকে ২৬ পর্যন্ত আয়াত তিনটিতে সেসব বিষয় উল্লেখ করা হয়েছে। 
যেসব বিষয় মানুষকে জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করবে । বিষয়গুলো 
হলো-_-১. সত্যকে মিথ্যা সাব্যস্ত করা ২. মহান আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা, ৩. সত্যের 
পথিকদের সাথে শক্রতা পোষণ করা, ৪. মানুষের কল্যাণের পথে বাধা সৃষ্টি করা, ৫. 
নিজের সম্পদ দ্বারা আল্লাহর হক ও বান্দাহর হক আদায় না করা, ৬. নিজের সকল 
কাজে সীমালংঘন করা, ৭. মানুষের প্রতি যুলুম-অত্যাচার করা, ৮. দীনের প্রতি সন্দেহ 
পোষণ করা, ৯. অন্যদের মনে দীনের ব্যাপারে সন্দেহ সংশয়ের সৃষ্টি করা এবং ১০. 
আল্লাহর প্রভুত্বে অন্যদেরকে শরীক করা । 


৩৪. 'কারীন' শব্দের অর্থ অন্তরঙ্গ সাথী । ২৩ আয়াতে এ শব্দ দ্বারা ফেরেশতা বুঝানো 
| হয়েছে, যে দু'জন ফেরেশতা দুনিয়াতে অন্তরঙ্জভাবে তার সাথী ছিলো । আর. এ 
আয়াতে “কারীন' শব্দ দ্বারা সেই শয়তানকে বুঝানো হয়েছে যে দুনিয়াতে তার সাথে 
অন্তরঙ্গ বন্ধুর মতো লেগে থেকে তাকে আল্লাহর বিরুদ্ধে নাফরমানী ও বিদ্রোহ করতে 
প্ররোচিত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করার আদেশ হয়ে যাবে, 
তখন সে বলবে, “আমাকে এ শয়তান-ই পথভ্রষ্ট করছে, নইলে তো আমি সৎকাজই 
করতাম । তার জবাবে সেই শয়তান বলবে, “হে আমাদের প্রতিপালক, আমি তাকে 
বিদ্রোহে প্ররোচিত করিনি, বরং সে নিজে নিজেই পথভ্রষ্ট হয়েছে। সে কোনো সদুপদেশ 
গ্রহণ করতো না। 

৩৫. অর্থাৎ আমার সামনে অনর্থক ঝগড়া করো না, আমি তো তোমাদেরকে নবী 
5558855551558087808557558158558882: বিভরান্তকারী এবং] 








বিভ্রান্ত ব্যক্তি কাকে কি শাস্তি ভোগ করতে হবে। এখন তো সেই শাস্তি থেকে রক্ষা্থী 
॥ পাওয়ার কোনো পথই বাকী নেই। এখন তোমাদের উভয়কে অবশ্যই শাস্তি ভোগ 
করতে হবে। 


৩৬. অর্থাৎ আমার ফয়সালা যথার্থ ইনসাফপূর্ণ। সুতরাং সে ফয়সালা রদবদল করার 
কোনো প্রয়োজন হয় না। 


৩৭. “যাল্লাম' শব্দের অর্থ চরম যালিম। এর দ্বারা এটা বুঝানো হয়নি যে, আমি 
আমার বান্দাহর প্রতি যালিম হলেও চরম যালিম নই ; বরং এর দ্বারা বুঝানো হয়েছে 
যে, আমি আমার বান্দাহর স্রষ্টা ও প্রতিপালক হয়ে যদি তাদের ওপর যুলুম করি, 
তাহলে আমি সেক্ষেত্রে চরম যালিম বলে গণ্য হয়ে যাবো । বান্দাহর ওপর আমি 
আদৌ যুলুম করি না। তোমাদের ওপর যে শাস্তি আপতিত হচ্ছে, তা তোমাদের নিজেরই 
উপার্জিত। তোমাদের উপার্জিত শাস্তির চেয়ে সামান্যতম বেশী শাস্তিও তোমাদেরকে 
দেয়া হচ্ছে না। এ আদালতে অন্যায়ভাবে সাক্ষ্য-প্রমাণহীন কাউকে শাস্তি দেয়া হয় 


না। 
২য় রুকৃ' ১৬-২৮ আয়াত)-এর শিক্ষা) 
১. আল্লাহ তা'আলা মানুষকে সৃষ্টি করেছেন । মানুষের এবৃতির স্রষ্টাও তিনি । সৃতরাং প্রবাতির 
চাহিদা কি, তা তিনি অবশ্যই জানবেন । অতএব তীর অবগতির বাইরে কিছু করার ক্ষমতা মানুষের 
নেই । 


২. আল্লাহর ক্ষমতা ও জ্ঞান মানুষের শিরা-উপশিরা পরযর্ত পরিব্যা্। স্বৃতরাং মানুষকে পাকড়াও 
করার জন্য তাকে কোনো তৎপরতা চালাতে হয় না । তার সকল কাজই তার ইচ্ছার সাথে সংশ্রিট । 

৩. আল্লাহর ক্ষমতা ও জ্ঞান ছাড়াও ন্যায় বিচারের শতর্পুরণ করে এত্যেক মানুষের সাথে তার 
ডানে ও বামে দু'জন ফেরেশতা সাবর্ষিণিক নিয়োজিত রয়েছে । তারা তার সম্পাদিত ভালো-মন্দ 
সকল কাজের সচিত্র প্রতিবেদন ঠতারি করে চলছে । 


৪. মানুষের মুখ থেকে এমন একাটি কথাও উচ্চারিত হয় না যা ফেরেশতাদের রেকর্ড থেকে বাদ 
পড়ে যেতে পারে । স্বতরাং কোনো কথা বলার আগে এ রেকডের্র কথা স্বরণ রাখা আমাদের 
কতর্য । 

৫. অতিবড় কর নাভিকও মৃত্যুকে অঙ্কীকার করার মত ক্ষমতা রাখে না। সুতরাং মৃত্যুর 
পরবতী জীবনকে অ্কীকার করা হঠকারিতা ছাড়া কিছু নয় । 

৬. মৃত্যু অনিবার্ধ, তা থেকে পালিয়ে থাকার কোনো উপায় নেই। মৃত্যুর মাধ্যমেই আমাদেরকে 
পরকালীন জীবনে এবেশ করতে হবে । অতএব সেই জীবনের জন্য পাথেয় সঞ্চয় করাই বুদ্ধিমানের 
কাজ । 

৭. শিক্ষায় ছিতীয় ফুৎকারের সাথে সাথেই আমাদের সবাইকে হাশর ময়দানে এতিষ্টিত আল্লাহর 
আদালতে হাজির হতে হবে । 

৮. দ্রনিয়ার জীবনে যে দ্'জন ফেরেশতা এত্যেক মানুষের সাথে সাবর্ষণিক থাকছে, তারাই তাকে | 

|. আলাহর আদালত পর্র্ত পৌছে দেবে । স্বৃতরাং কোথাও পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই । | 


শব্দে শব্দে আল কুরআন সূরা কফ 
দি, ৃত্ুর সাথে সাথেই দুনিয়া দৃষ্টির আড়ালে চলে যাবে। দৃষ্টির সামনে এসে পড়বে 
| কেচ্ছায় বা অনিচ্ছায় আমাদেরকে পরজগতের বাসিন্দা হয়ে যেতে হবে । 

১০. অতগর আল্লাহর আদালতে সঙ্গী আমলনামা বহনকারী ফেরেশতা আল্লাহর সামনে সংশ্রিট 
ব্যাতির আমলনামা পেশ করবে । 

১১. কাফিরকে বিনা হিসাবেই জাহারামে নিক্ষেপ করার জন্য নিদের্শ দেয়া হবে । আর তদনুযায়ী 
কাফিরদেরকে জাহারামে নিক্ষেপ করা হবে। 

১২. দুনিয়াতে মুসলিম হিসেবে পরিচিত থেকেও ভালো কাজের পরতিবন্ধকতা সৃষ্টিকারী, এত্যেক 
কাজে নীতি-নোতিকতার সীমালংঘনকারী এবং দীন ইসলামের বিধি-বিধান সম্পকো সন্দিহান ও 
অন্যের মনেও সংশয় সৃষ্টিকারী ব্যক্তিকেও জাহানামে নিক্ষেপ করা হবে । 

১৩. আল্লাহর ক্ষমতা ও কতুর্তে এবং তাঁর গুণ-বৈশিন্টে অন্য কাউকে অংশীদার সাব্যস্তকারী 
মুশরিককেও জাহারামের আযাবে নিক্ষেপ করা হবে । 

১৪. কাফির ও মুশরিক ব্যাক্তি তার পরিণতির জন্য তাকে বিভ্রাভকারী তার সঙ্গী শয়তানকে দায়ী 
করবে আর শয়তান তা অস্বীকার করবে এবং সংশ্লিষ্ট ব্াকিরি পথত্র্টতার জন্য তার নিজেকেই দায়ী 
করবে । 

১৫. আল্লাহর আদালতে পথভ্রষ্ট ব্যজি তার পথভ্রইতার দায়-দায়িত্ব অন্য কারো ওপর চাপিয়ে 
দিয়ে আত্মরক্ষা করতে সমর্থ হবে না । 

১৬. আল্লাহ তা'আলা মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, আবার নবী-রাসূল এবং আসমানী 
কিতাব পাঠিয়ে দিক নিদের্শনা দান করেছেন; এতদসতেও যারা পথভ্রষ্ট হবে, তাদের কোনো অজুহাত 
আল্লাহর আদালতে গৃহীত হবে না। 

১৭. নবী-রাসূলগণ যে সত্যের দাওয়াত দিয়েছেন তা যথার্থই সত্য ছিলো, তারা জারাতের 

ংবাদ দানকারী ও জাহান্নাম সম্পকে সতকর্কারী হিসেবে তাদের দায়িতু যথার্থই পালন 
করেছেন । 

১৮. ছুনিয়া কোনো কালেই নবী-রাসূলদের উপস্থিতি বা তাদের শিক্ষা পরচারকারী ও 
প্রশিক্ষণদানকারী অনুসারীদের থেকে খালি ছিলো না, বতর্মানেও নেই এবং কিয়ামত পর্য্ভিও এ 
বাবহা চাল থাকবে । 

১৯. সুতরাং আল্লাহর দরবারে কোলো অজুহাত এহণযোগা হবে না এবং আল্লাহর বিধানে কোনো 
রদবদলের এয়োজনও হবে না । 

২০. কোনো জাহারামী নিজেও তার ওপর অবিচার হয়েছে একথা বলতে পারবে না। যাকে 
যতটুকু শাভি দেয়া হবে, সেটাই তার যাথার্থ শাতি । কারণ আল্লাহ তা'আলা কোনো বান্দাহর ওপর 
বিন্যাত্রও যুলুমকারী নন । 






































9০১*৩50569-21055 975 
৩০. সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করবো, “তুমি কি পূর্ণ হয়ে গেছো' ? আর সে 
জবাব দেবে, “আরো অতিরিক্ত কিছু আছে কি" ?০৮ ৩১. আর নিকটে নিয়ে আসা হবে 


৪ পা ৬০ পাদ গসত পা পর নি পাপা পানি ০৩০১ - 5 ৮% 

০১১০৬৭3190০56911655৮০৭12 

জান্নাতকে মুত্তাকী তথা আল্লাহতীরুদের জন্য__কোনো দূরতৃই থাকবে না ৩২. (বলা হবে)_এটাই তা, | 
যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো-__ প্রত্যেক পত্যাবর্তনকারী** হিফাযতকারীর জন্য। 


€9:৮-সেদিন ; 4৮-আমি জিজ্ঞেস করবো ; -$%-৫-৮+৭)-জাহান্নামকে ; ৯ - 
কি; ০2এ-তুমি পূর্ণ হয়ে গেছো ; 7-আর ; 4%£-সে জবাব দেবে ;:)-কি ; ১ - 
কিছু ;-১০-আরো অতিরিক্ত ।€)/আর ; ০4/-নিকটে নিয়ে আসা হবে ; £:%1|- 
জান্নাতকে ; ১-৪-4--৫১-৮-৮৭+৭)-মুক্তাকী তথা আল্লাহভীরুদের জন্য ; ৮-৪- 
থাকবে না ; --১*কোনো দূরত্ই। €১12৯-€বলা হবে) এটাই ; তা, যার ; 
2 _7১/-ওয়াদা তোমাদেরকে দেয়া হতো ; :)£_-প্রত্যেকের জন্য ;০০%- 


৩৮. জাহান্নামকে যখন জিজ্ঞেস করা হবে ; তুমি কি পূর্ণ হয়ে গেছো ? অর্থাৎ 
তোমার পেট ভরে গেছে কিনা, তখন জাহান্নাম জিজ্ঞেস করবে “আরো জাহান্নামী বাকী 
আছে কিনা ।” এর দ্বারা জাহান্নামের এ কামনা প্রকাশ পায় যে, যারা বাকী আছে, 
তাদেরকেও যেন জাহান্নামে নিক্ষেপ করা হয়। কোনো একজন অপরাধীও যেন ছাড়া 
না পায়। জাহান্নামের এ জবাব দ্বারা এটাও অর্থ হতে পারে যে, জাহান্নামে আর 
কোনো জায়গায়ই বাকী নেই, তাই জাহান্নাম বিস্ময় প্রকাশ করে বলছে, আরো এমন 
মানুষ বাকী আছে কিনা, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়ে গেছে। 


এখানে মনে রাখা প্রয়োজন যে, জাহান্নামের সাথে আল্লাহর এ কথোপকথন কেমন | 
ধরনের হবে তা আল্লাহ-ই জানেন। হতে পারে জাহান্নামের এ জবাব তার অবস্থা 
দ্বারাই বুঝা যাবে। অথবা, আল্লাহ তা“আলা আখিরাতে জড়ো পদার্থকেও বাক-শক্তি 
সম্পন্ন করে দেবেন। তারা সেদিন কথা বলতে সক্ষম হবে তাদের ভাষা আমাদের 
বোধগম্য হতেও পারে বা নাও হতে পারে। | 





রী, ৯72৭ ৮ ক ”্টী 
ৃ নিন ি2 25 দি বলা 
হবে) তাতে জন্নীতে) প্রবেশ করো শাস্তি ও নিরাপত্তার সাথে ্‌ 


€9০৮যে ; ৮:৬-ভয় করে ; ০+৮ »»)-দয়াময় আল্লাহকে ; ০ 9 
না দেখা সত্বেও ; /-এবং ; :0-উপস্থিত হয় ; এ (৮+)-মন নিয়ে ; | 
একনিষ্ঠ । 69 ১1::1-0১+1৯.৯১)-(বলা হবে) তাতে (জান্নাতে) প্রবেশ ক্র; 
7৮-(৭-)-শাস্তি ও নিরাপত্তার সাথে ; 


৩৯. অর্থাৎ আখিরাতের স্থান-কালের দৃরত্ ও নৈকট্য দুনিয়ার স্থান-কালের মতো 
হবে না। আল্লাহ তা'আলার ফায়সালা যখন কারো ব্যাপারে চূড়ান্ত হয়ে যাবে এবং সে 
জান্নাত লাভের উপযুক্ত বলে বিবেচিত হবে, তখনই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে 
দেয়া হবে। জান্নাতে প্রবেশের জন্য তাকে কোনো দূরত্ব অতিক্রম করতে হবে না। এর 
জন্য তাকে কিছুমাত্র সময় ব্যয় করতেও হবে না। জান্নাতের ফয়সালা হওয়া মাত্রই সে 
নিজেকে জান্নাতে উপস্থিত দেখতে পাবে । যেন তাকে জান্নাতে পৌছানো হয়নি, জান্নাতকেই 
তার নিকটে উঠিয়ে আনা হয়েছে। 

৪০. অর্থাৎ জান্নাতের ওয়াদা প্রত্যেক “আউয়াব' ও “হাফীয'-এর জন্য । 'আউয়াব' 
অর্থ অনুরাগী । যে ব্যক্তি গুনাহ থেকে সরে গিয়ে আল্লাহর প্রতি অনুরক্ত হয়, সেই 
“আউয়াব'। যে ব্যক্তি নির্জনে নিজ গুনাহ স্মরণ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা 
করে সে-ই “আউয়াব'। যে ব্যক্তি প্রত্যেক উঠাবসায় আল্লাহ তা*আলার কাছে নিজ 
গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে সে-ই 'আউয়াব'। নিজের সকল ব্যাপারে যে 
আন্লাহর স্মরণাপন্ন হয় সে 'আউয়াব'। 


৪১. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, 'হাফীয' এমন ব্যক্তি, যে নিজ 
গুনাহসমূহ স্মরণ রাখে, যাতে সেগুলো মাফ করিয়ে নেয়। ইবনে আব্বাস রা. অন্য এক 
বর্ণনায় বলেন, 'হাফীয' এমন ব্যক্তি, যে আল্লাহর যাবতীয় বিধান স্মরণ রাখে। 
“হাফীয'-এর শাব্দিক অর্থ হিফাযতকারী ৷ যারা আল্লাহর নির্ধারিত সীমারেখা তার 
ফরযসমূহ, হারামসমূহ এবং তাদের দায়িতে ন্যত্ত আমানতসমূহ রক্ষা করে, আর 
তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত অধিকারসমূহ রক্ষা করে তারাই 'হাফীয' 
বা হিফাযতকারী ৷ 


৪২. অর্থাৎ যারা দুনিয়ার জীবনে দয়াময় আল্লাহকে দেখা অসম্ভব জেনেও তার 
নাফরমানী করতে ভয় করে। দুনিয়াতে দৃশ্যমান সকল শক্তি থেকে আল্লাহর ভয় 
তাদের মধ্যে অধিক প্রবল থাকার কারণে তাঁর রহমতের ভরসায় তারা গুনাহের কাজে 
লিপ্ত হয়নি। তারা আল্লাহর রহমতের ব্যাপকতা ভালোভাবে জানা সত্তেও গুনাহ করার | 

| দুঃসাহস করে না, তাদের জন্যই জান্নাতের ওয়াদা দেয় হচ্ছে। 





পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন - ৫৯১ সূরা ব্বাফ 


] পতি পানি তত নিপরর পি পারছি তরি পাছত তি তি পাপ শি ৯০০ টি ১০১২ রা 
ৰ | ৫00985-0274500755-057017 
| এটা অনন্তকাল অবস্থানের দিন। ৩৫. সেখানে তারা যা চাইবে তা-ই তাদের জন্য মজুদ থাকবে এবং আমার 
নর ১৬৬১১৬১১৯১৪ 
ভিত টা রর ৭2 নি ১৬ +৮৫৭৫ | 
জরে জেজ ভোজন ব্র গে 
বনদরগ্ুলোতে বিচরণ করে বেড়াতো ;__ থাকলো কি (তাদের) কোনো আশ্রয়স্থল 1" 
এ/১এটাই ;৮-দিন ; ২১৯3-অনভ্তকাল অবস্থানের । €/1-তাদের জন্য মজুদ 
থাকবে ; (যা, তা-ই ; 2%05:-তারা চাইবে ; (সেখানে ১ 5এবং ১15০৩ - 
আমার কাছে ; +১৮-আরো বেশী আছে। €97আর ; ₹-কতই না ; ৮ -আমি | 
ংস করে দিয়েছি ; 4১-৫৯১৯)-তাদের আগে :১৮ ০৮-মানৰ গোষ্ঠীকে ; রি 
-যারা ছিলো ; £:2-অধিক প্রবল ; +৮৫৯০- -এদের চেয়ে ; ৮:-শক্তিতে ; 

[:$-(1৮+-)-এবং যারা বিচরণ করে বেড়াতো; ১০১ ০ -নগর-বন্দরগুলোতে; 
থাকলো কি ; ১-তোদের) কোনো ; ০:এআশ্রয়স্থল। 

৪৩. অর্থাৎ এমন অন্তর যে, অন্তর সর্বদা আল্লাহর মহানতৃকে জাগরুক রেখে তার সামনে 
বিনীত ও নম্র হয়ে থাকে এবং নিজের অন্তরের সকল কু-বাসনা পরিত্যাগ করে । সারা জীবন 
তার ওপর যে পরিস্থিতিই আসুক না কেনো সকল অবস্থাতেই সে আল্লাহর দিকেই 
ফিরে আসে । কম্পাসের কাটাকে যেদিকেই ঘোরানো হোক না কেনো সে তার মেরুর 
'দিকেই ফিরে যায় তেমনি তার মন একনিষ্ঠভাবে আল্লাহর দিকেই ফিরে আসে। |] 
৪8৪. অর্থাৎ যারা উপরোক্ত গুণাবলীর অধিকারী তাদেরকে বলা হবে যে, তোমরা 
শান্তি ও নিরাপত্তা সহকারে তোমাদের জন্য ওয়াদাকৃত অনন্তকালের বাসস্থান এ জান্নাতে 
প্রবেশ করো। যেসব গুণাবলী থাকলে এক ব্যক্তি জান্নাত লাভের উপযুক্ত হয়, 
সেগুলো হলো-_(১) তাকওয়া (২) সকল অবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া (৩) 
আন্লাহর সকল বিধি-নিষেধ হিফাযত করা (8) না দেখা সত্তেও দয়াময় আল্লাহকে 
ভয় করা, (৫) খালেস তথা একনিষ্ঠ মন নিয়ে আখিরাতে উপস্থিত হওয়া তথা মৃত্যু 
পর্যন্ত আল্লাহর প্রতি অনুগামী থাকা। 

৪৫. অর্থাৎ জান্নাতবাসীরা যা চাইবে তা-ই জান্নাতে পাবে । চাওয়া মাত্রই প্রার্থীত বস্তু 
তাদের সামনে উপস্থিত পাবে । কোনো প্রকার অপেক্ষা বা বিলম্বের বিড়ম্বনা তাদের 
পোহাতে হবে না। ৃ ূ্‌ 

হযরত আবু সায়ীদ খুদরী রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. এরশাদ করেছেন যে, জান্নাতে 
কেউ যদি সন্তান কামনা করে, তবে গর্ভধারণ, প্রসব ও সন্তানের শারীরিক প্রবৃদ্ধির জন্য | 

| তাকে অপেক্ষা করতে হবে না, এক মুহুর্তের মধ্যে সব নিষ্পন্ন হয়ে যাবে । (ইবনে কাসীর) ] 





পারা ৪ ২৬ 


গরসি ৮0৫50515551 
| ৩৭. নিশ্চয়ই এতে রয়েছে নিশ্চিত শিক্ষা তার জন্য, যার আছে (বোধশক্তি সম্পন্ন) | 
হৃদয়, অথবা সে কান পেতে শোনে এমতাবস্থায় সে হয় মনোযোগী” 


] (5293 $038৮6505)47৯৮০৭1্রে (2 ক পর্ণা 
৩৮. আর নিঃসন্দেহে আমি আসমান ও যমীন এবং এতদুভয়ের মধ্যকার সবকিছু 
সৃষ্টি করেছি ছয় দিনের মধ্যে”৯ ; আর আমাকে স্পর্শ করেনি 


€১১।-নিশ্চয়ই ; 4১ এ৮এতে রয়েছে ; ৬৮4৭ নিশ্চিত শিক্ষা ; ৩৯] (০+এ )- 
তার জন্য ; 9-4-আছে ; 24-যার ;1-(বোধশক্তি সম্পন্ন) হৃদয় ; "-অথবা ; 
৫২: এ৪]-কান পেতে শোনে ; /এমতবস্থায় ; +৮সে হয় ;১৫:-মনোযোগী । 
69+আর ; 1315 +1-নিঃসন্দেহে আমি সৃষ্টি করেছি ; ০:১৯:. /-আসমান ; ও ; 
০০,খু-যমীন ; /এবং ; (সবকিছু ; (০$::-0৮৯১+০-৮)-এতদুভয়ের মধ্যকার ; 
০ মধ্যে ; 2য় ;ঠ-দিনের ; ১-আর ; ৮০ ৮৮৫১০ ০)-আমাকে স্পর্শ 
করেননি ; 


তাছাড়া তাদের জন্য আল্লাহর কাছে এমন নিয়ামতও রয়েছে যা তারা কল্পনা 

করতেও দুনিয়াতে সক্ষম ছিলো না। যার ফলে তারা সেসব নিয়ামতের আশাও 
কোনোদিন করতে পারতো না । হযরত আনাস রা. ও জাবের রা.-এর মতে এ বাড়তি 
নিয়ামত হলো আল্লাহর সাথে সাক্ষাত যা জান্নাতীরা লাভ করবে। 


৪৬, অর্থাৎ তাদের শক্তি সামর্থ্য তাদের নিজ দেশেই সীমিত ছিলো না, বরং তারা 
পৃথিবীর অনেক দেশ জয় করে সেসব দেশে লুঠ-তরাজ চালাতো। 


৪৭. অর্থাৎ এত শক্তি-সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে 
আশ্রয় নেয়ার মতো স্থান পেলো না। অতএব তোমরাও আল্লাহর নাফরমানী করে 
কোথাও গিয়ে বাচতে পারবে না। 


৪৮. অর্থাৎ এ সূরায় বর্ণিত বিষয়বস্তু দ্বারা উপকৃত হতে পারে যাদের বোধশক্তি 
আছে, যদ্বারা উল্লিখিত বিষয়বস্তুকে সত্য মনে করে এবং আয়াতসমূহকে মনের কান 
দিয়ে শোনে। যাদের বোধশক্তি নেই, যারা মনোযোগ দিয়ে আল্লাহর আয়াতসমূহ 
॥ শোনে না তারা এ থেকে কোনো উপকার লাভ করতে পারে না। | 

৪৯. কুরআন মাজীদের অত্র আয়াত থেকে সুস্পষ্টভাবে জানা যায় যে, আসমান 
যমীন ও এতদুভয়ের মধ্যকার সবকিছুই আল্লাহ তা'আলা ছয়দিনে সৃষ্টি করেছেন। 
বেতের হারলে বাসায় রান মালের বানা হেরে কিছু সানি ারিলুল্িত হা 





পারা £ ২৬ 


০০০167605৩0 3১9০৯730580 

| কোনো ক্লান্তি। ৩৯. ডি 2 এবং 

নি 

জনে ৪205 
করুন এবং নামাযের পরেও” ৪১. আর শোনো, যেদিন 


১*কোনো ;.৮৮৮/ক্রান্ি। €৯' ৮-০৩-(৮৮৯-)-অতএব আপনি ধৈর্যধারণ করুন; 
৮2 ১/০-তাতে, যা; 3১৮-তারা বলে ; /-এবং ; ₹:--পবিভ্রতা-মহিমা ঘোষণা 
করুন; -্ব(৮*্)-প্রশংসা সহ ; এ-৫৬+৬১)-আপনার প্রতিপালকের ; 35 
| আগে ; ₹৮৮উদয়ের ঠ ০০০; +এবং ; 0৯$ আগে ; ৬৮৮৯) -অস্ত 
| যাওয়ার | ৫9 :-আর ; ০৮অংশেও ; ০--রাতের টু 4৮৮৮৮৮৮৮০ )-তার 
পবিত্র-মহিমা ঘোষণা করুন ; /-এবং ; 9৫9-পরেও ; ১৮/-নামাযের | €9১-* 


আর ; ৮.২-/-শোনো ; :%-যেদিন ; 

এসব হাদীসের বর্ণনা কুরআন মাজীদের বর্ণনার ন্যায় অকাট্য ও নিশ্চিত নয় ; কারণ 
এগুলো ইসরাঈলী বর্ণনা হওয়ার আশংকা সমধিক । আল্লামা ইবনে কাসীরও এরূপ 
মত প্রকাশ করেছেন। সুতরাং কুরআনের আয়াতই হবে মূলভিত্তি। সকল ব্যাখ্যা- 
বিশ্লেষণ কুরআনের আয়াতের সাথে সামঞ্জস্যশীল হতে হবে। 

৫০. অর্থাৎ আখিরাত অবিশ্বাসী এসব নিবোরধ লোকেরা মৃত্যুর পরে পুনজীবনকে 
অসন্ভব মনে করে, আপনাকে বিদ্রুপ করছে। আপনি ধৈর্য অবলম্বন করুন। এদের জেনে 
রাখা উচিত যে, আমি আকাশমগ্ডলী ও পৃথিবী এবং উভয়ের মধ্যকার সবকিছুই মাত্র 
ছয়দিনে সৃষ্টি করেছি। আমি এতে মোটেই ক্লান্ত হইনি । সুতরাং কিয়ামত সংঘটিত হওয়ার 
পরে এ যমীন ও মানুষকে পুনঃ সৃষ্টি করা কোনো কঠিন ব্যাপার নয়। 


৫১. আয়াতে তাসবীহ পাঠ তথা পবিভ্রতা-মহিমা ঘোষণা করাকে নির্দিষ্ট সময়ের 
সাথে যুক্ত করে নির্দেশ দানের মাধ্যমে নামায বুঝানো হয়েছে। সূর্যোদয়ের আগে 
তাসবীহ পাঠের নির্দেশ দ্বারা ফজর নামায, সূর্যাস্তের আগে তাসবীহ পাঠের নির্দেশ 
দ্বারা যোহর ও আসর নামায এবং রাতে তাসবীহ পাঠের নির্দেশ দ্বারা মাগরিব ও ইশার 
নামায বুঝানো হয়েছে৷ এছাড়া তাহাজ্জুদ নামাযও রাতের তাসবীহর মধ্যে শামিল। 





শ. শ. কু. ১২/২১- পারা ঃ ২৬ 


188888081 ৩৬২১ সূরা কফ 
ূ 11) 328220092720855955005 
একজন আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান জানাবেণ_৪২. যেদিন তারা 
(হাশরের) শোর-চিৎকার ঠিকমত শুনতে পাবে" ; সেটাই হবে 


১৬:-আহ্বান জানাবে ; ১:)-একজন আহবানকারী ; ৮-থেকে ; ১৩ স্থান ; 
+০$-নিকটবর্তী। €9/৮-যেদিন ; ১৯--হতারা শুনতে পাবে ; ভিডিও - 
(হাশরের) শোর-চিৎকার ; (-৩-৫9৮।৯) -ঠিকমত ; ৬১১সেটাই হবে; 


হযরত জারীর ইবনে আবদুল্লাহ রা. কর্তৃক বর্ধিত এক দীর্ঘ হাদীসে রাসূলুল্লাহ সা. 
ইরশাদ করেছেন-“চেষ্টা করো যাতে তোমার সূর্যোদয়ের আগের এবং সূর্যান্তের আগের 
নামাযগুলো ছুটে না ঘায়। এর প্রমাণস্বরূপ জারীর আলোচ্য আয়াতটি তিলাওয়াত 
করেন। (কুরতুবী) 

আর সিজদার পরে তাসবীহ পাঠের নির্দেশ দ্বারা ফরয নামাযের পর যেসব সুন্নাত, 
নফল বা তাসরীহ পাঠের নির্দেশ রাসূলুল্লাহ সা. থেকে হাদীসের মাধ্যমে পাওয়া যায় 
তা-ই বুঝানো হয়েছে। 

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, যে ব্যক্তি 
সকালে ও বিকালে একশত বার করে “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী" পাঠ করে তার 
গুনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের তরঙ্গ অপেক্ষাও বেশী হয়। (মাযহারী) 

আবু হুরায়রা রা. বর্ণিত অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, 
যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পরে ৩৩ বার “সুবহানাল্লাহ' (আল্লাহ পবিত্র) ৩৩ 
বার “আলহামদুলিল্লাহ' (সকল প্রশংসা আল্লাহর জন্য), ৩৩ বার “আল্লাহু আকবার" 
(আল্লাহ সবচেয়ে বড়) এবং এক বার 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 
লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্পি শাইয়িন কাদীর” (আল্লাহ ছাড়া 
কোনো উপাস্য নেই, তিনি এবং তার কোনো অংশীদার নেই, তারই রাজত্ব । সকল 
প্রশংসা তারই জন্য, তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান ।) পাঠ করবে তার গুনাহ 
মাক করা হবে। যদিও তা সমুদ্রের ঢেউয়ের সমান হয়। (বুখারী ও মুসলিম) 

ফরয নামাযের পর যেসব সুন্নাত নামাধের কথা সহীহ হাদীসে উপ্লিখিত আছে, তা- 
ও “আদবারাস সুজুদ'-এর মধ্যে শামিল। (মাযহারী) 

এখানে উল্লেখ্য যে, এসব তাসবীহ পাঠ করার সময় এগুলোর অর্থের প্রতি খেয়াল 
রাখা জরন্রী। 

৫২. অর্থাৎ দুনিয়ার যমীনে যে মানুষ যেখানেই রে থেকে পঁচে-গলে মাটির সাথে 
মিশে যাক না কেনো ফেরেশতা ইসরাফিল যখন শিঙ্গায় দ্বিতীয়বার ফুঁক দেবে তখন 
| আগে-পরের সব মানুষের কানে এ আওয়াজ পৌছে যাবে । সব মানুষের মনে হবে 
যেন কানের নিকটেই এ আওয়াজ ধ্বনিত হচ্ছে। 





পারা ৪ ২৬ 


ভপা তানিতা টিটি পাড়ি পছি পর তি শর্টি 


5529 58085507155 654892521 
(মৃতদের কবর থেকে) বের হওয়ার দিন। ৪৩. নশঠাই আমি_আমিই জীবন দেই এবং মৃতু দেই, আর 
আমার কাছেই (সকলের) ফেরার জায়গা । 88. যেদিন বিদীর্ঘ হবে 


০992 ০০০1০৮38১০5: 545):-1১5:৮০০2% 
পৃথিবী__তারা তা থেকে ছুটে বেরিয়ে আসবে ; এরূপ সমবেত করা আমার জন্য 
| অত্যন্ত সহজ€ঃ। ৪৫. আমিই জানি সে সম্পর্কে, যা তারা বলে, 


(দিন ? ৫2৮৯৮/মৃতদের কবর থেকে)-বের হওয়ার | €914-নিশ্চরই আমি ; 
আমিই ; ৮৯4জীবন দেই ; এবং ; ০৮ মৃত্যু দেই ; এ ৮11 - 
আমার কাছেই ; ৮]- -(সকলের) ফেরার জায়গা । €9:%-যেদিন 55-বিদীর্ণ 
হবে ; ২১ -পৃথিবী ; ৮৫-০তা থেকে তারা ; (০০ ছটে বেরিয়ে আসবে: ১- 
এরূপ ;%:১০-সমবেত করা ; (2-আমার জন্য ;%:-..-অত্যন্ত সহজ । 69০ - 
আমিই ; ৮৮-জানি ; :-(০)-সে সম্পর্কে যা ; ১১1,-তারা বলে ; 


এ ফেরেশতা বায়তুল মুকাদ্দাসের সাখরায় দীড়িয়ে সারা বিশ্বের মৃত মানুষদেরকে 

সন্বোধন করে বলবেন-'হে পঁচাগলা চামড়াসমূহ, চূর্ণ-বিচূর্ণ হাড়সমৃহ এবং বিক্ষিপ্ত 
কেশসমূহ ; শোনো আল্লাহ তা'আলা তোমাদেরকে হিসাব দেয়ার জন্য সমবেত 
হওয়ার আদেশ দিচ্ছেন। (মাযহারী) 


॥ হযরত ইকরিমা রা. বলেন-__ 'আওয়াযটি এমনভাবে শোনা যাবে, যেন কেউ 
| আমাদের কানেই বলে যাচ্ছে। কেউ কেউ বলেন, “নিকটবর্তী স্থান' অর্থ বায়তুল মাকদাসের 
| 'সাখরা' এটাই পৃথিবীর মধ্যস্থল, চারদিক থেকেই এর দূরত্ব সমান। (কুরতুবী) 


৫৩. “সাইহাতুন' অর্থ হাশরের ময়দানে সমবেত মানুষের চিৎকার-কোলাহল অথবা 
শিঙ্গার সেই মহানিনাদ উভয়টাই হতে পারে। অর্থাৎ হাশরের ময়দানের কোলাহল || 
কলরব শুনে সবাই বুঝতে পারবে যে, এটাই হাশরের দিন যে সম্পর্কে দুনিয়াতে | 
তাদেরকে সতর্ক করা হয়েছিলো । অথবা শিঙ্গার সেই মহানিনাদ সবাই শুনতে পেরে 
বুঝতে পারবে যে, এটাই সেই সত্যের আহ্বান যে আহ্বানে সাড়া না দিয়ে পালিয়ে 
থাকার কোনো উপায়ই নেই। এখন সবাইকে হাশরের ময়দানে আল্লাহ্‌র সামনে 
হিসাব দেয়ার জন্য হাজির হতে হবে । যদিও তারা দুনিয়াতে এটাকে অবিশ্বাস করতো 
এবং নবী-রাসূলগণকে এ নিয়ে উপহাস-বিদ্রপ করতো । 

৫৪. অর্থাৎ পৃথিবী যখন বিদীর্ণ হয়ে যাবে তখন আমার একটি মাত্র আদেশে পৃথিবীর 

€1১৮৮৮৮৮৮ 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা ব্বাফ 


াঁ ছি লা শিপাভডিনত চি পাপ তা ক্র 

| ৩১০০-3৫-1১ ৮৮8০৪55০755 
এবং আপনি তাদের ওপর বল প্রয়োগকারী নন ; অতএব আপনি এ কুরআন দ্বারা 
তাকে উপদেশ দিতে থাকুন, যে আমার আযাবের সতর্কীকরণকে ভয় করে” 


$-এবং ; (নন ; ০5 আপনি ; এল (₹৯+)-তাদের ওপর ; ; ১৩ 
৬)বল প্রয়োগকারী ; +4১-(৮5১+-)-অতএব আপনি উপদেশ দিতে থাকুন ; 
১%)৬৫ (৩1%+1+)-এ কুরআন ছারা ; তাকে, যে ; ৬-ভয় করে ; ; ১৫০১ - 
আমার সতকীকরণকে। 


মনে করছ, তাতে কিছু এসে যায় না। কোনো ব্যক্তির দেহাবশেষ কোথায় আছে তার 
পূর্ণ রেকর্ড আমার কাছে রয়েছে। এসব বিক্ষিপ্ত দেহাণুগুলোকে একত্র করে প্রত্যেকটি 
মানুষের দেহকে পুনরায় তৈরী করা এবং সেই হুবহু আগের ব্যক্তিত্ নতুন করে দেয়া 
আমার জন্য কোনো কঠিন কাজ নয় ; বরং আমার একটি মাত্র ইশারায় আদম থেকে 
নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষই সমবেত হয়ে যাবে। 


৫৫. এ আয়াতে কাফির-কুরাইশদের ঠান্টা-বিদ্রপ ও অপমানজনক বক্তব্যের 
পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেয়ার সাথে সাথে কাফিরদেরকে 
হুশিয়ার করে দিয়েছেন । নবীকে বলা হয়েছে যে, এরা আপনার সাথে যেসব অসৌজন্যমূলক 


কথা বলছে, তা আমি সবই শুনছি। তাদের সাথে বুঝাপড়া করার দায়িত্ব আমার। 
আপনি তাদের কথায় কান দেবেন না। আর এতে কাফিরদের জন্য হুশিয়ারী এ মর্মে 
যে, তোমরা যেসব মন্দ কথাবার্তা আমার নবীর সাথে বলছো, তা আমার জানা আছে, 
তোমাদেরকে এজন্য কঠিন শাস্তি পেতে হবে । 


৫৬. এখানে নবীকে সম্বোধন করে কাফিরদেরকে একথা শোনানো উদ্দেশ্য যে, 
[আমার নবীকে আমি কাউকে বলপ্রয়োগ হিদায়াতের পথে নিয়ে আসার জন্য 
পাঠাইনি। সুতরাং তোমরা মানতে না চাইলেও তোমাদেরকে মানতে বাধ্য করা তার 
দায়িত্ব নয়। যারা তার সতর্কবাণী শুনে স্বেচ্ছায় সতর্ক হয়ে যাবে, তাদেরকেই তিনি 
কুরআনের বানী শুনিয়ে হিদায়াতের পথে আনার চেষ্টা করবেন। আল্লাহর শাস্তির ভয় | 
থেকে তারাই উপদেশ গ্রহণ করবে। 


৩য় রুকৃ* (৩০-৪৪ আয়াত)-এর শিক্ষা 
১. আখিরাতে আল্লাহ তা আলা জড় পদা্থ্কেও বাকশক্তি দান করবেন এবং এটা আল্লাহর জন্য | 
কোনো কঠিন কাজ নয় । | 
২. জাহারামের সাথে আল্লাহর কখোপকথন-এর ধরন কেমন হবে, তা আমাদের জ্ঞানের বাইরে । 
জাহারামের অবস্থা ঘারা অথবা আল্লাহর কুদরতে জাহারাম বাকশক্তি লাভ করবে । 
৩ জানাতের সিদ্ধাজ প্রাও ব্যক্তিদের সিন্ধাভ চূড়াভ হওয়ার সাথে সাথে জান্নাতকে তাদের নিকটে 
| নিয়ে আসা হবে । 





শব্দে শব্দে আল কুরআন সূরা ্বাফ 































৪. নিজোজ বৈশিষ্টোের অধিকারী মানুষই জারাত লাভের যোগ্য হবে_-€১) ম্বভাকী বা আল্ল হাঁ 
ভীরু, (২) সকল অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবতনিকারী এবং নিজর্নে নিজ গুনাহ স্বরণ করে 
আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থশাকারী, (৩) যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলতে সচেষ্ট অথাৎ 
ফরয ওয়াজিব ও হালাল-হারাম-এর সংরক্ষণকারী, (৪) না দেখেও দয়াময় আল্লাহকে হারা ভয় 
করে, ৫৫) আল্লাহর এতি নিষ্ঠাবান । উপরোকজ বৈশিষ্ট্যর লোকদের জারাতে যাওয়ার জন্য কোনো 
প্রকার দুরতৃ অতিক্রম করতে হবে না এবং কোনো একার শ্রম দিতে হবে না । 

৫. তাদের জন্য জারাত হবে অনভ্কালের বাসস্থান । তারা জারাত থেকে কখনো বাহিত হবে 
না। তার কোনো আশংকাও থাকবে না । | 

৬. জারাতে জানাতীরা যা চাইবে তা-ই অনায়াসে লাভ করবে । এমনকি মনের গহীন কোণে ইচ্ছা 
জাগার সাথে সাথেই তা সামনে উপহিত দেখতে পাবে । জানাতের নিয়ামতরাজী ছাড়াও আল্লাহর 
কাছে জান্নাতীদের জন্য এমন কিছু আছে যেখানে মানুষের জ্ঞান ও কল্পলানা কখনো পৌছতে সক্ষম 
নয় । 

৭. নবী-রাসূলদের দাওয়াত এত্যাখ্যানকারী অতীতের অনেক শক্তিশালী জাতিগোষ্ঠীকে আল্লাহ 
ধংস করে দিয়েছেন । অতপর তাদের কোনো আশ্রয়স্থল ছিলো না। অতীতের নাফরমান জাতি 
গোীর ধাংসাবশেষ থেকে শিক্ষা এহণ করাই বৃ্ধিমানের কতর্যা । 

৮. যাদের বোধশক্তিসম্প্ন হৃদয় আছে এবং যারা আল্লাহর বাণী মনের কান দিয়ে শোনে, তারাই 
আল্লাহর অগণিত নিদর্শর্নাবলী থেকে শিক্ষা এহণ করতে সক্ষম । 

৯. আল্লাহ তা'আলা মাত ছয়াদিনে আসমান-যমীন এবং উভয়ের মধ্যকার সবকিছু সৃষ্টি করেছেন । 
এতে তাঁর কোনো একার ক্লাভি আসেনি । সুতরাং মানুষকে প্রুনরায় সৃ্টি করে হিসাব নেয়া তার জন্য 
অতিসহজ কাজ । 

১০. বাতিলের সকল কার উষ্কানীর মুখে ধের্ধ ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহাযা কামনা 
করতে হবে। 

3১. ফরয নামাযের পরে নফল আদায় এবং হাদীসে উল্লেখিত বিভিন্ন তাসবীহ পাঠ করা, বিশেষ 
করে শেষ রাতে তাহাজ্জুদ নামায আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে । 

১২. স্বরণ রাখতে হবে যে, আমাদের সবাইকে ইসরাফীলের শিক্ষার তীয় যুঁকের সাথে সাথে 
পুনজীরববিত হয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে । একথা যনে রেখেই দুনিয়ার জীবনে তার জন্য 
প্রস্তুতি এহণ করতে হবে । 

১৩. হযরত আদম আ. থেকে নিয়ে কিয়ামত পরর্ভ সকল মানুষই ইসরাফীলের শিঙ্গার আওয়ায 
নিকট থেকেই শুনতে পারে, এতে একজন মানুষও শোনা থেকে বাদ যাবে না । 

১৪. বলপ্রয়োগে কাউকে হিদায়াতের পথে নিয়ে আসা কোনো নবী-রাসূলের দায়িত্ব ছিলো না। 
যারা দীনের দাওয়াতে কেচ্ছায় সাড়া দেবে তাদের কেউ আল্লাহর কিতাবের সাহায্ো উপদেশ দান 
করতে হবে । 

১৫. আল্লাহর আযাবের ভয় অন্তরে জাগরুক থাকলেই হিদায়াত লাভ এবং হিদায়াতের ওপর দৃঢ় 
থাকা সহজ হয়ে যায় । 


3 


পারা ৪ ২৬ 


আক্মাত ৪ ৬৩ 
বম্কু” ৪ ৩ 
লামকন্শ 


আয্‌ যারিয়াত শব্দ দ্বারা সূরাটি শুরু করা হয়েছে। সে মতে এর নামকরণ করা 
হয়েছে “আয্‌ যারিয়াত'। 


সাফিব্ে সমস্মকাব্স 

ইতোপূর্বেকার সূরা '“কবাফ' এবং সূরা “আয্‌ যারিয়াত' নাধিলের দিক থেকে 
সমসাময়িক । বিষয়বস্তু ও বর্ণনার ধারা থেকে এটাই সুস্পষ্টভাবে বুঝা যায়। এ 
সময়টা এমন ছিলো যে, রাসূলুল্লাহ সা. ও ইসলামী আন্দোলন তথা ইসলামের | 
দাওয়াতের বিরোধিতা শুধুমাত্র অস্বীকার, ঠীট্টা-বিদ্ধপ ও মিথ্যারোপ দ্বারাই করা 
হচ্ছিল। তবে এসব চলছিলো খুব জোরালোভাবেই। যদিও তখন যুলুম-নির্যাতনের 
মাধ্যমে বিরোধিতার সূচনা হয়নি। 


আল্পোচ্্য বিষ্বক্স 
এ সূরার আলোচ্য বিষয় আখিরাত। অবশ্য সূরার শেষদিকে তাওহীদের দাওয়াত 


পেশ করা হয়েছে, আর এটা আখিরাত বিশ্বাসের সাথে সং্শ্রিষ্ট। সাথে সাথে 
আখিরাতে অবিশ্বাসী অতীতের  হঠকারী জাতি-গোষ্ঠীর পরিণতি উল্লেখপূর্বক সাবধান 
করে দেয়া হয়েছে যে, তোমাদের মতো নিজেদের জাহেলী ধ্যান-ধারণা নিয়ে অতীতে 
যারা হঠকারিতা দেখিয়েছে তাদের ধ্বংস তারা নিজেরাই ডেকে এনেছে। 


সূরায় আলোচনা করা হয়েছে যে, আখিরাত সম্পর্কে মানুষের মনগড়া আকীদা- 
বিশ্বাস ভিন্ন ভিন্ন হতে বাধ্য, কারণ সেগুলো কোনো জ্ঞানগত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত 
নয়। তারা নিজেদের মনগড়া ধারণা-অনুমানকে ভিত্তি করে আখিরাত সম্পর্কে এক 
একজন এক একরকম ধারণা করে নিয়েছে। কেউ মনে করছে যে, মৃত্যুর পরে আদৌ 
আর কোনো জীবন নেই। আবার কেউ মনে করে রেখেছে যে, মৃত্যুর পর আবার পুনর্জনা 
লাভ করে আবার দুনিয়াতেই আসবে । আবার কেউ কেউ কর্মফল অনুযায়ী শাস্তি বা 
পুরস্কার সম্পর্কে বিশ্বাস স্থাপন করলেও শাস্তি থেকে বাচার জন্য দুনিয়াতে বিভিন্ন 
অবলম্বন বানিয়ে নিয়েছে । আখিরাতে বিশ্বাস এমন একটি বিষয় যে সম্পর্কে ভুল 
বিশ্বাসের পরিণতিতে মানুষের পরকালীন জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। সাথে 
সাথে দুনিয়ার জীবনও অশান্তিময় হতে বাধ্য । এ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য 
আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী-রাসূল ও কিতাব পাঠিয়েছেন, সেসব নবী- 
রাসূলের নির্দেশনা ও সেসব কিতাবের জ্ঞান লাভই একমাত্র মাধ্যম । আর তাই সূরাতে 
বলা হয়েছে যে, আসমান ও যমীনের ব্যবস্থাপনা এবং নিজের সত্তা সম্পর্কে গভীর 
চিন্তা করে দেখলেই আখিরাতের যথার্থতার স্বপক্ষে প্রমাণ পাওয়া যাবে । এ পর্যায়ে 





- পারা ৪ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আয্‌ যারিয়াত 


[বাতাস ও বৃষ্টির ব্যবস্থাপনার প্রতি পৃথিবীর গঠনাকৃতি এবং তার মধ্যকার যাবতীয় 
সৃষ্টিকৃূল মানুষের নিজ সত্তা, আসমানের সৃষ্টি ও পরিচালনা ব্যবস্থা, পৃথিবীর সকল 
সৃষ্টির জোড়ায় জোড়ায় সৃষ্টি হওয়া প্রভৃতি বিষয়গুলোকে আখিরাতের প্রমাণ হিসেবে 
পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, যুক্তি ও বুদ্ধির দাবী হলো মানুষের কর্মের ফুল 
অবশ্যই থাকা উচিত। এটা এ বিশ্ব সাম্রাজ্যের প্রকৃতির স্বতস্কুর্ত দাবী। 


অতপর তাওহীদ বা আল্লাহর একত্ববাদের দাওয়াত প্রসঙ্গে বলা হয়েছে। মহান স্রষ্টা 


আল্লাহ তা“আলা মানুষ ও জ্বিন জাতিকে একমাত্র তাঁর ইবাদাতের জন্যই সৃষ্টি || 
| করেছেন_ কোনো সৃষ্টির দাসত্ব করার জন্য তিনি মানুষকে সৃষ্টি করেননি । মানুষের || 
বানানো উপাস্যরা মানুষের কাছে রিযিকের জন্য মুখাপেক্ষী । আল্লাহ সেসব মিথ্যা 
উপাস্যের মতো নন। তিনি তো সবার রিযিকদাতা ৷ তিনি মিথ্যা উপাস্যদের মতো 
কারো মুখাপেক্ষী নন ; বরং তিনি নিজের ক্ষমতাবলেই সকলের প্রভু । তাঁর প্রভূত 
সকলের ওপর-__সবকিছুর ওপর বিরাজমান। 


প্রাসঙ্গিকভাবে বলা হয়েছে যে, অতীতের ' নবী-রাসূলদের বিরোধিতা যেমন 
অজ্ঞানতার, গর্ব অহংকার, একগুয়েমী ও হঠকারিতা বশত করা হয়েছে তেমনি শেষ | 
নবী মুহাম্মাদ সা.-এর বিরোধিতার পেছনেও একই কার্যকরণ সক্রিয় রয়েছে। সুতরাং 
আজকের বিরোধীদের পরিণতি ও অতীতের বিরোধীদের মতো হতে বাধ্য । 


অবশেষে রাসূলুল্লাহ সা.-এর উদ্দেশ্যে বলা হয়েছে যে, এসব বিরোধীদের 
অপতৎপরতার প্রতি তিনি যেনো কোনো জ্রক্ষেপ না করেন ; বরং তার ওপর প্রদত্ত 
দাওয়াতের দায়িত্ব পালনকল্লে তিনি যেন উপদেশ-নসীহত করেই যান। এতে করে | 
মু'মিনরা অবশ্যই উপকৃত হবে। তবে সেসব অবিশ্বাসী যালিমদের জন্য আখিরাতের 
আযাব নির্ধারিত আছে। যথা সময়ে তা তাদের ওপর আপতিত হবেই। । 


3 





পারা 8 ২৬ 


১8৩52৮25072 
১. কসম বিক্ষিপ্ত করার মতো বিক্প্তকারী বাতাসের ২, আর (কসম পানির) ভার বহনকারীর (মেঘমালার | 
৩. অতপর (কসম) মদুমন্দ গতিতে বয়ে যাওয়া বাতাসের । 
রিতা তত পা পা তানি িপাকিটি পে 1 ৬৪ 
০ 1 £1| 155210595 ০91৬1৮১৫7৫5 
8. এরপর (কসম) একটি বিশেষ বিষয় (বৃষ্টি) কনকারীরং ৫. নিশ্য়ই যে ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে 
তা অবশ্যই সত্য। ৬. আর নিশ্চয়ই কর্মফল (দিবস) অবশাই সংঘটিতব্যঃ। | 
/কসম ; ০£১/-বিক্ষিপ্তকারী বাতাসের; (/,১বিক্ষিপ্ত করার মতো |.) 
-(4২৯০+-)-আর কৈসম) বহনকারীর (মেঘমালার) ; (৮১,-(পানির) ভার। ও) 
০২৮৮-৫০৮৯৭।+-)-অতপর (েসম) বয়ে যাওয়া বাতাসের ; এ -মৃদুমন্দ 
গতীতে 16১০4: £:)0-(০-..০+)/+-)-এরপর (কসম) বন্টনকারীর ; (9১1 - 
একটি বিশেষ বিষয় ববষ্টি)।৫).24-নিশ্চয় যে ; 0/:%-ওয়াদা তোমাদেরকে দেয়া 
হচ্ছে; হচ্ছে ; ১১ (৩১৮+০)-তা অবশ্যই সত্য 10+-আর ; ঠো- নিশ্চয়ই ; ০--| - 
| কর্মফল (দিবস) ; 0০ (51)+)-অবশ্যই সংঘটিতব্য। 
১. এখানে আল্লাহ তা'আলা সেই বাতাসের কসম করেছেন, যে বাতাসকে আমরা 


ঝঞ্চাবায়ু বলে থাকি। এ. বাতাসই ধুলোবালিকে কিক্ষিপ্তকারী এবং সমুদ্র থেকে | 
পানিবাহী বাষ্পকে ওপরে উঠায়। 


উর আলোচ্য ৩ ও ৪ আয়াতেও সেই বাতাসের কসম করা হয়েছে যা আবার কোনো 
৮৮৮8 আবার একই বাতাস আল্লাহরই নির্দেশে পানি | 
মেঘমালাকে বিভিন্ন অঞ্চলের মধ্যে বন্টন করে। ভূ- বিভিন্ন অংশে 

পানিবাহী মেঘকে বয়ে নিয়ে যায় এবং আল্লাহর হুকুমে সেসব অঞ্চলে বর্ষিত হয়। 


আল্লাহর নির্দেশে সৃষ্টির জন্য বরাদ্ধকৃত সামগ্রী বন্টন করে। 

৩. আলোচ্য আয়াতের “তুআদৃনা” শব্দের দুটো অর্থ হতে পারে-_-১. তোমাদেরকে 
ওয়াদা বা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। ২. তোমাদেরকে শাস্তির ভয় দেখানো হচ্ছে। উভয় 
| অর্থই এখানে প্রযোজ্য। তবে দ্বিতীয় অর্থটি এখানে অধিক সামঞ্জস্যপূর্ণ । ] 





পারা ঃ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আয্‌ যারিয়াত 


র্ট১ ০১ কিপািনিপা ০ পানি 2 তীর ৯০0৬ -০-০/ ০ শি -স্ 
৬০-4০0৮৬০৮৯৯ ৬৩০৭৯১০০৭৮১ 


৭. কসম বহু গতিপথ সম্বলিত আকাশের ।' ৮. নিশ্যয়ই তোমরা (আখিরাত সম্পর্কে) ভিন্ন ভিন কথার মধ্যে 
পড়ে আছো ।* ১. তা থেকে সে-ই মুখ ফেরায় যাকে পথতরষ্ট করা হয়েছে" 


কসম ; *৮-:-আকাশের ; ৫৮] ০/-৫৬৮৮+০$]১-বহ গতিপথ | 
সম্বলিত 191-64-05+০)-নিশ্চয়ই তোমরা ; :51-0+)-মধ্যে পড়ে আছো ; 
%-কথার ;-এ:৯ভিন্ ভিন্ন ।$১4৮-মুখ ফেরায় ; 4:০-(৮+০০)-তা থেকে ; ৮ 
-সে-ই যাকে ; 4১-পৎভ্রষ্ট করা হয়েছে। 


৪. ওপরে চারটি আয়াতে যে চারটি নিদর্শনের কসম করা হয়েছে তার জবাব ৫নং 
ও ৬নং আয়াতে উল্লিখিত হয়েছে। আর তাহলো আখিরাত সম্পর্কে যে ওয়াদা- 
প্রতিশ্র্ণতি আল্লাহ তাআলা দিয়েছেন, তা অকাট্য সত্য। মানুষের এ জীবনের সকল 
ভালো-মন্দ কাজের প্রতিফল দেয়ার সময় অবশ্যই আসবে__এতে কোনো সন্দেহ- 
সংশয়ের অবকাশ নেই। আল্লাহ সেই ঝঞ্জাবাযুর কসম করে বুঝাতে চেয়েছেন যে, 
| তোমাদের চোখের সামনে যে বায়ু ধুলোবালি উড়িয়ে প্রবাহিত হয়, যে বায়ু পানিবাহী 
| মেঘকে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে উড়িয়ে নিয়ে যায় এবং আল্লাহর নির্দেশিত স্থানে 
বৃষ্টিপাত ঘটায়__এ সুশৃংখল ব্যবস্থাপনা যে আল্লাহ্‌র নিদর্শন, সেই আল্লাহ মানুষ 
নামের সৃষ্টির সেরা প্রাণীকে অনর্থক খেলার ছলে সৃষ্টি করে ছেড়ে দেননি। বরং এ 
সৃষ্টির পেছনে তার মহান উদ্দেশ্য কার্যকর রয়েছে। পৃথিবীর যাবতীয় কিছু মানুষের 
সেবার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব । 
করার উদ্দেশ্যে । আর আল্লাহর এ উদ্দেশ্য ও লক্ষ্যকে পরিপূরণের জন্য মানুষের মধ্যে | 
কারা কতটুকু কাজ করেছে, তার হিসেব আল্লাহ অবশ্যই নেবেন। যারা এ উদ্দেশ্যে | 
আল্লাহর নির্দেশিত পন্থায় কাজ করেছে তাদেরকে অবশ্যই তিনি পুরস্কার দান করবেন 
এবং যারা তাদের ওপর অর্পিত দায়িত্বে অবহেলা করেছে বা আদৌ এ ব্যাপারে 
উদাসীন জীবনযাপন করেছে, তাদেরকে অবশ্যই এর জন্য সাজা পেতে হবে। আর 
যেদিন এ হিসাব নেয়া হবে সেদিনটি আল্লাহর জ্ঞানে নির্ধারিত আছে। হিসাবের পর 
| কেউ পুরস্কার্বরূপ জান্নাত লাভ করবে, আর কেউ মিথ্যা প্রতিপন্ন করার শাস্তি হিসেবে 
জাহান্নামের সাজা ভোগ করবে-_-এটাই আখিরাত । মানুষের জ্ঞান-বুদ্ধি-বিবেক ও 
যুক্তির রায় হলো আখিরাত অবশ্যই সত্য এবং তা যথাসময় সংঘটিত হবেই । আল্লাহ 
আখিরাতের প্রমাণ হিসেবে প্রথমে যে চারটি নিদর্শনের কসম করেছেন, সে সম্পর্কে 
একটু গভীরভাবে চিন্তা করলেই আখিরাত অমান্যকারীদের বিভ্রান্তি দূর হয়ে যেতে বাধ্য । 
ভূপৃষ্ঠের পানি যেভাবে বাম্পাকারে পরিবর্তিত হয়ে বাতাসে মিশে গিয়ে বাতাসের মধ্যে 
সংরক্ষিত থাকে, অতপর তা মেঘের আকার নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং 
বাতাসের সাহায্যে আল্লাহর নির্ধারিত স্থানে পৌছে বৃষ্টিরূপে বর্ষিত হয়, এগুলো নিয়ে 
চিন্তা করলেই একথা আমাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠে যে, মাটিতে মিশে যাওয়া 
অজি সবার হা হন বাত হরি রহ 


পিচ্ছু 


শ.শ. কু. ১২/২২-- পারা ঃ ২৬ 








[রী ৫. আয়াতে উল্লিখিত “হুবুক' শব্দটি “হিবকাতুন' শব্দের বহুবচন । “হিবকাতুন' অর্থ 
কাপড়ের পাড়, বদ্ধপানিতে সৃষ্ট ঢেউরাশি, কৌকড়া চুলের ভাজ, পথ, গ্রহ-নক্ষত্রের | 
কক্ষপথ, ফেরেশতাদের যাতায়াত পথ ইত্যাদি । আসমানকে “হুবুক' বিশিষ্ট বলে বুঝানো 
হয়েছে যে, আকাশে ছেয়ে থাকা মেঘমালা বারবার তার রং ও আকৃতি পরিবর্তন করে 
তার কোনোটাই অন্য আকৃতির সাথে যেমন সামঞ্জস্য থাকে না, তেমনি তোমাদের 
ধারণাও একে অপরের সাথে সামঞ্জস্যশীল নয়। 


৬. এখানে বাহ্যত মুশরিকদেরকে সন্বোধন করা হয়েছে। আখিরাত সম্পর্কে তাদের 
বক্তব্য যেমন পরস্পর সামঞ্জস্যহীন, তেমনি রাসূলুল্লাহ সা. সম্পর্কেও তাদের বক্তব্য 
সামঞ্জস্যহীন। তারা তাঁকে কখনো যাদুকর, কখনো কবি, কখনো জ্বিন-আশ্রিত মানুষ 
ইত্যাদি বাজে পদবীতে আখ্যায়িত করতো। এ সম্বোধন মুশরিক মুসলিম নির্বিশেষে 
সকল মানুষের প্রতিও হতে পারে । তখন ভিন্ন ভিন্ন কথা দ্বারা এ অর্থ বুঝানো হবে যে, 
তোমাদের মধ্যে কেউ কেউ তো রাসূলুল্লাহ সা.-এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাকে 
সত্য নবী বলে মেনে নিয়েছে, আবার কেউ অস্বীকার ও বিরুদ্ধাচরণ করেছে। (মাযহারী) 


আকীদা-বিশ্বাসের দিক থেকে মানুষের মধ্যে পরস্পর ভিন্নতা যে কত রকম হতে 
পারে, তা আজকের মানুষদের মধ্যকার ভিন্নতা সম্পর্কে আলোচনা করলেই স্পষ্ট হয়ে 
যাবে। বর্তমান জগতের মানুষের মধ্যেও কেউ কেউ মনে করে এ দুনিয়া চিরস্থায়ী, 
কখনো এটা ধ্বংস হবে না, আবার কেউ কেউ মনে করে এ দুনিয়ার যাবতীয় 
ব্যবস্থাপনা মানুষ সহই ধ্বংস হয়ে যাবে । অতীতে যা কিছু ধ্বংস হয়ে গেছে তা যেমন 
এ পর্যস্ত ফিরে আসেনি । তেমনি এ দুনিয়া ধ্বংস হলেও তা আর পুনরায় সৃষ্টি হবে 
না। সুতরাং মানুষও আর পুনজীবিন লাভ করবে না। কেউ কেউ পুনজীবিনকে বিশ্বাস 
করে এভাবে যে, মানুষ তার ভালো কাজের ফল ভোগ করার জন্য এ পৃথিবীতে যেমন 
বারবার জন্মগ্রহণ করে, তেমনি পাপের শাস্তি ভোগ করার জন্যও তার বারবার জন্ম 
হতে থাকে । তাদের বিশ্বাস জন্মাস্তরের মাধ্যমে মানুষের নির্বাণ লাভ হবে বা মানুষ 
নিশেষ হয়ে যাবে। আর এর মাধ্যমে প্রকৃত মুক্তি লাভ হবে । আবার কেউ কেউ মনে 
করে আখিরাতের পুরস্কার ও শাস্তি সত্য, তবে তার শাস্তি থেকে মানুষকে বাচানোর জন্য 
্রষ্টা তার একমাত্র পুত্রকে ক্রুশ বিদ্ধ করে মৃত্যু দান করেছেন এবং শষ্টার পুত্র মানুষের 
পাপের প্রায়শ্চিত্ত আদায় করেছেন। সুতরাং মানুষ যত পাপই করুক না কেনো স্রষ্টার 
পুত্রের ওপর বিশ্বাস স্থাপন করলে তাকে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না। 
আবার কেউ কেউ কোনো কোনো মানুষকে এমন শক্তিধর হিসেবে বিশ্বাস করে যে, 
পাপের পাল্লা যত ভারী-ই হোক না কেনো, এসব আল্লাহর প্রিয় লোকেরা শান্তি মওকুফ 
করিয়ে দেবেন। এভাবে সমগ্র পৃথিবীতেই মানুষ অজ্ঞানতা ও মূর্খতার কারণে অসংখ্য 
মতবাদ ও বিভ্রান্তিকর বিশ্বাস নিয়ে দুনিয়াতে জীবন-যাপন করছে। মানুষের বিশ্বাস 
ও মতের ভিন্নতাই প্রমাণ করে যে, ওহীর মাধ্যমে আগত জ্ঞান ছাড়া মানুষের সকল 
ধারণা-অনুমানই মিথ্যা ও বিভ্রান্তিকর । আর মিথ্যার ওপর ভিত্তি করে মানুষ যত সিদ্ধান্তই 
| দুনিয়া-আখিরাতের ব্যাপারে করুক না কেনো, তা ভুল হতে বাধ্য । ্‌ 


শব্দে শব্দে আল কুরআন রিনি 


ূ ₹43108082 8 এটি ঘট ১2096 1 ] 
১০. ধ্বংস হয়েছে ভিত্তিহীন অনুমানকারীরা+। ১১. যারাই মূর্খতার মধ্যে উদাসীন ও 
১২. তারা জিজ্ঞেস করে, “কবে হবে কর্মফল দিবস” 


€93--ধ্বংস হয়েছে ; 2৯,৯]-ভিত্তিহীন অনুমানকারীরা 16) 3:34-যারাই ; 
০-মধ্যে ; £৮৪-ূর্খতার ; ১৯৯-উদাসীন । €১০১:-তারা জিজ্ঞেস করে ; ১৫] - 
কবে হবে ; ₹%-দিবস ; ০:১-কর্মফল। 

৭. অর্থাৎ কৃতকর্মের শাস্তি ও পুরস্কার অবশ্যই তোমাদের সামনে আসবে । যদিও 
তোমরা সে সম্পর্কে ভিন্ন ভিন্ন আকীদা-বিশ্বাস পোষণ করে থাকো । তবে তা মেনে 
নিতে কেবল মাত্র তারাই অস্বীকার করে, যাদেরকে সত্য থেকে বিমুখ রাখা হয়েছে। 


আর এর অর্থ এটাও হতে পারে যে, ভিন্ন ভিন্ন কথা শুনে তারাই কুরআন ও রাসূল 
থেকে মুখ ফেরায়, যাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। 


৮. অর্থাৎ আখিরাত সম্পর্কে এসব ধারণা-অনুমানকারী লোকেরা নিশ্চিত ধ্বংস হবে। 
কারণ আখিরাত তাদের নাগালের মধ্যেকার কোনো বিষয় নয় যে, যেনতেনভাবে 
অনুমান করে কোনো একটা ধারণা করে নিলেই তা সঠিক হবে। আর আখিরাতে | 
বিশ্বাসটা এমন বিষয়ও নয় যে, ধারণা-অনুমান ভুল হলেও কোনো অসুবিধা নেই, 


যখন ধরা পড়বে তখন সংশোধন করে নিলেই চলবে । বরং এ বিশ্বাসটা এমন একটি 
গুরুত্তপূর্ণ বিষয়, যার ওপর মানুষের চূড়ান্ত সফলতা বা ব্যর্থতা নির্ভরশীল । সুতরাং 
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সঠিক জ্ঞান ছাড়া অনুমানের ওপর নির্ভর করে এ ব্যাপারে কোনো 
সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ । যারা এ বিষয়টাকে হালকাভাবে গ্রহণ করে তারা 
ধ্বংস হতে বাধ্য। আর এ ব্যাপারে জ্ঞান লাভের একমাত্র বিশ্বস্ত সূত্র হলো ওহীর 
জ্ঞান, যা নবী-রাসূলদের মাধ্যমে মানুষের কাছে পৌছেছে। 


৯. অর্থাৎ যেসব লোক আখিরাত সম্পর্কে ওহীর সূত্রে প্রাপ্ত জ্ঞানের পরিবর্তে নিজেদের 
মনগড়া ধারণা অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তারা মূলত একটি 
নেশার ঘোরের মধ্যে পড়ে রয়েছে। তাদের এ নেশা তখন কাটবে, যখন তাদের 
সামনে মৃত্যু এসে হাজির হবে। তখন তারা চাক্ষুষ দেখতে পাবে যে, তাদের ধারণা 
অনুমান একেবারেই অমূলক । তারা বুঝতে পারবে যে, মৃত্যুর পরের জীবন-ই আসল 
জীবন। মৃত্যুর পর মাটিতে মিশে যাওয়া, পুনরায় জন্ম নিয়ে দুনিয়াতে ফিরে যাওয়া, 
ঈশ্বর পুত্রের প্রায়শ্চিত্ত দ্বারা তাদের পাপমুক্ত হওয়া, কোনো বুযর্গের সুপারিশে মুক্তি 
পেয়ে যাওয়া ইত্যাদি থেকে ধারণা-অনুমান তারা দুনিয়াতে করেছিল, সেসবই মিথ্যা 
ও ভিত্তিহীন। তারা চাক্ষুষ দেখতে পাবে যে, নবী-রাসূলগণ ওহীর ভিত্তিতে যা কিছু 
বলেছেন তা-ই একমাত্র সত্য । কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, তখন আর জীবনকে | 

| শুধরে নেয়ার আর কোনো উপায় থাকবে না। ] 





পারা ঃ ২৬ 


০0/5554859 “৫2511 (20075 


১৩. যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেয়া হবে ।৯ ১৪. (বলা হবে) মজা ভোগ করো : 
তোমাদের শাস্তির ; এটা সেই শান্তি যা তোমরা তাড়াতাড়ি চাচ্ছিলে১২। 


লিটিডি, ৯টি টিপা উট | পাজি ৯০০ &:০৭, 5 

০৪০1৮০2)-31 05503185525 88 ০5322019 

১৫. নিশ্চয়ই মুত্রাকীরা** (সেদিন) বাগ-বাগিচা ও বর্ণাধারার মধ্যে থাকবে। ১৬. তারা আনন্দের সাথে ্রহণরত 
থাকবে তা, যা তাদের প্রতিপালক তাদেরকে দান করবেন” ; কেননা তারা 


€9:%-যেদিন ; তাদেরকে ; ১৬/ /-আগুনে ; ০৮---শাস্তি দেয়া হবে। | 
(১-(বলা হবে) মজা ভোগ করো ; ৮:১-৫৬+২০০)-তোমাদের শাস্তির ; ৬ - 
এটা ; ৬-২/-সেই শাস্তি ; ১৮25 «এ /754-যা তোমরা তাড়াতাড়ি চাচ্ছিলে । 69 | 
নিশ্চয়ই ; ০5৫. মুত্তাকীরা (সেদিন) ; মধ্যে থাকবে ১,-২-বাগ-বাগিচা ; 5 

| -ও 3১৯৮ বর্পাধারার ।৫৯ ৮4/-তারা গরহণরত থাকবে ; (তা, যা; 40401 
৮৯)-তাদেরকে দান করবেন ; -৫৮*৬)-তাদের প্রতিপালক ; রঃ 4-৫৮9। )- 
কেননা তারা ; 


১০. আখিরাতে অবিশ্বাসীদের “কর্মফল দিবস' কবে হবে-_এ জিজ্ঞাসা কর্মফল 
দিবসের সঠিক জানার উদ্দেশ্যে ছিলো না ; বরং তাদের জিজ্াসা ঠাট্টা-বিদ্প অর্থেই 
ছিলো। কারণ তাদের বিশ্বাস হলো যে, এ রকম কোনো দিবস আসার আদৌ সম্ভাবনা 
নেই। তারা যে বিদ্রুপচ্ছলে এ প্রশ্ন করেছে, তা আল্লাহ তা'আলার জবাব থেকেই 
সুস্পষ্ট হয়ে যায়। আল্লাহ তা“আলার জবাব হলো-__কর্মফল দিবস সেদিনই হবে, 
যেদিন তাদেরকে আগুনের শান্তি দেয়া হবে। আর তা ছাড়া আখিরাত সংঘটিত 
হওয়ার সন-তারিখ-সময় বলে দিলেই তাদের কাজকর্মে কোনো পার্থক্য দেখা যাবে না 
এবং তা নির্দিষ্ট করে বলে দিলে যে, তারা তা বিশ্বাস করে নিজেদেরকে শুধরে নেবে 
তারই বা নিশ্চয়তা কি £ তারা এখন যেভাবে নবীর কথা অবিশ্বাস করছে, তখন 
অবিশ্বাস করে বলবে যে, আগে দিনটা আসুক তারপর দেখা যাবে। 


১১. অর্থাৎ যে শাস্তির যোগ্য কাজ তোমরা দুনিয়াতে করেছিলে, তার স্বাদ এখন গ্রহণ 
করো। এ আয়াতাংশের অর্থ এটাও হতে পারে যে, দুনিয়াতে তোমরা যে বিভ্রান্তি 
ছড়িয়ে ছিলে তার মজা এখন ভোগ করো। 


১২. প্রতিদান দিবসকে অস্বীকারকারী কাফিররা যখন ঠান্টাচ্ছলে জিজ্ঞেস করেছিলো 
যে, “সেদিন কি করে আসবে" £ তখন এ জিজ্ঞাসার মধ্যে একথাও রয়েছে যে, আমরা 
যখন সে দিনটিকে অস্বীকার করছি, তখন দিনটিকে আমাদের ওপর নিয়ে এসো না 

| এবং আমাদের অস্বীকারের শাস্তি দিয়ে দিচ্ছ না কেনো? এজন্য তারা যখন আগুনে জ্বলতে | 
থাকবে, 0309055886575555558181455819855855158758 





পারা £ ২৬ 


88588888888 সূরা আয্‌ যারিয়াত 


৪১১০4715398055:5156598 
ইতিপূর্বে সৎকর্মশীল ছিলো। ১৭. তারা এমন ছিলো যে, রাতের অংশে 
বে যেতো১৫। ১৮. আর 


রো পিপি ও 89 টিতে নি তা ভিটি তা সিরা নি 


০/সপা17-1 ০-১%]15 87524 


পাশ |১৬ ১৯. আর তাদের ধন- 
সম্পদে অধিকার ছিলো প্রার্থীদের জন্য এবং বঞ্চিতদের জন্যও১৭ ৷ 


($-তারা ছিলো ; ৬4১ :):-ইতিপূর্বে ; +.০০-সতকর্মশীল । 6915/$-তারা এমন 
ছিলো ; 91$কমই ; অংশে ; /50-রাতের ; যে? ১০সনিদ্রা যেতো। 
€)৮আর ; র ১০৮৭৬(০১০) -রাতের শেষ প্রহরগুলোতে ; ৯তারা | 
রর ০৮৯০০ -ক্ষমা প্রার্থনা করতো 16 £আর ; ৮৫০ ৮৫৮০ ৯০+০ )-ত তাদের 
ধন-সম্পদে ; *০-অধিকার ছিলো ; ১.০র্ধীদের জন্য; ১ 9-এবং ; "5৮৮৯ 

| বঞ্চিতদের জন্যও । র 


আল্লাহ তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে দুনিয়াতে তোমাদের তাৎক্ষণিক শাস্তি 
দেননি; বরং তোমাদেরকে তিনি সুযোগ দিয়েছেন, যাতে তোমরা ভেবে চিন্তে নিজেকে 


শুধরে নিয়ে সঠিক পথে চলার জন্য পর্যাপ্ত সময় পাও। কিন্তু তোমরা তা.না করে 
উল্টো প্রতিদান দিবসটিকে দ্রুত নিয়ে আসতে চাচ্ছ। এখন দেখ সে দিবসটির 
আগমন সত্য কিনা। 


১৩. এখানে 'মুস্তাকী' দ্বারা সেসব লোককে বুঝানো হয়েছে, যারা রাসূলুল্লাহ সা.-এর 
দেয়া সংবাদকে বিশ্বাস করেছে এবং আখিরাতকে মেনে নিয়েছে। আর তিনি 
আখিরাতে সফলতার জন্য যে কাজ করতে বলেছেন, সে কাজ করেছে এবং যে কাজ 
বর্জন করতে বলেছেন, তা বর্জন করেছে। 


১৪. অর্থাৎ মুত্তাকীদেরকে আল্লাহ তা“আলা যা আখিরাতে দেবেন, তা তাদের কাজ্কিত 
জিনিস তো দেবেন-ই, বরং তাদের আকাঙ্কষার চাইতে আরো বেশী দেবেন। ফলে 
তারা আল্লাহর অনুপম দান অত্যন্ত আনন্দের সাথে গ্রহণরত থাকবে । 

১৫. এখানে মু'মিন মুত্তাকীদের গুণাবলী বর্ণিত হয়েছে। মুত্তাবীদেরকে আল্লাহ 
তাআলা যে নিয়ামত দান করবেন, তা এজন্য দেবেন যে, তারা রাতের বেলা জেগে 
আল্লাহর ইবাদাত করতো । সারা রাত তারা ঘৃমিয়ে কাটাতো না ; বরং কিছু সময় 
ঘুমিয়ে উঠে বাকী সময় ইবাদাতের মধ্যে কাটিয়ে দিত। 

| ১৬. অর্থাৎ আল্লাহ তা“আলা মু'মিন মুত্তাকীদেরকে নিয়ামত এজন্যও দেবেন, কেননা | 
২005055588585855658188858580581555455808887 





পারা ৪ ২৬ 


এ প্রহীর ৯০ ০2 বর্ণ 4 28৫ মি পিতা ও ৮71 511 5৫8 2 তি 
৫০182৯১99১9১-০ 155855৭7410) 8 | 


২০. জার পৃথিবীতে অনেক নিদরসন রয়েছে দৃঢ় বিশ্বাসীদের জন্য ২১. এবং তোমাদের নিজেদের মধ্যেও», 
"তবুও কি তোমরা অনুধাবন করবে না ? ২২. আর আসমানের মধ্যে রয়েছে 


€9:আর ; ৯০১ এ৮পৃথিবীতে ;-21-অনেক নিদর্শন রয়েছে ; ০-১৯-(+১+এ 
৩-১)-দৃঢ় বিশ্বাসীদের জন্য ।5) এবং ; মধ্যেও ;০-%/-0৮+৮। )- 
তোমাদের নিজেদের ; ০ 9-0১৮১+-+)-তবুও কি তোমরা অনুধাবন 
করবে না।৫9 +আর ; :%-মধ্যে রয়েছে ; -৩--আসমানের ; 


না; বরং তারা মনে করতো যে, যেভাবে যতটুকু ইবাদাত করা কর্তব্য সেভাবে ততটুকু 
কাছে শেষ রাতে উঠে ক্ষমা প্রার্থনা করতো । অর্থাৎ তারা যতই ইবাদাত করতো, তার | 
| জন্য তারা গর্ব-অহংকার করতো না। বরং তারা বিনয়ে বিগলিত হয়ে ইবাদাতে ক্রুটি- | 
॥ বিদ্যুতির জন্য ক্ষমা চাইতো । 


১৭. এখানে সেসব মুত্তাকী মুহসিনদের আরেকটি গুণ বর্ণনা করা হয়েছে, যারা জান্নাত | 
লাভের অধিকারী হবে। আর তাহলো তারা নিজেদের উপার্জিত সম্পদে প্রার্থী ও 
বঞ্চিতদের অধিকার আছে বলে মনে করে । এ জন্য তারা এসব লোকদের যে সাহায্য 
করে তাকে ওদের প্রতি দয়ার দান মনে করে না ; বরং এটাকে হকদারকে তার হক 
প্রদানের দায়িত্ব অনুভূতি নিয়ে সাহায্য করে। আর 'প্রার্থীও বঞ্চিত” বলে একথা বুঝানো 
হয়নি যে, তারা সেসব লোকদেরকে দান করে, যারা তাদের নিকট ভিক্ষার জন্য হাত 
পাতে। বরং যার সম্পর্কে তারা জানতে পারতো যে, সে তার রুটি-রুষীর ব্যবস্থা করতে 
অক্ষম হয়ে পড়েছে, অথচ ব্যক্তি-সম্মান রক্ষার্থে নিজের অভাব কারো কাছে প্রকাশ 
করে না, অথবা কোনো ইয়াতীম শিশু অসহায় হয়ে পড়েছে, অথবা কোনো বিধবা 
আশ্রয়হীন হয়ে পড়েছে, অথবা কোনো অক্ষম ব্যক্তি রুযী-রোযগারের ব্যবস্থা করতে 
পারে না, অথবা কোনো ব্যক্তি বেকার ও কর্মহীন হয়ে পড়েছে, অথবা কোনো ব্যক্তি 
যা উপার্জন করছে, তা দ্বারা তার প্রয়োজন পূরণ হচ্ছে না, অথবা কোনো ব্যক্তি 
না__এমন অভাবী যে কোনো লোকের অবস্থা তার গোচরে আসলে, সে তার সম্পদে 
সেসব লোকের অধিকার স্বীকার করে নেয়। | 


মোটকথা, জান্নাত লাভের অধিকারী ব্যক্তির তিনটি গুণ-_এক. আখিরাতের প্রতি দৃঢ় 
ঈমান পোষণকারী, দুই. নিজেদের জীবনপণ করে আল্লাহর ইবাদাতের হক আদায়কারী 
তিন. আল্লাহর বান্দাহদের প্রতি শারীরিক ও আর্থিক সেবা করাকে তাদের অধিকার ও 
নিজেদের কর্তব্য হিসেবে সম্পাদনকারী | | 
১৮. অর্থাৎ এ পৃথিবীর প্রতিটি পরতে পরতে সেসব লোকের জন্য জানার ও শেখার | 
বিষয় আছে, যারা এসব কিছু নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে । আর র 


টা শর্লা 








শব্দে শব্দে আল কুরআন সূরা আয্‌ যারিয়াত 


টি লোকেরাই আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখে। তারা একথার ওপর সুদৃঢ় বিশ্বাসী যে, যো 
| মহাশক্তিমান অ্রষ্টা পৃথিবীর যাবতীয় কিছু সৃষ্টি ও পরিচালনা করছেন, তিনি এমন | 
কোনো নির্বোধ ও খেয়ালী সত্তা হতে পারেন না, যিনি খেলার ছলে এসব সৃষ্টি | 
করেছেন এবং মানুষের মতো এমন বুদ্ধিমান প্রাণীকে সৃষ্টি করে নির্দিষ্ট কিছু সময়ের জন্য 
পৃথিবীতে উদ্দেশ্যহীন ছেড়ে দিয়েছেন। বরং বিশ্ব-জাহানের প্রতিটি পাতা থেকে অর্জিত 
যে, আল্লাহ অবশ্যই বুদ্ধি-বিবেক ও উপলব্ধির অধিকারী মানুষ নামের এ সৃষ্টিকে 
দেয়া স্বাধীনতা ও ইখতিয়ার সম্পর্কে হিসাব নেবেন। কারণ স্বাধীনতা ও ইখতিয়ারের 
সাথে জবাবদিহিতা গভীরভাবে সম্পৃক্ত । আর আল্লাহ তাআলা অসীম শক্তিমান 
সত্তার পক্ষে মানুষকে পুনজীবন দান করে জবাবদিহিতার সম্মুখীন করা মোটেই অসম্ভব 
নয়, যদিও মানুষ মৃত্যুর পর গলে-পঁচে মাটিতে মিশে যাক না কেনো। 


১৯. ইতিপূর্বে ভূ-পৃষ্ঠে মানুষের চোখের সামনে বর্তমান নিদর্শনাবলী উল্লেখ করার 
পর, এখানে সেগুলোর চাইতেও নিকটবর্তী খোদ মানুষের ব্যক্তিসত্তার প্রতি দৃষ্টি 
আকর্ষণ করে বলা হয়েছে যে, ভূ-পৃষ্ঠে ও ভূ-পৃষ্টের সৃষ্টবস্তু বাদ দিয়ে খোদ তোমাদের 
অস্তিত্ব তোমাদের দেহ ও তোমাদের অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে চিন্তা-ভাবনা করলেও আল্লাহ 
তাআলার অগণিত নিদর্শনাবলী তোমাদের চোখের সামনে ভেসে উঠবে । তোমরা বুঝতে 
পারবে সমগ্র বিশ্বে আল্লাহর কুদরতের যেসব নিদর্শন রয়েছে সেসব যেন মানুষের 
ক্ষুদ্র অস্তিত্রে মধ্যে লুকিয়ে আছে। আর এজন্যই মানুষের অস্তিত্বকে ক্ষুদ্র জগত বলা 
হয়। সমগ্র বিশ্বের দৃষ্টান্ত মানুষের অস্তিত্বের মধ্যে স্থান লাভ করেছে। মানুষ যদি তার 
জন্মলগ্ন থেকে মৃত্যুপর্যস্ত অবস্থা পর্যালোচনা করে তবে আল্লাহ তা'আলাকে তার দৃষ্টির 
সামনে উপস্থিত দেখতে পাবে। 


মানুষ যদি তার জন্ম-প্রক্রিয়া সম্পর্কে একটু চিন্তা করে দেখে যে, এক ফোটা বীর্য 
বিভিন্ন ভূখণ্ডের খাদ্য ও বিশ্বময় ছড়ানো সূক্ষ্ম উপাদানসমূহের নির্যাস হয়ে গর্ভাশয়ে 
স্থিতিশীল হয় । অতপর কিভাবে বীর্য থেকে একটি জমাট রক্তপিণ্ড তৈরি হয় এবং তা 
থেকে মাংসপিণ প্রস্তুত হয় £ এরপর কিভাবে তাতে হাড়-মজ্জা তৈরী করা হয় ? 
তারপর এ নিম্প্রাণ পুতুলের মধ্যে প্রাণের সঞ্ার করা হয় ? তারপর একটা নির্দিষ্ট 
সময় পরে তাকে পৃথিবীর আলো-বাতাসে নিয়ে আসা হয় এবং ক্রমোন্নতির ধাপে 
ধাপে তাকে একটি সুন্দর সুঠাম মানুষে রূপদান করা হয় ? এভাবে কোটি কোটি মানুষ 
দুনিয়াতে আসে ; কিন্তু এদের কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। 
মানুষের এ কয়েক ইঞ্চি পরিধির চেহারার মধ্যে এমনভাবে স্বাতন্ত্র রক্ষা করার সাধ্য 
মহাকুশলী আল্লাহ ছাড়া আর কার আছে ? এরপর তাদের মন-মেযাজের পার্থক্যও 
এক ও অদ্ধিতীয় আল্লাহর কুদরতের এক অনুপম নিদর্শন, যা অস্বীকার করতে পারে 
একমাত্র বিবেক-বুদ্ধিহীন অন্ধরাই। 

আর জ্ঞান-বুদ্ধিহীন, অন্ধ ও হঠকারী ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারে না যে, 
| মানুষের মতো এমন একটা সৃষ্টি পৃথিবীতে হঠাৎ করে অস্তিত্ব লাভ করেছে এর পেছনে || 











































শব্দে শব্দে আল কুরআন ই 


658201-2950575542805 
তোমাদের রিষিক এবং যা কিছু তোমাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা-ও। ২৩. অতএব কসম আসমান ও 
যমীনের গ্রতিগালকের, অবশ্যই তা তার মতোই নিশ্চিত সত্য যেমন 


৮$$)১-৫$+৩১)-তোমাদের রিষিক ; /-এবং ; (যা কিছু তা-ও ; ১১৭০৯৮ - 
তোমাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে। €১+$৫১+-)-অতএব কসম ; ৮-প্রতিপালকের; 
০০৯৯০৭|-আসমান ; 33 ১৯৮১৭- -যমীনের ; ;4/-€৮১) -অবশ্যই তা ;1-নিশ্চিত 
সত্য ; ০ 7:৮তার মতোই যেমন; 7৮৩-তোমরা ; ১৯4০5-কথাবার্তা বলছো । 


ষ্টার কোনো যুক্তি ও পরিকল্পনা কার্যকর নেই। মানুষের হাতে দুনিয়াতে কর্মকাণ্ড 
সংঘটিত হচ্ছে, তা সবই ফলাফল ও উদ্দেশ্য-লক্ষ্যহীনভাবে শেষ হয়ে যাবে। কোনো 
ভালো কাজের সুফল ও মন্দ কাজের কুফল কাউকে ভোগ করতে হবে না । কোনো যুলুমের 
জন্য জবাবদিহি করতে হবে না। এমন কথা বলা মূর্খ ও হঠকারিতা ছাড়া আর কি- 
ইবা হতে পারে ? একজন জ্ঞান-বুদ্ধির অধিকারী সুস্থ মস্তিষ্ক যুক্তিবাদী মানুষ কখনো 
এমন কথা ভাবতে পারে না যে, আল্লাহ মানুষকে এমন শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে দুনিয়াতে 
অস্তিত্ব দান করেছেন, তিনি তাকে পুনরায় সৃষ্টি করে তার নিকট থেকে দুনিয়ার কাজ- 
কর্মের হিসাব নিতে পারবেন না। 


২০. অর্থাৎ আসমানেই তোমাদের রিধিক তথা দুনিয়াতে প্রয়োজনীয় যাবতীয় বস্তু 
এবং প্রতিশ্রুত বিষয় তথা কিয়ামত, হাশর, পুনরম্থান, হিসেব-নিকেশ, জবাবদিহি ও 
পুরস্কার বা শাস্তি সবকিছুর ফায়সালা হয়। আর জবাবদিহি ও কর্মফল দেয়ার জন্য 
কখন তোমাদেরকে তলব করা হবে, সে সিদ্ধান্তও সেখান থেকে হবে। 


১ম রুকৃ* (১-২৩ আয়াত)-এর শিক্ষা 


১. কোনো কথা বলার জন্য আল্লাহ তা'আলার কসম করার এয়োজন নেই । তারপরও কসম | 
করেছেন মানুষের সামনে কসমের পরবতী কথার গুরুতু তুলে ধরার জন্য / 
২. প্রাণীজগত ও উতিদ জগতের জন্য বায়ুর বাহ এক অপরিহার্য বিষয়, যার কোনো বিকল 
| নেই । পৃথিবীতে থাণ ধারণের জন্য অপরিহার্য উপাদান বায়ুর কসম করে আল্লাহ তা'আলা তাঁর 
কথাটি উপস্থাপন করেছেন । 
৩. এথম চারটি আয়াতেই বাহুর চারটি ধান ভিমিকার উল্লেখ করে কসম করা হয়েছে, যা থেকে 
বায়ুর এয়োজনীয়তা সুস্পষ্ট হয়ে উঠেছে । ূ 





পারা £ ২৬ 


শব্দে শব্দে আল কুরআন সুরা আ্‌ যারিয়াত 


[টি ৪. অতপর সেই অতীব ওরুত্পূর্ণ কথাটি বলা হয়েছে। আর তা হলো__ 'তোমাদের দেয়া সম 
॥ প্রতিশ্রগতি বিষয়টি অকাট) সত্য ।-_-এর ঘারা আখিরাতকে বুঝানো হয়েছে । 
৫. কসমকৃত চারটি বিষয়ের ব্যাপারে গভীরভাবে টিভা করলেই আখিরাতের পমাণ পাওয়া 
॥ যাবে । সৃতরাং এসব বিষয় সম্পকে চিস্তা করে দেখা মানুষের কতর্য ॥ 
৬. মানুষকে এ দুনিয়ার কমের্র ফল অবশ্যই দেয়া হবে_-এতে কোনো একার ছিধা-ছন্ের 
অবকাশ নেই । অতএব সফল লাভের উদ্দেশ্যেই মানুষের কাজ করা কত্য ॥ 
৭. অতপর আল্লাহ বৈচিত্রময় আকাশের কসম করে বলছেন যে, আখিরাত সম্পকে তোমাদের 
ধারণা অনুমান ও কথাবাত্তা পরস্পর ভিন ভি । কারণ এগুলোর ামাণা কোনো সূত্র নেই । 
| ৮. আখ্রাত সম্পকে ওহীর সৃরে এও নবী-রাসূল কতৃর্কি পেশকৃত তথাই একমার সত্য । সৃতরাং 
_ সেসব তথ্যাবলীকে মেনে নিয়ে তদনৃযায়ী জীবনযাপন করাই জ্ঞানী ব্যক্তি ও বুদ্ধিমানের কাজ । 
৯. অনুমান নিভর্র ধারণা-করনার অনুসারীদের জন্য নিশ্চিত ধ্বংস । এতে কোনো সন্দেহের 
| সুযোগ নেই । আখিরাত সম্পকে ধারণা-কল্পনার ভিভিতে সিদ্ধাভ এহণকারীরা মৃখর্তার মধ্যে 
উদাসীন হয়ে ঘুরপাক খাচ্ছে । ] 
১০. আখিরাত সম্পরর ওহীর ভিত্তিতে প্রাও খবর নিয়ে যারা ঠাটা-বিদ্রপ করে এবং অবিশ্থাস 
করে, তারা তাদের এরতিশ্রণ্ত শাস্তির যখন মুখোমুখী হবে, তখন আর কোনো উপায় থাকবে না । 
১১, আখিরাতে অবিশ্বাসী কাফির-মুশরিক ও মুনাফিকদেরকে সোদিন শাস্তি দিয়ে বলা হবে যে, 
তোমরা যা নিয়ে ঠাটা-ব্দিপ করতে তার মজা ভোগ করো । | | 
১২. যারা আখিরাত সম্পকোর নবী-রাসূলদের কথাকে বিশ্বাস করে তীদের পদ শিক্ষা অনুসারে 
জীবনযাপন করেছে, তারা সোদিন অফুরত সুখের আবাস জান্নাতে আনন্দ উপভোগ করতে থাকবে । 
১৩, মু'মিন-মুতাকী তথা বিশ্বাসী আলাহভীর লোকেরা যে সত্ক্মর্শীল জীবনযাপন করেছে, তার 
এতিদান হরপ আল্লাহ তা'আলা তাদেরকে অনন্ত স্থখের আবাস এ জারাত দান করবেন । 
১৪. সতক্মশীল মৃতাকীদের আর একটি ওণ ছিলো তারা রাতের কিছু অংশ হ্মিয়ে বাকী অংশে 
আল্লাহর ভয়ে তার ইবাদাত করে কাটিয়ে দিত । 
১৫. মুতাকী-মুহসিনদের অপর গণটি হলো-__-তারা যতই সশ্কর্ম করদ্ক না কেনো, তারা তাকে 
ধরার্থনা করে। 
১৬. ম্বভাকী-মুহসিনদের অন্যতম গুণ হলো: -তারা তাদের উপাজির্ত সম্পদের নিঃক-দরিদ্রদের 
অধিকার হীকার করে নেয় এবং এ অধিকার আদায় করাকে নিজের কতর্য মনে করে । 
১৭. যারা আল্লাহ ও আখিরাতে দৃঢ়-বিশ্বাস রাখে তাদের বিশ্বাসের সপক্ষে আল্লাহ ও আখিরাত 
সম্পকৌ অগণিত প্রামাণ্য নিদর্শন মজুদ রয়েছে । 
১৮. দুনিয়াতে মানুষের যাবতীয় এয়োজন পুরণ এবং আখিরাতে যেসব বিষয়ের প্রতিশ্রণতি 
১৯. মানুষ দুনিয়াতে ফা কিছু কথাবাতার বলে এসব যেমন সন্দেহাতীত বিষয়, তেমনি কিয়ামত ও 
হাশর, হিসাব এবং পুরক্কার ও শাস্তি তা-ও সন্দেহাতীত বিষয় । 





শ. শ. কু. ১২/২৩- পারা ঃ ২৬ 

























ক ০ 


ছলে 


পাছি। এরা পাডিতিনি পাচ 15 কত ০৭৩০০ 


| ১1৩5 14৯১7০০০০০0 | 
২৪. আপনার কাছে ইবরাহীমের মন্থানিত মেহমানদের কোনো খবর কি এসেছে, ২৫. যখন তারা গ্রবেশ | 
করলো তার কাছে, এবং (তাকে) তারা বললো, 'সালাম'; 














জিপডপকে চি পাজি পদিপ ৮৫ শী পপি পপ ৯১৫৯৩ ৬০ গ1 ৮০] 
| 4১৯৩৩০৮০৯১৪৮৯১ 418১৩০১১০5০ | 
|| (ধরতিউন্তরে) তিনি বললেন, 'সালাম' (সবগত বলবেন) অপরিচিত লোক্। ২৬. ভারগর তিনি নীরবে তার পরিবারের 
নিকট গেলেন এবং একটি মোটা তাজা (ভুনা) গো-বাছুর নিয়ে আসলেনঘ। ২৭. এবং তা সামনে রাখলেন | 
€9:/৯কি ; 4০-৫4+)-আপনার কাছে এসেছে ; .০-কোনো খবর ; 4০ - | 
মেহমানদের ; ৮১৯০-ইবরাহীমের ; ১৯৮--সম্মানিত। €9-যখন ; (৮১-তারা ৃ 
প্রবেশ করলো ; “4-তার কাছে ; (/-0৯+-)-এবং (তাকে) তারা বললো | 
(:4.-সালাম' ; 0--(প্রতি উত্তরে) তিনি বললেন ; *4--“সালাম' ;/$ -ত্বগত | 
| বললেন) লোক ; ১৮৫:০অপরিচিত । ১%৮_$-৫১+-)-তারপর তিনি নিরবে | 
| গেলেন ; এ-নিকট ; 49-0৮4৯)-তীর পরিবারের ; ৯4৫৮৯ )-এবং | 
॥ এলেন ; //+০-0৯০+৯)-একটি (ভুনা) গো-বাছুর নিয়ে ; ০৮মোটা তাজা ।€)৯| 
2-0১৯+-)-এবং তা সামনে রাখলেন ; ৰ 
| ২১. এ রুকুতে অতীতের কয়েকজন নবী-রাসূল এবং অতীতের কয়েকটি নাফরমানী 
| জাতির সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হয়েছে। এ বিবরণ দ্বারা দুটো জিনিস বুঝানো হয়েছে__ 


এক £ আল্লাহ তা“আলা কর্তৃক প্রতিদান দানের বিধান মানব-ইতিহাসের সকল যুগেই 
কার্কর আছে। এ বিধানে সতকর্মশীল লোকদের পুরস্কার এবং যালিম ও. 
অসৎকর্মশীল লোকদের শাস্তি সকল যুগেই কার্যকর দেখতে পাওয়া যায়। এর 
দ্বারা প্রমাণিত হয় যে, মানুষের সাথে তাঁর মহান অ্রষ্টা আল্লাহর আচরণ | 
কেবলমাত্র প্রাণীজগত ও উদ্ভিদ জগতের মতো প্রাকৃতিক বিধানও কার্যকর আছে। 
সুতরাং যেসব নৈতিক কাজের ফলাফল দুনিয়াতে প্রকাশ করা সন্ভব নয় সেগুলো 
পূর্ণাংগভাবে প্রকাশের জন্য এমন একটা সময় আসাটা নিশ্চিত। 


দুই £ অতীতের যেসব জাতি নবী-রাসূলদের প্রচারিত তাওহীদ, রিসালাত ও আখিরাতকে ॥ 





































পারা £ ২৬ 


885854488৯৯ 18854 


৮৮০, ১5৬14175, ১2568 পর ৫0 5৫ আর 
ভাদের, পন িডতলেস্রদ ২৮. এডে ভার বাগারেছিনি “ 
(জন্তরে) ভীতি অনুতব করলেন; তারা বললো, 'আপনি ভয় পাবেন না এবং তারা তাকে মৃসংবাদ দিলো 


420-তাদের ; 03-(তোরা খাচ্ছেনা দেখে) তিনি বললেন ; 2146 41-0১১553+1)- 
আপনারা খাচ্ছেন না কেনো ?69:,.:১-(১৯১+-)-এতে তিনি অনুভব করলেন ; 
+$-তাদের ব্যাপারে ; ভি বেজনা তাত (-তারা বললো ; ০৭ -আপনি 
ভয় পাবেন না ; /-এবং ; */,১:-৫+1১4)-তারা তাকে সুসংবাদ দিলো ; 


অস্বীকার করেছে এবং নিজেদের তৈরি বিধি-বিধান অনুসরণ করে জীবন-যাপন 
করেছে, তারা অবশেষে নিজেদের ধ্বংস ডেকে এনেছে। নবী-রাসূলদের প্রদত্ত 
নৈতিক বিধি-বিধান অনুসারে আখিরাতে মানুষের এ দুনিয়ার কাজ-কর্মের 
জন্য জবাবদিহিতা এক বাস্তব ও সত্য বিষয়। ইতিহাসের অভিজ্ঞতা-ই তার 
সাক্ষী। কারণ অতীতের যেসব অবিশ্বাসী জাতি-গোষ্ঠী নিজেদেরকে দায়িতৃহীন 
ও জবাবদিহ্ট থেকে মুক্ত মনে করে লাগামহীন জীবন পরিচালনা করেছে। 
পরিণামে তারা দুনিয়াতেই ধ্বংস হয়ে গেছে। 

২২. হযরত ইবরাহীম আ.-এর মেহমানদের ঘটনা এর আগেও কুরআন মাজীদের 
নিম্নোক্ত স্থানসমূহে বর্ণিত হয়েছে__সূরা হুদ ৬৯-৭৬ আয়াত ; সূরা আল-হিজর ৫১- 
| ৬০ আয়াত এবং সূরা আনকাবৃত ৩১-৩২ আয়াত। উল্লিখিত অংশ টীকাসহ দ্রষ্টব্য। | 

২৩. ফেরেশতাদের সালামের জবাবে হযরত ইবরাহীম আ. “সালাম' বলে যে উত্তর 
দিয়েছেন, তাতে সার্বক্ষণিক শান্তির অর্থ নিহিত আছে। পরবর্তী 'অপরিচিত লোক 
কথাটি ইবরাহীম আ.-এর স্বগতোক্তি তথা মনে মনে বলা কথাও হতে পারে অথবা 

[| জিজ্ঞাসার ভঙ্গিতে মেহমানদেরকে শুনিয়ে বলা কথাও হতে পারে। উদ্দেশ্য ছিলো 

তাদের পরিচয় জিজ্ঞেস করা । কারণ ফেরেশতারা মানুষের আকৃতি ও বেশভূষা ধারণ 
করে এসেছিলেন তাই তিনি তাদেরকে চিনতে পারেননি। 

২৪. অর্থাৎ তিনি মেহমানদারীর ব্যবস্থা করার জন্য তাদেরকে কিছু না বলে নিরবে 
বের হয়ে গেলেন, যাতে মেহমানরা সৌজন্যের খাতিরে মেহমানদারীর ব্যবস্থা করতে 
বাধা প্রদান না করতে পারে। 
| ২৫. অর্থাৎ তিনি মেহমানদের জন্য একটি মোটা-তাজা গো-বাছুর ভুনা করিয়ে 
এনেছিলেন। সুরা হুদে বাছুরকে ভুনা করে আনার কথা বলা হয়েছে, যদিও এখানে তা 
বলা হয়নি। 

২৬. অর্থাৎ মেহমানদেরকে খাদ্য গ্রহণ না করতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। 
কারণ গোত্রীয় জীবন ধারায় এ আচরণ কোনো অশুভ লক্ষণ বলেই মনে করা হতো । 
| এ ধরনের আচরণ কোনো অপরিচিত মেহমান থেকে পাওয়া গেলে তাদেরকে শক্র বলে । 





পারা £ ২৬ 


ছিরে 69০৮৯১০০8০6 59485ঠ৭ ৮684242 
এক অত্যন্ত জানী পুন সন্তানের"  ২অতগর (এটা নে) চিতকার করতে করতে সামনে এলো এবং 
নিজ কগালে হাত মারতে থাকলো, আর বললো , (আমি তো) বুড়ী__ 
0১419547152) 015102 |9156৮8০ 
বন্ধ্যা ।২৮ ৩০. তারা (মেহমানরা) বললো “এমনই বলেছেন তৌমার প্রতিপালক; 
নিশ্চয়ই তিনি-__-তিনিই একমাত্র মহাজ্ঞানী একমাত্র সর্বজ্ঞ' ।২৯ 
/14-৫4৬০)-একপুত্র সন্তানের ;/৮1০অত্যন্ত জ্ঞানী । €১-4-৮০-(-৬০1+- )- | 
অতপর (এটা শুনে) সামনে এলো ; +01-€+21০)-তীর স্ত্রী ; 7৮০ গে -চিৎকার 
করতে করতে ; ০$.$-৫০-৮-০)-এবং হাত মারতে থাকলো ; 25155%] 
(৯)-নিজ কপালে ; আর ; :510-বললো ; +,+-(আমিতো) বুড়ী ; বন্ধ্যা 
ভিডিডেভার (মেহমানরা) বললো ; 4/)১৫-এমনই ;)3-বলেছেন ; 4৫-তোমার . 
প্রতিপালক ; £4-নিশ্চয়ই তিনি ; %-তিনিই ; 1:5০0-একমাত্র মহাজ্ঞানী ; "| | 
-একমাত্র সর্বজ্ঞ। 


মনে করা হতো। অথবা খাদ্য গ্রহণ করতে করতে ইবরাহীম আ. বুঝতে পেরেছিলেন যে, 
তারা মানুষ নন-__-ফেরেশতা। আর মানুষের অবয়ব ধারণ করে ফেরেশতাদের আগমন 
কোনো অস্বাভাবিক পরিস্থিতির পূর্বাভাস বহন করে । তাই তিনি কোনো অস্বাভাবিক 
পরিস্থিতির আশংকা করছিলেন। 


২৭. এ সুসংবাদ ছিলো হযরত ইসহাক আ.-এর জন্মের সুসংবাদ । সূরা হুদ-এর ৭১ 
আয়াতে স্পষ্ট করেই একথা বলা হয়েছে । সেখানে হযরত ইসহাক আ.-এর ওঁরসে 
ইয়াকুব আ.-এর জন্মের সুসংবাদ দেয়ার কথাও উল্লিখিত আছে। 


২৮.অর্থাৎ ফেরেশতাগণ কর্তৃক ইবরাহীম আ.-কে প্রদত্ত সুসংবাদ শুনে তার স্ত্রী 
এগিয়ে এসে বললেন যে, আমি তো “বুড়ী ও বন্ধ্যা' কিভাবে আমার সন্তান হবে ? 
বর্ণিত আছে (বাইবেলে) যে, তখন ইবরাহীম আ.-এর বয়স ছিলো একশত বছর, 
আর তর স্ত্রীর বয়সও ছিলো নব্বই বছর। 


২৯. ফেরেশতারা নবী্ত্রীর বিম্ময়ের জবাবে বললেন যে, আল্লাহর হুকুম এমনই । 
অর্থাৎ আল্লাহ তা“আলা সবকিছু করতে পারেন__একাজও এমনই হবে। এ সুসংবাদ | 
অনুযায়ী যখন হযরত ইসহাক আ. জন্মগ্রহণ করেন, তখন নবী-স্ত্রী হযরত সারার 
বয়স হয়েছিলো নিরানব্বই বছর এবং হযরত ইবরাহীম আ.-এর বয়সও ছিলো 
| একশত বছর। (কুরতুবী) । 





পারা ঃ ২৬ 


88488453888 838883584 


টি 


(000 [ভিত 9০9৭1 01557005 | 
৩১. তিনি (ইবরাহীম) বললেন “তবে হে (আল্লাহর) প্রেরিত ফেরেশতাবৃদ! আপনাদের আসল উদেশ্য কি?" | 
১১০১১ 
পুরে প্র পাভেপা » রা ॥ পানি চিঠি 
রি যেন আমরা ছাদের ওপর দি 
৩৪. যো) আপনার প্রতিপালকের কাছে চিহ্নিত আছে 


€১)0-তিনি ইবরাহীম) বললেন ; ০$-(৮+-)-তবে কি ; ১৩৮৮৫৮+৯৯)- 
আপনাদের আসল উদ্দেশ্য ; &-হে ; 2/1-:,0-আল্লাহর ফেরেশতাবৃন্দ।3 ঠ- 
তারা বললো ; &।-আমরা তো ; (.:-প্রেরিত হয়েছি ; প্রতি ;/৮+ -একটি 
কাওমের ; ১/৯৮যোরা) অপরাধী । €92--:-যেন আমরা নিক্ষেপ করি ; 42 
তাদের ওপর ; ৮৮» পাথর ; /১:৮ ৮৮পোড়া মাটির । ৪9:2৮: (যা) চিহ্নিত 
আছে; 2:০-কাছে ; এ:)-€৬+৬১)-আপনার প্রতিপালকের ; 


আল্লাহ তাআলা তার ইবাদাতের হক আদায়কারী বান্দাহদেরকে দুনিয়াতেও 
এভাবেই পুরস্কৃত করেন। সাধারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যে বয়সে মানুষ সন্তান 
হওয়া থেকে একেবারেই নিরাশ হয়ে যায়, সেই বয়সেই আল্লাহ তার নবীকে এক 
অনুপম সন্তান দান করেছেন। যার ওরসে হযরত ইয়াকৃব ও ইউসুফ আ. জন্মলাভ 
করেন। হযরত ইবরাহীম আ.-এর ওরসে ইসমাঈল ও ইসহাক আ. অতপর ইসহাক 
আ.-এর ওঁরসে ইয়াকৃব আ. এবং ইয়াকৃব আ.-এর ওঁরসে ইউসুফ আ. জন্মলাভ করেন। 
৩০. মেহমানদের এ কথাবার্তার মাধ্যমে ইবরাহীম আ. জানতে পারলেন যে, 
আগত্ুক মেহমানগণ মানুষের অবয়বে ফেরেশতা । তাই তিনি জিজ্ঞেস করলেন, 
আপনারা কি উদ্দেশ্যে আগমন করেছেন ? কারণ নবী হিসেবে তিনি জানতেন -__ 
কোনো গুরুত্পূর্ণ কাজের উদ্দেশ্যেই ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে 
পৃথিবীতে আগমন করে থাকেন। 

৩১. অর্থাৎ লূত আ.-এর জাতি । ফেরেশতারা তাদের পরিচয় দিতে গিয়ে শুধুমাত্র 
“অপরাধী জাতি' বলেই শেষ করেছে । কারণ তারা অপরাধ করতে করতে সীমালংঘন 
করে ফেলেছিলো । আর সে জন্য সেই জাতির নাম উল্লেখ করে পরিচয় দেয়ার প্রয়োজন | 
হয়নি। কুরআন মাজীদের অনেক আয়াতে এ জাতি সম্পর্কে আলোচনা এসেছে। এ 
ব্যাপারে আগ্রহী পাঠকগণ নিঙ্গে উল্লিখিত সূরার সংশ্লিষ্ট আয়াতসমূহ টীকা সহ দেখে 
নিতে পারেন। 

রা সূরা হুদ ৭৪-৮৩ আয়াত ; সূরা সাদ-৮০-৮৫ আয়াত ; সূরা আল-আত্বিয়া ৭৪-৭৫ টা 





8৯১০৪০৯৯ তি 
)। পানি রি রি পাচ ৯০ পনি, পা ৯৩ 76৪ পনি 8০১7 
6১০৩ ৮2৫ শপ 
যারা সেখানে মুমিনদের শামিল ছিলো । ৩৬. তবে আমি পাইনি সেখানে 
পাতাটি ৩ চিপটি তা তত ৩৬ ০15 পা টিপার ও প্রি লা পি নিত পাটি এত 
০0০55455971 261554)96০০-০ 1০১১৪ 
মুসলমানদের শামিল একটি পরিবার ছাড়া । ৩৭. আর আমি সেখানে নিদর্শন 
রেখে দিয়েছি তাদের জন্য যারা ভয় করে সেই শাস্তিকে__ 
০৮-২/-৫০১৮৮+০)-সীমালংঘনকারীদের জন্য । € ৮৮৮৫১৯০৯*০)- 
অতপর আমি বের করে নিলাম ; '১2-তাদেরকে যারা ; 3৫-ছিলো ; (৬5-সেখানে ; 
০৮শামিল ; ০০]-মু'মিনদের | €9 ৮৪ (০3-0০--৯$ ৮৮+এ)-তবে আমি ্‌ 
পাইনি ; $০-সেখানে ; ০৮-ছাড়া ;.০5-একটি পরিবার ; ০শামিল ; ০ 
মুসলমানদের । 69 7আর ; (54,আমি রেখে দিয়েছি ; (4 /-সেখানে ; 21 - 

নিদর্শন ; 3:11-তাদের জন্য যারা ; 3১/৬-ভয় করে ; ০১2২0-সেই শাস্তিকে ; 


আয়াত ; সূরা আশ-শুআরা ১৬০-১৭৫ আয়াত ; সূরা আন নামল ৫৪-৫৮ আয়াত ও 


৬৩-৬৮ আয়াত এবং সূরা আস-সাফ্ফাত ১৩৩-১৩৮ আয়াত। 


৩২. কাওমে লূতের ওপর যে পোড়ানো মাটির কংকর বর্ষিত হয়েছিলো সেগুলোর 
ওপর সুনির্দিষ্ট অপরাধির নাম লিখিত ছিলো । কুরআন মাজীদের অন্যান্য আয়াতের | 
বর্ণনা থেকে জানা যায় যে, গোটা জনপদকেই আজরাঈল আ. ওপরে উঠিয়ে উল্টে 
দিয়েছিলেন। অতপর তাদের ওপর পোড়ানো মাটির কংকর বর্ষণ করে তাদেরকে 
দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছিলো । 


৩৩. এখানে সংক্ষেপে এ অপরাধী জাতির ওপর যে আযাব এসেছিলো, তা উল্লেখ 
করা হয়েছে। ইবরাহীম আ.-এর নিকট থেকে গিয়ে লূত আ. ও তার জাতির লোকদের 
সাথে ফেরেশতাদের যেসব কথাবার্তা হয়েছিলো, এখানে সেসব বিষয় উল্লিখিত 
হয়নি। এসব বিষয়ে আগেই অন্যান্য সূরাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 


৩৪. অর্থাৎ সে জাতির লোকদের মধ্যে একমাত্র লূত আ.-এর পরিবারটি-ই 
ইসলামের বিধি-বিধান-এর অনুসারী ছিলো । জাতির লোকেরা অশ্লীলতা ও পাপাচারে 
ডুবে গিয়েছিলো । তাই আল্লাহ তা'আলা একমাত্র লূতের পরিবারকে প্রলয়ংকরী আযাব 

] থেকে রক্ষা করেছেন। বাকীদের সবাইকে প্রলয়ংকরী আযাব দিয়ে ধ্বংস করে 
দিয়েছেন। একটি লোকও সেই আযাব থেকে বাচতে পারেনি। 

এ আয়াত থেকে তিনটি গুরুত্পূর্ণ বিষয় জানা যায়__এক. কোনো জাতির মধ্যে 
যদি কোনো ভালো-গুণ অবশিষ্ট থাকে, সে জাতিকে আল্লাহ সম্পূর্ণরূপে ধ্বংস করেন না । | 





পারা ৪ ২৭ 


চর্বি । ৩৮. 22122 যখন তাকে 
রর 
ভার সতসদাণ সহংবদনো_(এে টা ডে হনে ও 
করলাম তাকে ও তাঁর সেনাবাহিনীকে, অতপর তাদেরকে নিক্ষেপ করলাম 


-খ1-যো হবে) যন্ত্রণাদায়ক। €9 ;আর ; ৯, :-মৃসার ঘটনাতেও (তোমাদের 

জন্য নিদর্শন রয়েছে) ; -যখন ; ?:1-+/-(,+01-,0-আমি তাকে পাঠালাম ; পো- 

কাছে ; 3৮2১১-ফিরআউনের ;০৮1:/-(০৮.-+০)-প্রমাণসহ ; ০১:০সুস্পষ্ট। €9 
বনি ০ ৬+)-তখন সে মুখ ফিরিয়ে নিলো ; ০ ৮ (৮:০৫ 1)+০) )-তার 

সভাসদগণসহ ; /-এবং ; )-$-বললো ; +স-এতো এক যাদুগর ; '0-অথবা ; | 
১৯৮-৮এক পাগল 169:53-ফলে আমি পাকড়াও করলাম তাকে ; 7-ও ; ?১:০- 
(৮+১৯৯)-তার সেনাবাহিনীকে ;4::-অতপর তাদেরকে নিক্ষেপ করলাম ; 


আর কোনো জাতির মধ্যে অল্লপসংখ্যক লোকও সৎকাজের আদেশ ও অসকাজের 
প্রতিরোধ করার কাজে সক্রিয় থাকে আল্লাহ সে জাতিকে সংশোধনের জন্য কিছুকাল সুযোগ 
দিয়ে থাকেন। আর যদি তাদের মধ্যে কোনো ভালোগুণ অবশিষ্ট না থাকে এবং স্বল্পসংখ্যক 
কল্যাণকামী লোকও তাদের সংশোধন প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে যায়, তখন আল্লাহ 
তা“আলা সেই কল্যাণকামী লোকদেরকে রক্ষা করে বাকীদেরকে ধ্বংস করে দেন। | 

দুই ঃ সকল নবী-রাসূলের উম্মতই মুসলমান ছিলেন। সকল নবীর দীন একই ছিলো 
এবং তা ছিলো ইসলাম" । কুরআন মাজীদের বিভিন্ন আয়াত থেকে তার প্রমাণ পাওয়া 
যায়। 

তিন ঃ কুরআন মাজীদে “মু'মিন' ও “মুসলিম' শব্দ দুটোকে সমার্থক শব্দ হিসেবে |. 
ব্যবহার করা হয়েছে। এ দুটো শব্দ স্বতন্ত্র অর্থবোধক কোনো শব্দ নয়. সুতরাং যে 
ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন, সে অবশ্যই মুসলিম । অপরদিকে যে সত্যিকার অর্থে 
মুসলিম, সে অবশ্যই মু'মিন। 

৩৫. এখানে “নিদর্শন' দ্বারা “কাওমে লৃত'-এর বিধ্বস্ত অঞ্চলকে বুঝানো হয়েছে, 
তাদের বড় শহর ভূমিতে ধ্বসে গিয়ে নিচে চলে গেছে এবং মরু সাগরের পানি এসে 
তার উপর ছেয়ে গেছে। প্রত্ুতাত্তবিক গবেষণায় অনুমান করা হয়েছে যে, এ ধ্বসে |. 
| যাওয়ার সময়টা খৃষ্টপূর্ব দু'হাজার সালের সমসাময়িক হবে । হযরত ইবরাহীম আ. ও 
হযরত লূত আ.- -এর যুগ ছিলো বলে ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। রা 





১০৮৪] ১০৮৪৮ 9]-9-2012-5496৮922210 ৰ 
297 আর আদ জাতির ঘটনার মধ্যেও 
(তোমাদের জন্য নিদর্শন রয়েছে) যখন আমি তাদের ওপর পাঠালাম অশুভ ঝঞ্জা বায়ু। 
১১০65852১06 4৯1০৮249825)6 129 
৪২. তা (এ বায়ু) যা কিছুর ওপর দিয়ে প্রবাহিত হতো, তাকে চূর্ণ-বিচুর্ণ হাড়ের মতো | 

না করে ছাড়তো না।৩১ ৪৩. আর (নিদর্শন রয়েছে) সামূদ জাতির মধ্যেও | 


মধ্যে ;৮১-সাগরের ; +এবং ; ৯*-সে হলো ; (4০ ধীকৃত। 6) আর ; ০. 
মধ্যেও ;১.০-'আদ' জাতির ঘটনার মধ্যেও (তোমাদের জন্য নিদর্শন রয়েছে) ; $- 
যখন ; :.-আমি পাঠালাম ; ৮::-তাদের ওপর ; 2]-ঝঞ্চাবায়ু; 7৮০ - 
অশুভ। 63 (৮-তা (এ বায়ু) ছাড়তো না; ৮১ ১যা কিছুর ; :০া-প্রবাহিত 
হতো'; 412-ওপর দিয়ে ; 41 91- (৮১০৮৭) -তাকে না করে ; (৮৮১৫-৩এ 
৮৯১+০)-চ্্ণ- বিচর্ণ হাড়ের মতো । €৩7আর ; মধ্যেও (নিদর্শন রয়েছে) ; ১৯ 
পানুনাভি 


৩৬. অর্থাৎ মূসা আ.-কে এমন মু*জিযা সহকারে পাঠানো হয়েছিলো, যার দ্বারা তিনি 
যে আল্লাহর প্রেরিত রাসূল তাতে কোনো সন্দেহ থাকে না। তা সত্বেও ফিরআউন তা 
থেকে মুখ ফিরিয়ে নিজের শক্তি-সামর্থ সেনাবাহিনী এবং পরিষদবর্গের ওপর ভরসা 
করে এবং মূসা আ.-এর দাওয়াতের অমান্য করে। কিন্তু তার ক্ষমতা-প্রতিপত্তি, 
সেনাবাহিনী ও পরিষদবর্গ কেউ তাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারেনি । 
সে যেসব কিছুর ওপর ভরসা করেছিলো সেসব কিছু সমেত ধ্বংস হয়ে গেছে। 


৩৭. অর্থাৎ ফিরআউন মূসা আ.-কে কথনো যাদুকর, আবার কখনো পাগল বলে 
আখ্যায়িত করেছে। অথচ মূসা আ. ছিলেন আল্লাহর প্রেরিত একজন সম্মানিত নবী। 


৩৮. অর্থাৎ ফিরআউন যখন তার পরিষদবর্গ ও সৈন্য-সামন্তসহ ডুবে মরলো, তখন 
তৎকালীন দুনিয়ার মিসরের আশেপাশের কোনো দেশ বা জাতির পক্ষ থেকে কেউ 
তাদের জন্য কোনো প্রকার শোক প্রকাশ করেনি। বরং তৎকালীন পৃথিবীর মানুষ 
তাদের এ করুন পরিণতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ ফিরআউন ও তার জাতির 
লোকেরা ছিলো যালিম। আশেপাশের সকল দেশ ও জাতি তাদের যুলুম-অত্যাচারে 
অতিষ্ট ছিলো। তারা ফিরাউন ও তার জাতির লোকদের ডুবে মরার পরও তাদের প্রতি 
তিরস্কার ও নিন্দাবাদ করেছে। সূরা দুখানের ২৯ আয়াতে আল্লাহ তা'আলা একথাই 

| বলেছেন__“তাদের জন্য আসমান ও যমীন কাদেনি এবং তাদেরকে কোনো অবকাশও | 
[| দেয়া হয়নি।” 





85815818 হু 


ৰ ০০98505520১ 7515238৬- 950 শি 
যখন তাদেরকে বলা হয়েছিলো তৌমরা আরো কিছুকাল গর্ত মজা ভোগ করে নাও ৪8. রপ 
করলো তাদের প্রতিপালকের আদেশ। অতগর তাদেরকে পাকড়াও করলো 


পান্টি চিপটি ৩ তাড ৮৩টি ভাত &ি €৪ £ টিপি ডিও ডিএটি এটি এটি ওটি 


0০৪১9-,19414905555190-1 €9১275 2 
বিকট বজ্তরধ্বনি এবং তারা (তা) দেখছিলো।৪১ ৪৫. অতপর তারা আর উঠে দীড়াতে 
পারলো না এবং তারা (নিজেদের) রক্ষাকারীও ছিলো না ।৪২ 


৮০8 কন ৫৪০ তা. দত, এন ৯৬৯ 

০৬৮৪৮০৪৪1১০ ৮৮1১০৪০৫255 
৪৬. আর (এদের) আগে নূহের জাতিরও (এমন পরিণতিই হয়েছিলো) ঃ নিশ্চয় 

নিশ্চয়ই তারা ছিলো বড় অবাধ্য জাতি । 

যখন ; ১০0988% ৮41-তাদেরকে ; (.*--/-তোমরা মজা ভোগ করে 

নাও ;:১০পর্যন্ত ; ;,১৮ আরো কিছুকাল । €৪ [-.৬-৫৮.০+-০)-কিন্তু তারা অমান্য 

রা ; ০০ ০০আদেশ :1৮:(-+০১)-তাদের প্রতিপালকের ; 47-- 

৮৮+০৯)-অতপর তাদেরকে পাকড়াও করলো ; 2.০ -বিকট বজ্তরধ্বনি ; ;এবং) 


ঙি 5569 


ভারা ; 3১৯:-তা) দেখছিলো। €) ৯:০৮ (3-0০৬..॥ ৮+০৪)-অতপর 
তারা আর পারলো না; 72 ১.-উঠে দীড়াতে ; /-এবং ; (৫ ৮-তারা ছিলো না; 
০৮ (নিজেদের) রক্ষাকারী । €9-আর ; ১ $-জাতিরও (এমন পরিণতি 
হয়েছিলো) ;:%-নৃহের ; ১ ১৮(এদের) আগে ; +%-নিশ্চয়ই তারা ; 14৫ - 
ছিলো ; ৯-জাতি ; ০০-১-বড় অবাধ্য । 


৩৯. অর্থাৎ “আদ জাতিও তাদের নবীর আনীত দীন বা জীবনব্যবস্থা মানতে 
অস্বীকার করেছিলো । ফলে আল্লাহ তা“আলা ক্রমাগত সাত রাত ও আট দিন পর্যন্ত 
অত্যন্ত শুষ্ক ও প্রচণ্ড ঝড়ো বাতাস তাদের ওপর প্রবাহিত করে দিয়েছেন, যা তাদেরকে 
শূন্যে তুলে তুলে সজোরে ভূমিতে আছড়ে ফেলেছে। এভাবে 'আদ' জাতির সমগ্র 
অঞ্চল তছনছ হয়ে গেছে। 

৪০. এখানে হযরত সালেহ আ.-এর অবাধ্য জাতির পরিণতির কথা উল্লিখিত 


হয়েছে। হযরত সালেহ আ. তাদেরকে এই বলে সতর্ক করে দিয়েছিলেন__-“তোমরা 
যদি গুনাহ থেকে তাওবা করো এবং ঈমানের পথ অবলম্বন করো তাহলে আল্লাহ | 





শ. শ.কু-১২/২৪-__ পারা 8 ২৭ 


দ্তিরা সীমালংঘন করলো এবং নবীর কথা মানতে রাজী হলো না। অতপর তাদেরকেন্ 
চূড়ান্তভাবে তিনদিনের অবকাশ দেয়া হলে তারা তা-ও জ্রক্ষেপ করলো না। 


৪১. এখানে বলা হয়েছে যে, সামূদ জাতির ওপর যে আযাব এসেছিলো তা ছিলো 
বিদ্যুত গতিসম্পন্ন এবং কঠোর বজ্তধ্বনি সমেত। কুরআন মাজীদে এ আযাবকে বিভিন্ন 
স্থানে বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে । কোথাও বলা হয়েছে “ভয়ংকর প্রকম্পিত | 
বিপদ" ; কোথাও “বিস্ফোরণ ও বজ্তধ্বনি আবার কোথাও “কঠিন' বিপদ হিসেবে 
উল্লেখ করা হয়েছে। 


৪২. অর্থাৎ অন্যের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ ছিলো না। এর 
॥ আরেকটি অর্থ হতে পারে যে, তারা তাদের ওপর আক্রমণকারী থেকে প্রতিশোধ 
গ্রহণেও সমর্থ ছিলো -না। “মুনতাসিরীন' “ইনতিসার' শব্দ থেকে উত্তৃত। আর 
“ইনতিসার' শব্দের মধ্যে উল্লিখিত দুটো অর্থই নিহিত রয়েছে। 


২য় রুকৃ' (২৪-৪৬ আয়াত)-এর শিক্ষা 

১. 'ভুত-এর জাতি, ফিরআউন ও তার সম্প্রদায়, আদ জাতি, সামূদ জাতি এবং নূহ আ.-এর 
কাওম প্রয়ুখ জাতি গোষ্ঠীঙলো আল্লাহর নাফরমানীতে সীমালংঘনকারী ছিলো । যার ফলে আল্লাহ 
তাআলা দুনিয়াতেই তাদেরকে ধংস করে দিয়েছেন । আর আখিরাতের শাভিতো আছেই । 

২. আল্লাহর পক্ষ থেকে এতিদানের বিধান মানুষের ইতিহাস সবসময় কাধর্কির আছে * কুরআন 
মাজীদে বর্ণিত বিধ্বস্ত জাতিগুলোর ধ্বংসের ইতিহাসই তার এমাণ । 

৩. মানুষের সাথে আল্লাহর আচরণ শুধুমার পরাকাতিক বিধান অনুসারে হয় না, বরং তার সাথে 
নোতিক বিধানও সক্রিয় 

৪. এ দুনিয়া তথা প্রাকতিক এ জগতের কাজ শেষ হয়ে যাওয়ার পর একমাত্র নোতিক আইন 
অনুসারে তার নোতিক কাজ-কমের্র নোতিক প্রাতিফলের বিধান কাধর্কর হবে । 

৫. যেসব জাতি নবী-রাসূলদের প্রচারিত তাওহীদ, রিসালাত ও আখিরাত ভিতিক জীবন 
ব্যবস্থাকে এত্যাত্যান করেছে, তারাই শেষ পধর্জ ধ্বংসের উপযুক্ত হয়ে গেছে। 

৬. আল্লাহর পক্ষ থেকে নবী-রাসূলদের মাধ্যমে আগত নোতিক বিধান অনুসারে আখিরাত এবং 
নিরবিচ্ছিন অভিজ্ঞতা । 

৭. 'কাওমে লৃত'-এর অপরাধমূলক কাজ এতোদুর সীমালংঘন করেছিলো যে, শুধু অপরাধী জাতি 
বলেই তাদের পরিচয় দেয়া হয়েছে । 

৮. আল্লাহ তা'আলা 'কাওমে লুত'কে ভুমি সমেত উল্টে দিয়েছেন এবং তাদের ওপর পোড়া 
মাটির কংকর নিক্ষেপ করে সমূলে ধ্বংস করে দিয়েছেন । 

৯. আল্লাহর কোনো গুরুত্ত্বপূর্ণ সিছ্ধাভ বাসবায়ন করার জন্যই পৃথিবীতে ফেরেশতাদের যানব- 
আকাতিতে আগমন ঘটে । কাওমে লৃত-কেও মানব-আকাতিতে আগত ফেরেশতারা ধ্বংস করে 
দিয়েছিল । 

১০. আলাহ তা'আলা প্রাকৃতিক নিয়মের অধীন নন । তাই তিনি এর বিপরীত কাজও সম্পাদন | 
||. করতে সক্ষম । ॥ 
































পারা ৪ ২৭ 


টি ১১. থাকৃতিক নিয়মের বিপরীতে আলাহ তা'আলা হযরত ইবরাহীম আ.এর একশ বরন 
| বয়সে এবং তীর বন্ধ্যা-স্্রীর নব্বই বছর বয়সে সম্ভান দান করেছেন । 

১২. আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও সবর্ সভা, সুতরাং তাঁর সকল কর্ম জ্ঞান ও এজ্ভার পরিপূর্ণ । 

১৩, 'কাওমে লুতের' এত্যেকাটি অপরাধীর জন্য আল্লাহর পক্ষ থেকে চিহিন্ত করে কংকর নিক্ষিও 
হয়েছিলো । তাই কঙকরের আঘাত থেকে একজন অপরাধীও রেহাই পায়নি । 

১৪. আল্লাহ তা'আলা ব্যাপক-বিধ্বংসি আযাব থেকেও সেসব লোককে নিরাপদে রাখেন, যারা 
সৎকাজের আদেশ ও অসৎকাজ প্রতিরোধ কলে নিজেদের সবর্শক্তি নিয়োগ করে । 

১৫. ফিরআউনও তার সভাষদ ও সৈন্যবাহিনী নিয়ে গর্ব অহংকার করে মৃসা আ.-এর আনীত 
আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছিলো । ফলে আল্লাহ তাঁর সকল বাহিনী সহই পানিতে ডুবিয়ে 
ধ্বংস করে দেন 

১৬. ফিরআউনের এতো বড় বিপধর্য সন্েও তৎকালীন পৃথিবীর কোনো দেশ বা জাতি তার জন্য 
শোক কাশ করেনি; বরং এতো বড় যালিমের যুলুম থেকে নিষৃতি পেয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে। 

১৭. আদ" জাতিও নবীর বিধান প্রত্যাখ্যান করে নিজেদের তৈরী বিধি-বিধান অনুযায়ী হঠকারী 
জীবনযাপনের ফলে আল্লাহর পক্ষ থেকে এবল ঝঞ্চাবায়র আঘাতে দুনিয়া থেকে চিরতরে ধংস 
হয়ে গেছে। 

১৮. 'আদ' জাতিকে আল্লাহ তা আলা হাড়ের গুড়োর মতো চূর্ণ-বিচূর্ণ করে ধ্বংস করে দিয়েছেন । 
ফলে তারা ইতিহাসের পাতায় ঠাই নিয়েছে এবং তাদের ধ্বংসাবশেষ পরবতী মানুষের জন্য নিদর্শর্ন 
হয়ে আছে। 

১৯. সামুদ' জাতিও তাদের সীমালংঘনের প্রতিফল পেয়েছে এবং তাদের বিধ্বভ ঘরবাড়ী 
শিক্ষণীয় নিদশর্নশ হিসেবে বতর্মান কাল পর্যর্ভও দীড়িয়ে আছে । 

২০. কাওমে নৃহ-এর সীমালংঘনের পরিণতিও ব্যতিক্রম কিছু হয়নি । এসব জাতির ইতিহাস 
থেকে শিক্ষা এহণ করে সত্য দীনের বিধি-বিধান ভিতিক জীবনযাপন করাই বুদ্ধিমান মানুষের 
কর্তব্য । 



















ও 


25555০5%5 9 ৪০১৯৪ পা 0, 19১4031552 যা 96) ূ 
৪৭. আর আসমান_ : ১১৭৮৪৬১৮৮০৮ 
রা সা ০ 


সমতলকারী”। ৪৯. টার ভিত ব্জি | 
যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পার ।** ৰ 
€97আর ; :৫-.আসমান ; :::-0৬+৮:০)-আমি তাকে সৃষ্টি করেছি ; 4: - 
(-1+-)-নিজ ক্ষমতায় ; /-এবং ; ৫-আমি অবশ্য; 2১০৮) অবশ্যই মহাশক্তির 
অধিকারী । ৫১ ;-আর ; :,এুঁষমীন ; ৮৫১5,$-৫৬+৬০১)-তাকে আমি সমতল 
করে দিয়েছি ;*০-3-(-+-)-অতএব (আমি) কতই না উত্তম ; ০১411 - 
সমতলকারী । €৯/আর ; থেকে ; :)4-প্রত্যেক ; ০/১জিনিস ; ৮ -আমি 
সৃষ্টি করেছি ; ১:5/-জোড়ায় জোড়ায় ; ৫-(০+9)-যেন তোমরা ; 3৮49৮ | 
উপদেশ গ্রহণ করতে পার। 
55 ইতিনূর্েকার আয়াতদমৃহে আধিরাতের সপক্ষে ভ্রভিযাসিক নিদরশলাদি গে 
করার পর এখান থেকে বাস্তব জগতে বিদ্যমান আল্লাহ তা'আলার শক্তি-ক্ষমতার 
পরিচায়ক বিষয়াদির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর দ্বারা আখিরাতে 
অবিশ্বাসীদের বিশ্বয়ের নিরসন, তাওহীদের বাস্তব প্রমাণ এবং রিসালাতে বিশ্বাস 
স্থাপনের তাকীদ দেয়া হয়েছে। 
৪৪. অর্থাৎ আমি মহাশক্তির অধিকারী, তাই এ আসমান সৃষ্টি করতে আমাকে কারো 
সাহায্য গ্রহণ করতে হয়নি। সুতরাং মৃত্যুর পর তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে 
আমার জন্য অসম্ভব হবে কেনো ? আমার ব্যাপারে এমন ধারণা তোমরা কেমন করে 
করতে পার ? এর আরেকটি অর্থ হতে পারে__“আমি সম্প্রসারণকারী' ৷ অর্থাৎ এ 
আসমানকে নিজ ক্ষমতায় একবার সৃষ্টি করেই আমি থেমে থাকিনি ; বরং প্রতিনিয়ত 
তার সম্প্রসারণ ঘটাচ্ছি। আর প্রতি মুহূর্তে তার মধ্যে নতুন নতুন বিস্ময়কর ব্যাপার 
প্রকাশিত হচ্ছে। সুতরাং এমন এক ত্্রষ্টার পুনঃসৃষ্টির ক্ষমতাকে তোমরা কিভাবে 





91201258০75 00151417565 
৫০. (হে নবী আপনি বনূন)-_অভএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও; আমি অবশ্যই তার গক্ষ থেকে 
তোমাদের প্রতি সৃষ্পষ্ট সতর্ককারী। ৫১. আর তোমরা সাব্যস্ত করো না আল্লাহর সাথে 

ছি ড পা প্রি ৩১৩ 65৮. ৮০০৯৬ ৯৩ » ৬ পাপা ক 
০8916 5168৮):19025 2 0315501৮1 
অন্য কোনো উপাস্য ; আমি অবশ্যই তার পক্ষ থেকে তোমাদের প্রতি সুস্পষ্ট 
সতর্ককারী*৮। ৫২. এভাবেই-_-তাদের কাছে আসেনি যারা ছিলো 


€9 €) (?৮-0১১+-)- (হে নবী, আপনি বলুন) অতএব তোমরা ধাবিত হও ; এ - 
দিকে; আল্লাহর ;:৮/-4১)-আমি অবশ্যই ; +৫-/-তোমাদের প্রতি ; £২০- 
ূ (৮০-)-তার পক্ষ থেকে ;১:-সতর্ককারী ; সুস্পষ্ট । €)আর ; [৮59 - | 
তোমরা সাব্যস্ত করো না ; ৮৮সাথে ; এ]-আল্লাহর ; -4/-উপাস্য ; ০1 -অন্য 
| কোনো ; :৮)-65+৩)-আমি অবশ্যই ; ৫-তোমাদের প্রতি ; ১৮৫০৭ )-তার | 
পক্ষ থেকে ; %৪-সতর্কককারী ; ৩:াসুস্পষ্ট। €9/-এভাবেই ; 57 আসেনি; | 


3:5-তাদের কাছে যারা ছিলো ; 


8৪৫. “মাহিদুন” শব্দটি “মাহিদ" শব্দের বহুবচন । অর্থাৎ প্রস্তুতকারী, সমতলকারী, 
সুগমকারী । পৃথিবীপৃষ্ঠে বা উপরিভাগ উঁচুনীচু হওয়া সত্বেও মানুষ ও বিচরণশীল 
প্রাণীর জন্য ভূ-পৃষ্ঠকে চলাচলের জন্য আল্লাহ তাআলা সুগম করে দিয়েছেন। 
পৃথিবীকে সঠিকভাবে মানুষের বাসোপযোগী করে দেয়া মহান আল্লাহ ছাড়া আর কার 
পক্ষে সম্ভব ? অতএব তিনিই সর্বোত্তম সমতলকারী । 


৪৬. প্রাণী জগত ও উদ্ভিদ জগতের জোড়ায় জোড়ায় সৃষ্টির ব্যাপারটা মানুষের কাছে | 
অনেকটা পরিষ্কার ; কিন্তু পদার্থের ক্ষেত্রে এ বিষয়টা মানুষের সামনে অতোটা পরিষ্কার 
নয়। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, পৃথিবীর সমস্ত কিছুই জোড়ায় জোড়ায় সৃষ্টির 
নীতিমালার ভিত্তিতে সৃষ্ট । এখানে কোনো জিনিসই এমন নয় যে, অন্য কোনো জিনিসের 
সাথে তার জোড়া হয় না। প্রতিটি বস্তুই তার জোড়ার সাথে মিলেই ফলপ্রসূ হয়ে 
থাকে । একটি বস্তু অপর একটির সাথে মিশে অপর একটি যৌগিক বস্তু অস্তিত্ব লাভ 


করে। 


৪৭. অর্থাৎ দুনিয়াতে প্রত্যেক জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি হওয়ার মধ্যে আখিরাত | 
অনিবার্ধ হওয়ার নিদর্শন রয়েছে। তোমরা একটু গভীরভাবে চিন্তা-গবেষণা করলেই এ 
সত্য তোমাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠবে যে, দুনিয়াতে কোনো জিনিসই যখন তার 
| জোড়া ছাড়া ফলপ্রসূ হতে পারে না, তখন দুনিয়াতে মানুষের এ জীবনের জোড়া কোথায় ? || 





ঃ২৭ 


20888884988 ৬ 


৮০ ৯৮995 ৯৬4 


(দ9১2659:১৯5777158824:551 
তাদের আগে__কোনো রাসূল যাকে তারা বলেনি যাদুকর বা পাগল”৯। ৫৩. তবে 
কি তারা পরস্পর সে ব্যাপারে অসীয়ত করে আসছে? 


ভ পা চিভপা তি 535 ৮৯০ পা নি সি ৪০৭ ডিপ পা পা ৯৩ পিন পাত তত 

৩/15১2396 [91১-০১10৮৮50958098655805 

বরং তারা বিদ্বোহী__অবাধ্য সমপরদায়*। ৫৪. অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, সেজন্য আপনি 
তিরঙ্কৃত হবেন না।” ৫৫. আর আপনি উপদেশ দিতে থাকুন, কেননা অবশ্যই 


১ ৮৮৫৮৭-৮০)-তাদের আগে ; ৮৮কোনো ; ,1+৮-রাসূল ; (003 এ। - 
যাকে তারা বলেনি ;* »(2-যাদুকর ; *-বা ;%,: »-৮পাগল । €91০%- (+1 
|১০1৯)-তবে কি তারা পরস্পর অসীয়ত করে আসছে? “4-সে ব্যাপারে ;:)-বরং ; 
+৮-তারা ;*৯$-সম্প্রদায় ; ৯১৬বিদ্রোহী অবাধ্য । €)4-/-(4+-১ )-অতএব 
আপনি মুখ ফিরিয়ে নিন ; 4:০-(-৯+০০)-তাদের থেকে ; ০1 -সেজন্য আপনি 
হবেন না ;/4-4 (:৯৮+)-তিরস্কৃত । €+-আর ; ৮-%১-আপনি উপদেশ দিতে 
থাকুন ; ১৬-কেননা অবশ্যই ; 

এতেই প্রমাণিত হয় যে, এ জীবনের জোড়া অনিবার্ধভাবে আখিরাত । আখিরাত ছাড়া 
দুনিয়ার জীবন অর্থহীন। 

ইতিপূর্বেকার আলোচনায় আখিরাত সম্পর্কে যুক্তি-তর্ক পেশ করা হলেও এর দ্বারা | 
তাওহীদেরও প্রমাণ দেয়া হয়েছে। আলোচনায় পেশকৃত বিষয়গুলো যেমন 
আখিরাতের অনিবার্ষতা প্রমাণ করে, তেমনি এটাও প্রমাণ করে যে, এসব কিছু এক 
আল্লাহরই কুদরতের নিদর্শন। অতপর আল্লাহ তা'আলা মানুষকে উদ্দেশ্য করে তার 
নবীর মুখ দিয়ে নির্দেশ দিচ্ছেন যে, অতএব তোমরা আল্লাহর দিকে দ্রুত ধাবমান হও ।" 

৪৮. অর্থাৎ আমি তোমাদেরকে সুস্পষ্ট ভাষায় সতর্ক করে দিচ্ছি এক কঠোর 
পরিণতির কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে । আর তাহলো, তোমরা যদি দ্রুত 
আল্লাহর দিকে অগ্রসর না হও, তাহলে আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন 
হতে হবে। তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এ ব্যাপারেও 
আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। 

৪৯. অর্থাৎ পৃথিবীতে সর্বশেষ রাসূল পর্যস্ত যত নবী-রাসূল দীনের দাওয়াত নিয়ে 
এসেছেন, তাদের সকলের সাথে জাহিলদের পক্ষ থেকে একই আচরণ করা হয়েছে। 
নবী-রাসূলদের দাওয়াত তাওহীদ, রিসালাত ও আখিরাতকে অবিশ্বাস করেছে এবং 
| তাদেরকে যাদুকর ও পাগল আখ্যায়িত করে ছেড়েছে। যার পরিণতিতে দুনিয়াতেও তারা | 
চবির হরে নি জাবাত লাতি ভাতার সা রও হর সাছে। এ 





পারা ৪ ২৭ 


[দি ৫০. অর্থাৎ সকল যুগের নবী-রাসূলদের দাওয়াতের মুকাবিলায় সে যুগের লোক 
| আচরণ ছারা মনে হয়, যেন তারা আগেই বসে পরস্পরে শলাপরামর্শ করে সিদ্ধান্ত | 
নিয়ে রেখেছে যে, যখনই কোনো নবী-রাসূল সত্যের দাওয়াত নিয়ে আসবে তাদেরকে | 
যাদুকর, পাগল ইত্যাদি বলে তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হবে। আসল ব্যাপার 
তা নয়। আগে-পরের সকল বিরোধিদের আচরণে সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে এমন 
কোনো যোগসূত্র ছিলো না। বরং তারা সবই অবাধ্য ও সীমালংনকারী হওয়ার কারণেই 
তাদের মধ্যে এ সাদৃশ্য পরিলক্ষিত হয়। তারা আল্লাহর দাসত্ব থেকে মুক্ত থেকে পশুর 
| মত লাগামহীন জীবনযাপন করে । তাই তাদের আচরণে এ সামঞ্জস্য দেখা যায়। 


এ আয়াত থেকে যে কথাটি প্রমাণিত হয়, তাহলো___হিদায়াত ও পথভ্রষ্টতা, সৎ ও 
অসৎকাজ, যুলুম ও ন্যায় বিচার ইত্যাদি কাজ-কর্মের যে প্রবণতা ও উদ্দীপনা 
স্বভাবগতভাবেই মানুষের মধ্যে বিদ্যমান আছে, তা সর্বকালেই একইভাবে প্রকাশিত 
হয়। প্রযুক্তিগত উন্নতির কারণে তাতে কিছুমাত্র পার্থক্য হয়নি। আগেকার মানুষ যুদ্ধ- 
বিগ্রহে লাঠিসোটা ও পাথর ব্যবহার করতো, মধ্যযুগে তরবারী, বল্পম ইত্যাদি ব্যবহার 
করেছে, আর বর্তমানে ট্যাংক, বিমান, আনবিক বোমা ইত্যাদি ব্যবহার করছে। কিন্তু 
মানুষে মানুষে যুদ্ধের মূল কারণগুলোতে চুল পরিমাণ পার্থক্যও সৃষ্টি হয়নি। আগেকার 

| আল্লাহদ্রোহী নাস্তিকরা নাস্তিকতা গ্রহণ করেছে যেসব চিন্তাধারার প্রভাব, বর্তমান | 

কালের নাস্তিকদের মধ্যে সেই একই চিন্তাধারা কাজ করছে। এতে বিন্দুমাত্র পার্থক্যও 
সূচিত হয়নি। যদিও বর্তমান কালের নাস্তিকরা তাদের নাস্তিকতার সপক্ষে যুক্তি- 
প্রমাণ-এর সয়লাভ করে দিক না কেনো । 


৫১. অর্থাৎ দীন সম্পর্কে বিতর্ক সৃষ্টিকারী, প্রশ্ন উ্থাপনকারী এবং এ সবের মাধ্যমে 
মানুষকে দীন থেকে বিভ্রান্ত করার প্রচেষ্টারত লোকদের কাজের জন্য আপনাকে দায়ী 
করা হবে না। অতএব আপনি এ জাতীয় লোকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। | 
আপনি যখন তাদের সামনে যুক্তিসংগত প্রমাণাদিসহ সুস্পস্টভাবে সত্যের দাওয়াত 
পেশ করেছেন এবং তাদের সন্দেহ সংশয় আপত্তি ও যুক্তি-প্রমাণের জবাব দানের 
দায়িত্-ও পালন করেছেন, তখন আপনার কর্তব্য শেষ হয়ে গেছে। এর পরও তারা 
যদি তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস-এর ওপর অটল থাকে, তার দায়-দায়িত্ব তাদের । 


এ আয়াতে রাসূলুল্লাহ সা.-কে সম্বোধন করে সকল 'দায়ী' তথা সত্যের দাওয়াত 
পেশকারীর দীনের তাবলীগের উল্লেখিত মূলনীতি পেশ করা হয়েছে। দাওয়াত ও 
তাবলীগের কাজে এমন লোকদের সাক্ষাত পাওয়া যায়, যারা বিভিন্ন অযৌক্তিক প্রশ্র 

| তুলে এবং অনর্থক বিতর্ক করে মুবাল্লিগদেরকে বিতর্কে জড়াতে চায়। তাদের মূল 
॥ উদ্দেশ্য তাকে-_সত্যের আহ্বানকারীকে তর্ক-বিতর্কে জড়িয়ে বিভ্রান্ত করা ও তাদের 
সময় নষ্ট করা। এমন পরিস্থিতিতে সত্যের পথের আহ্বানকারীর কর্তব্য হলো-_এসব 
অনর্থক বিতর্ক এড়িয়ে যাওয়া এবং কৌশলে এমন পরিবেশ থেকে সরে যাওয়া । এর 
জন্য সত্যের আহ্বানকারীর কোনো দোষ হবে না এবং তাকে কোনো জবাবদিহিও 
[করতে হবে না। ৰ 





পারা ৪২৭ 


উপদেশ প্রদান মুমিনদের উপকারে আসবেণ২। ৫৬. আর আমি জিন 
সৃষ্টি করিনি এছাড়া, যেন তারা আমারই দাসত্ব করেণ৩। 


| ৮%০41-উপদেশ প্রদান ; ££5-উপকারে আসবে ; ১4/-0-মুমিনদের ।€৯১-আর; | 


০ ৬-আমি সৃষ্টি করিনি ; জ্বিন ; 7-ও.; 1-5১-ইনসানকে ; খ1-এ ছাড়া ; 
০১/২-যেন তারা আমারই দাসত্ব করে। ূ পু 

৫২. এখানে দীনের তাবলীগের আরেকটি মূলনীতি বর্ণিত হয়েছে । আর তাহলো, 
দীনের দাওয়াতী কাজ অব্যাহতভাবে চালিয়ে যাওয়া এবং এ কাজকে ব্যাপক থেকে 
ব্যাপকতর করা । কারণ এর মধ্য দিয়েই লক্ষ-কোটি আদম সন্তান থেকে ঈমান গ্রহণ 
করার মতো লোকগুলোকে খুঁজে পাওয়া যাবে এবং তারা ঈমান গ্রহণ করে দুনিয়া ও 


| আখিরাতে উপকৃত হবে। আর নিরবচ্ছিন্ন দাওয়াতী কাজ ছাড়া এটা বাছাই করার | 


বিকল্প কোনো উপায় নেই যে, কারা দীনের জন্য প্রকৃত সম্পদ এবং কারা আবর্জনা। 
দীনের মুবাল্লিগ সাধারণভাবে সকল আদম সন্তানকেই দীনের দাওয়াত দিতে থাকবে, 
যতক্ষণ না নিজ অভিজ্ঞতা দ্বারা তিনি জানতে পারবেন যে, তারা এ দাওয়াত গ্রহণ 
| করতে ইচ্ছুক নয়। যখন তিনি এটা জানতে সক্ষম হবেন তখনই তিনি তার দৃষ্টি সেসব 


লোকের দিকে ফেরাবেন যারা এ দাওয়াত থেকে উপকৃত হতে আগ্রহী এবং ওসব হঠকারী 
প্রকৃতির লোকদের পেছনে মূল্যবান সময় ও শ্রম দেয়া থেকে বিরত থাকবেন। 


.৫৩. অর্থাৎ জিন ও মানুষকে আমি একমাত্র আমার ইবাদাত বা দাসতৃ করার জন্যই 


সৃষ্টি করেছি, অন্য কারো নয় । কারণ আমিই তাদের একমাত্র ্রষ্টা ৷ যেহেতু তাদের সৃষ্টিকার্ষে 
অন্য কোনো সত্তার অংশ নেই, তাই তাদের দাসত্ব পাওয়ার আধিকারও কারো নেই। 


এখানে জ্ঞাতব্য যে, পৃথিবীর সকল সৃষ্টি-ই একমাত্র আল্লাহর দাসত্ব করছে, তা 
সত্তেও শুধুমাত্র জ্বিন ও মানুষের কথা উল্লেখ করার কারণ হলো, সকল সৃষ্টির মধ্যে 
একমাত্র জিন ও মানুষের-ই এ ইখতিয়ার ও স্বাধীনতা আছে যে, তারা চাইলে একটা 
সীমা পর্যন্ত আল্লাহর দাসত্ব থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে, আর চাইলে আল্লাহর 
দাসত্ব করতে পারে। অন্য কোনো সৃষ্টির এ ক্ষমতা-ইখতিয়ার নেই যে, তারা আল্লাহর 
দাসত্‌ থেকে বিরত থাকতে পারে ৷ তাই এখানে জ্বিন ও মানুষ সম্পর্কে বলা হয়েছে যে, তাদের 
স্বভাব-প্রকৃতি এমনভাবে সৃষ্ট যে, তারা তাদের ক্ষমতা-ইখতিয়ারের মধ্যে একমাত্র 
আল্লাহর-ই দাসত্ব করবে। কিন্তু তারপরও যারা তা থেকে মুখ ফিরিয়ে অন্য কোনো সৃষ্টির 
| দাসতে নিজেদেরকে নিয়োজিত করে, তারা তাদের স্বভাব প্রকৃতির বিরুদ্ধেই কাজ করে। 
এখানে জেনে রাখা প্রয়োজন যে, ইবাদাত দ্বারা এখানে শুধুমাত্র নামায রোযা ও 
তাসবীহ তাহলীলকে বুঝানো হয়নি, এগুলো ইবাদাতের পূর্ণাংগ অর্থ নয়, তবে এগুলো 


পারা £ ২৭ 


র অর্থের মধ্যে শামিল বটে। ইবাদাত শব্দের পূর্ণাংগ অর্থ হলো, জীবনের, 





25385783838 ই 


পাটি পাত ডি চিঠি 8৫ ৯৩০৯ তি সিডি ৯৬৮৬১ ০৯ 2৯ টিকে 


| 99174/915 ৮7550105005) 
৫৭. আমি তাদের কাছে কোনো রিযিক চাই না এবং (এটাও) কামনা করি না যে, 
তারা আমাকে খাওয়াবে । ৫৮. নিশ্চয়ই আল্লাহ__তিনিই একমাত্র রিযিকদাতা 


টি টিলা পতি জিও টিপি, 5 পঠিত ও 


৯৭7১০ (79$19৮6০5:0101560-,] 88019: 
অসীম শক্তিধর প্রবল-পরাক্রান্ত ৫৯. তাই যারা যুলুম করেছে তাদের জন্য 
রয়েছে শাস্তির অংশ, যেমন শান্তির অংশ ছিলো . 

€)-401 আমি চাই না ;/৮(৯+০-)-তাদের কাছে ; ৮-কোনো ;,93) - 
রিযিক ; 4-এবং ; ১ (০৫টাও) কামনা করি না 0-যে ; ৫৯:+৮আমাকে 
তারা খাওয়াবে €ট 'া-নিশ্চয়ই ; 2/-আল্লাহ ; 2:-তিনিই ;5৫-1-একমাত্র 
রিযিকদাতা ; 7৯5)1,/-(১5+]+)-অসীম শক্তিধর ; ১-১)-প্রবল-পরাক্রান্ত। €) 
১১-০+০)-তাই, অবশ্যই ; 0:3()-তাদের জন্য রয়েছে যারা ; (”_-[% -যুলুম 
করেছে; (*-শাস্তির অংশ ; 7/*2-যেমন ; +/১-শাস্তির অংশ ছিলো ;. 


সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করা, একমাত্র তারই সামনে বিনীত 


প্রার্থনা করা, তার সামনেই নত হওয়া ; অন্য কারো নির্দেশ পালন করা, অন্য কাউকে 
ভয় করা, অন্য কারো রচিত দ্বীন বা জীবনব্যবস্থা অনুসারে জীবনযাপন করা, অন্য 
কাউকে নিজের ভাগ্যের নিয়ন্তা মনে করা এবং অন্য কোনো সত্তার কাছে কোনো কিছু 
চাওয়া জন ও মানুষের কাজ নয়। আর জ্বিন ও মানুষকে এজন্য সৃষ্টি করা হয়নি। 


৫৪. অর্থাৎ জ্বিন ও মানুষের কাছে আমি মুখাপেক্ষী নই ; আমার -প্রভুত্ব তাদের ওপর 
নির্ভরশীল নয় যে, তারা আমার দাসত্-ইবাদাত করলে আমার প্রভুত্ব থাকবে আর তা 
না হলে আমার প্রভূত খতম হয়ে যাবে। বরং তারাই আমার দাসত্-ইবাদাতের 
মুখাপেক্ষী । আমার ইবাদাতের মধ্যেই তাদের উভয় জাহানের কল্যাণ নিহিত। 


দুনিয়াতে যেসব লোক প্রভুত্বের দাবীদার আমি তাদের মতো নই। দুনিয়ার এসব 
নকল প্রভু তাদের রিযিকের জন্য তাদের উপাসক বান্দাদের ওপর নির্ভরশীল। এসব 
করে। এসব আল্লাহ বিমুখ মূর্খ মানুষ তাদের নকল প্রভুদের সৈনিক হয়ে তাদের 
প্রভৃত্কে টিকিয়ে রাখে । আমার প্রভুত্ আমার নিজের ক্ষমতাবলেই চলছে। আমি 
কারো নিকট থেকে কিছু নেই না, আমিই সবাইকে সবকিছু দিয়ে থাকি। 


৫৫. “মাতীন' অর্থ অসীম শক্তিধর, অটল-অনড়। অর্থাৎ আল্লাহ তা'আলা এমন 
॥ অসীম শক্তিধর যে, কোনো ব্যাপারে কারো সাহায্য গ্রহণের কোনো প্রয়োজন তার নেই। | 





শ. শ. কু. ১২/২৫-__ পারা ঃ ২৭ 


| গিরি ৫ 
এবিপি ;সৃতরাং তারা যেন আমার কাছে (সেজন্য) 
তাড়াছড়ো না করে।৫৭ ৬০. লি 


| শ্স্তা-(ধশাশিসি)- -তাদের সমপর্যায়ের লোকদের জন্য ; ১৮৫-০০০৪ 9৬-(+০ 
১০০০১) -সুতরাং তারা যেন আমার কাছে (সেজন্য) তাড়াহুড়ো না করে। 69: 
-৫১+-০)-অতএব ধ্বংস ; ০::4-তাদের জন্য যারা ; (০-£৫-কুফরী করেছে; ০ 
৮৮৮-৫৯৯+৮+৮)- -সেদিন ; *৪5-যার ১3৮৮-ওয়াদা তাদেরকে দেয়া হচ্ছে। 


৫৬.' অর্থাৎ যারা তাদের নিজেদের স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর ইবাদাত-দাসতু 
পরিত্যাগ করে নিজেদের প্রকৃতির বিরুদ্ধে অন্য কোনো সত্তার দাসত্ব গ্রহণ করে নিজেদের 
ওপর যুলুম করেছে । যারা আখিরাত অস্বীকার করে দুনিয়াতে নিজেদেরকে মুক্ত-স্বাধীন 
মনে করে লাগামহীন জীবনযাপন করে নিজেদের ওপর যুলুম করেছে এবং যারা নবী- 
রাসূলদের আদর্শকে অমান্য করে নিজেদের ওপর যুলুম করেছে তাদের জন্যই রয়েছে 
অতীতের তাদের মতো যালিমদের অনুরূপ শাস্তি । 


৫৭. এটা রাসূলুল্লাহ সা.-কে বলা কাফিরদের সেই কথারই জবাব যে, তুমি যে 
আযাবের ভয় আমাদেরকে দেখাচ্ছো, তা নিয়ে আস না কেনো, আমরা তো তোমাকে 
এ ব্যাপারে মিথ্যাবাদী মনে করে অস্বীকার করছি। তুমি যদি এ ব্যাপারে সত্যবাদী 
হয়ে থাকো তাহলে কথিত আযাব আসতে দেরী হচ্ছে কেনো ? 


৩য় রুকৃ' (৪৭-৬০ আয়াত)-এর শিক্ষা 

১. আল্লাহ তা'আলার কৃদরত-ক্ষমতার একাশ সবর্বই-সবকিছ্ুতে বিরাজমান । আমাদের মাথার 
উপরে স্বদূর অতীত থেকে সুউচ্চ আসমান বিরাজ করছে, এটাও আল্লাহর কৃদরতের অকাট এমাণ । 
২. আল্লাহ তা আলা মহাশজির অধিকারী । তার শক্তি-ক্ষমতার সাথে তুলনীয় পমাণ কোনো সভা 
অতীতে কেউ ছিলো না, বতর্মানেও নেই এবং ভবিষ্যতেও হওয়ার আদৌ কোলো সঙাবনা নেই । 
৩. আল্লাহর শক্তি-ক্ষমতার আরেকটি এমাণ সৃগম-সমতল ডু-পৃষ্ঠ । তিনিই একমার সবোর্তিম হা । 

৪. গথিবীর সকল থাণী এবং বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা তাঁর কুদরতের আরেক এমাণ । 
এর ছারা আখিরাত বা পরকালের অবশ্যাবিতা প্রমাণিত হয় । কারণ ইহকালের জোড়া-ই হলো 
পরকাল । 

৫. তাওহীদ ও আখিরাতের সপক্ষে এতসব এমাণাদি থাকার পর রিসালাত অকীকার করার কোলো 
 বৃক্তি-ই থাকতে পারে না । কারণ তাওহীদ আখিরাত সম্পকির্তি সকল জ্ঞান রাসূলের মাধ্যমেই খাও । 





পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আয্‌ যারিয়াত 


[টি ৬. অতপর মানুষের শিরকে লিও হওয়ার একমার কারণ হলো রাসূলের আনীত কিতাবের 
| জ্ঞান থেকে বঞ্চিত থাকা । | 

৭. অতীতের বিদ্োহী জাতিগুলো তাদের রাসূলদেরকে যাদুকর ও পাগল বলে অযান্য করেছে, 
ফলে তারা ধাংস হয়ে গেছে । স্বৃতরাং ধ্বংস থেকে বাঁচতে হলে রাসূলের আদশর্কে আঁকড়ে ধরতে হবে । 

৮. সকল যুগের বিদ্বোহীদের বিদোহের মূল একাতি একই । সুতরাং রাসূলদের অনুসৃত কমপিস্থা 
এহণ করেই বিদ্রোহীদের মুকাবিলা করতে হবে । 

৯. আল্লাহর পথে যারা আহবানকারী, তাদের ক্তর্য হলো, এসব বিদ্োহীদেরকে এড়িয়ে চলা, 
কারণ এরা কখনো হিদায়াত এহণ করবে না । | | 

১০. যারা নিজেদের বিবেক-বৃদ্ধিকে কাজে লাগিয়ে চিভা-ফিকির করে, সেসব লোকের পেছনে 
সময় বায় করা হলে, সেটাই ফলধরসূ হবে । র 

১১. দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যেতে হবে, কেননা এর ঘারা ঈমান আনতে আথহী 
লোকেরা অবশাই উপকৃত হবে । 

১২. আল্লাহ তা'আলা মানুষ ও জ্বিন জাতিকে একমাত্র তাঁর দাসতৃ করার উদেশোই সৃষ্টি 
করেছেন । সুতরাং মানুষকে একমাত্র আল্লাহর দাসতৃ করে যেতে হবে। 

১৩, মানুষকে আল্লাহর দাসতৃ করতে হবে আল্লাহ ধেরিত রাসৃল-এর দেখানো পথেই ; অন্য 
কোনো করিত পথ ও পন্থা আল্লাহর দরবারে গৃহীত হবে না । 

১৪. আল্লাহর দাসতৃ করা ঘারা আল্লাহর কোনো লাভ নেই । এতে মানুষেরই কল্যাণ নিহিত । আর 
মানুষ আল্লাহর দাসতৃ না করলেও তাঁর কোনো ক্ষাতি নেই ; কেননা আল্লাহ সকল ধয়োজন থেকে 
মুক্ত ও পবিত্র । 

১৫. আল্লাহ তা 'আলা-ই সকল সৃষ্টির রিযিক-এর ব্যবস্থা করেন । তিনি অসীম শক্তিধর, এবল 
পরার্রগানত । 

১৬. যারা রাসূলের আনীত দীন বা জীবনব্যবস্থাকে বাস্তবায়ন করতে অক্কীকার করছে, তাদের |. 
পরিণতি অতীতের অক্কীকারকারী জাতি-গোষ্ঠী থেকে ভরি কিছু হবে না। 

১৭. আর এ শাস্তি তখনই কার্কর হবে, যখন আল্লাহ তা'আলা তা কাধর্কির করবেন, মানুষের 
ইচ্ছানুসারে হবে না । 

১৮. আল্লাহর দেয়া এতিশ্রণতি কখনো মিথ্যা হবে না-_যথাসময়ে তা নিশ্চিত আপতিত হবে_ 
এতে কোনো সন্দেহ নেই । 





পারা £ ২৭ 


সূরার প্রথম শব্দ দ্বারা এর নামকরণ করা হয়েছে। “তুর শব্দের অর্থ পাহাড় । 


সলাথিল্পেন্স সমক্ম্ণাজ্প 

এ সূরা রাসূলুল্লাহ সা.-এর মাক্ী জীবনের এমন এক সময় নাধিল হয়েছে, যখন 
তার বিরুদ্ধে কাফির-মুশরিকদের বিরোধিতা প্রতিবাদ-সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ 
ছিল। বলা যায়___সূরা আয-যারিয়াত যখন নাধিল হয়েছে, আলোচ্য সূরাও মোটামুটি 
একই সময়ে নাধিল হয়েছে। 


আআন্পোচ্য ব্িক্ 

সূরা আয-যারিয়াত-এর মতো এ সূরাতেও আখিরাত সম্পর্কে আলোচনা দিয়ে শুরু 
করা হয়েছে। সূরার প্রথম রুকুতে আখিরাত প্রমাণকারী কয়েকটি বাস্তব নিদর্শনের 
কসম করে বলা হয়েছে যে, তা অবশ্যই সংঘটিত হবে। অতপর আখিরাত সংঘটিত 
হলে তা অবিশ্বাসীদের পরিণাম এবং তা বিশ্বাস করে তাকওয়া ভিত্তিক জীবন- 


যাপনকারীদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 


দ্বিতীয় রুকৃ*তে রাসূলুল্লাহ সা.-এর দাওয়াত-কার্যক্রমের বিরুদ্ধে কুরাইশ নেতাদের 

ষড়যন্ত্রের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, তারা মুহাম্মাদ সা.-কে কখনো 
পাগল, কখনো কবি বলে আখ্যায়িত করে মানুষকে তার আনীত বাণী শোনা থেকে 
ফিরিয়ে রাখতে ব্যর্থ চেষ্টা করছে। তারা রাসূলকে নিজেদের জন্য একটা বিপদ মনে 
করে তার ধ্বংস কামনা করে। তারা কুরআনকে তার নিজের রচিত বলে অভিযোগ 
করে। তারা উপহাস করে বলে যে, আল্লাহ নবুওয়াত দানের জন্য আরবে আর কোনো 
মানুষ খুঁজে পেলেন না। তারা রাসূলুল্লাহ সা.-এর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত 
থাকে । আর এসব করতে তারা তাদের জাহেলী আকীদা-বিশ্বাসকেই আঁকড়ে ধরে থাকে । 
আল্লাহর রাসূল তাদেরকে তাদের অন্ধ আকীদা-বিশ্বাস থেকে উদ্ধার করার জন্য যে 
প্রচেষ্টা চালাচ্ছেন, সে ব্যাপারে তাদের কোনো অনুভূতি নেই। আল্লাহ তাআলা তাদের 
এসব ষড়যন্ত্রসমূহের সমালোচনা করে সেসবের জবাব দিয়েছেন। এরপর তার নবীকে 
সন্বোধন করে বলেছেন যে, এসব একগুয়ে হঠকারী কাফিরদেরকে আপনার দাওয়াতের 
সত্যতার নিদর্শন স্বরূপ কোনো মু'জিযা বা অলৌকিক ঘটনা দেখানো হলেও তারা 
ঈমান আনবে না। 


রুকৃ'র শুরুতে রাসূলুল্লাহ সা.-কে নির্দেশ দেয়া হয়েছে যে, আপনি কাফিরদের সকল 
| সমালোচনা, বিদ্রাপ-উপহাস উপেক্ষা করে উপদেশ নসীহতের কাজ চালিয়ে যেতে থাকুন । 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সুরা আত তুর 


্ট রুকু'র শেষাংশে তাকে বলা হয়েছে যে, আপনি আপনার প্রভুর চুড়ান্ত সিদ্ধান্ত আসা 
| পর্যস্ত ধৈর্যের সাথে বিরুদ্ধবাদী কাফিরদের মুকাবিলা করতে থাকুন। এরপর তাঁকে | 
সান্ত্বনা দিয়ে বলা হয়েছে যে, আপনার প্রভু আপনাকে কাফিরদের মুকাবিলায় এমনি 
অসহায়ভাবে ছেড়ে দেননি, তিনি সব তদারক করছেন। আপনি চূড়ান্ত সিদ্ধান্ত আসা 
পর্যন্ত ধৈর্যধারণ করুন এবং আপনার প্রভুর প্রশংসা ও পবিত্রতা পোষণ করার মাধ্যমে 
শক্তি সঞ্চয় করতে থাকুন। এ পরিস্থিতিতে এটাই আপনার করণীয়। 














0 


পারা £ ২৭ 


&ি শচিতি পি ভ ৬ ৯১০৯ ৬ 
১০০০ টি রে 
১. কসম তৃর-১এর | ২. কসম লিখিত কিতাবের । ৩.__খোলামেলা সূক্ষ্ম চামড়ার মধ্যে২। 
8. কসম বায়তুল মা'মূরেরৎ। বা আবাদ ঘরের । 

0০-কসম ; ১%৮)-তুর'-এর ।3/কসম ; ৯২:-কিতাবের ; ১৮৮-০-লিখিত। ডে 
মধ্যে ;,3/সৃষ্ষ্ষ চামড়ার ; ১৯-:*খোলামেলা 1$4+কসম ; ০--2)-ঘরের ; 
১১-।-আবাদ। | 
১. তুর" শব্দটি হিব্রু ভাষার শব্দ, এর অর্থ “পাহাড়” । যাতে লতাপাতা ও বৃক্ষ 
উদগত হয়। এখানে “তৃর' দ্বারা তৃরে সীনীন তথা সিনাই পর্বত বুঝানো হয়েছে। এ 
পাহাড়ের উপরই হযরত মূসা আ. আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন । 

একটি হাদীসে আছে-__দুনিয়াতে জান্নাতের চারটি পাহাড় আছে, তার মধ্যে “তুর' 
একটি । -কুরতুবী 

তৃর'-এর কসম করার মধ্যে সেই বিশেষ সম্মান-মর্ধাদা সম্পর্কে ধারণা করা যায়। 
২. “লিখিত কিতাব' দ্বারা আগেকার নবীদের প্রতি নাযিলকৃত আসমানী কিতাব বুঝানো 
হয়েছে, যেগুলো পাতলা চামড়ায় লিখে সংরক্ষণ করা হতো । 

'রাকুন' শব্দের অর্থ কাগজের বদলে লেখার জন্য ব্যবহৃত পাতলা চামড়া, যার উপর 
আহলে কিতাবগণ তাওরাত, যাবূর, ইনজীল এবংনবীদের সহীফাসমূহ লিখে রাখতেন । 
৩. “বায়তুল মা*মূর' হলো" ফেরেশতাদের ইবাদাতের জন্য আসমানে অবস্থিত সেই 
ঘর, যা কোনো সময় ইবাদাত থেকে খালি থাকে না। রাসূলুল্লাহ সা. মিরাজের রাতে 
সপ্তম আকাশে অবস্থিত এ ঘরের সাথে ইবরাহীম আ.-কে হেলান রত অবস্থায় বসে 
থাকতে দেখেছিলেন। এ ঘর কা'বা ঘরের সোজাসুজি উপরে সপ্তম আকাশে অবস্থিত। 
এ ঘরে প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা ইবাদাত করার জন্য প্রবেশ করে। এরপর এরা 
পুনরায় এতে প্রবেশ করার সুযোগ পায় না। প্রতিদিন নতুন নতুন ফেরেশতা এতে 
প্রবেশ করে ।-ইবনে কাসীর 


দুনিয়ার কা'বার প্রতিষ্ঠাতা হিসেবে আসমানের কা'বার সাথেও ইবরাহীম আ.-এর 





শব্দে শব্দে আল কুরআন সূরা আত তৃর 
রী ৩ পার্ক প রা পা বর্ণ ১5৯০ নিপা ছি পি পি ৯০৯০১, 85০ ্ 
[০519 8)-১-019)9৯পা ১০৮ 5৬5১১প ০০199 
৫. কসম সুউচ্চ ছাদেরঃ । ৬. কসম উত্তাল সমুদ্রের ।৫ ৭. অবশ্যই আপনার 
প্রতিপালকের শাস্তি নিশ্চিত সংঘটিতব্য। 


ভারি প্রি € 1 * ৫5 ৬ দর ০৯ ৩ ৪ ভে 1; ৪ তে 
৮৮ ০1১৮১65০129 

৮. তার কোনো প্রতিরোধকারী নেই ।* ৯. যেদিন আসমান কীপার মতো কীপতে 

থাকবে । ১০ আর পাহাড়-পর্বত চলার মতো চলতে থাকবে” । 

৫+কসম ; -2-)-ছাদের পু €৮৮৮০)-সুউচ্চ ।)/কসম ; ০৮-৭)-সমুদ্রের , 
১৯ প-শি)7উভাল ।9)-অবশ্যই ; ০০-৫-শাস্তি ; এ5০৬+০১ )-আপনার 
প্রতিপালকের ;(504-051১))-নিশ্চিত সংঘটিতব্য ।0)।০-নেই ; 4-তার ১০ - 
কোনো ; 1১সিপ্রতিরোধকারী ।৯)-৮-যেদিন ; ১৯+-কীপতে থাকবে ; “৮. - 
পাহাড়-পর্বত ; 0৯-চলার মতো । 59 +-আর ; ৮৮৮-চলতে থাকবে ; 0৮৯ 
পাহাড় পর্বত ; (চলার মতো । ও 


“কসম"' দ্বারা দুনিয়াতে অবস্থিত কা'বা এবং আসমানে অবস্থিত কা'বা সবগুলোর 


কসম করা হয়েছে। 


8. “সুউচ্চ ছাদ" বলতে আসমানকে বুঝানো হয়েছে। আর আসমান দ্বারা পুরো 
উর্ধজগত উদ্দেশ্য, যা আমরা দেখতে পাই সার্বক্ষণিক তৃ-পৃষ্ঠকে গন্থজের মতো ছেয়ে 
আছে। যার কোনো সীমা-পরিসীমা কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। 


৫. অর্থাৎ তরঙ্গ-বিক্ষুব্ধ উত্তাল সাগরের কসম। এ আয়াতের আরো কয়েকটি অর্থ 
মুফাস্সিরীনে কিরাম বর্ণনা করেছেন। তবে অর্থের এ পার্থক্য “মাসজ্র" শব্দের 
ব্যাপারে । এর এক অর্থ 'আগুন দ্বারা পূর্ণ' অর্থাৎ আগুনে পূর্ণ সাগরের কসম । কিয়ামতের 
দিন সাগর-মহাসাগর সবই আগুনে পূর্ণ হয়ে যাবে। সূরা তাকভীর-এর ৬ নং আয়াতে 
বলা হয়েছে__“যখন সমুদ্রগুলোকে আগুনে পূর্ণ করে দেয়া হবে। আবার কেউ এর অর্থ 
করেছেন “কানায় কানায় পূর্ণ উত্তাল" পানি সম্বলিত সাগর। দুটো অর্থই এখানে 
উদ্দেশ্য হতে পারে। সমুদ্রের শেষোক্ত অবস্থা আমাদের সামনে বর্তমান আছে। আর 
প্রথমোক্ত অবস্থা কিয়ামতের সময় দেখা যাবে। 


৬. এটা কসম সমূহের মূলকথা । প্রথম থেকে ছয় নম্বর আয়াত পর্যস্ত যে পাচটি জিনিসের 
কসম করা হয়েছে, তা একথাটির সত্যতা প্রমাণের জন্য করা হয়েছে। এখানে 
| “আপনার প্রতিপালকের শাস্তি” বলে “আখিরাত'কে বুঝানো হয়েছে। মূলত এ কথাটি 
| আখিরাত অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে। কারণ 'আখিরাত' সংঘটিত হওয়ার || 





পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন | তি 
হুওয়া। অন্য কথায় এর দ্বারা কিয়ামত সংঘটনের করার 
সংঘটিত হলেই অবিশ্বাসীরা শাস্তির মুখোমুখি হবে। | 


নি কি নাতনি নি রত 
এখন একটু ভেবে দেখা প্রয়োজন । 


সর্বপ্রথম “তুর' পর্বতের কসম করা হয়েছে। এ “তুর 9 ধ৩8৭১18৮ 


বনী ইসরাঈলের মতো একটি অসহায় অবদমিত ও নিশ্পেষিত জাতিকে উন 
ঘটিয়েছিল। এ ঘটনা প্রমাণ করে যে, আল্লাহ তা'আলা মানুষের মতো বুদ্ধিমান ও 
ইচ্ছাশক্তির অধিকারী একটি সৃষ্টিকে শুধুশুধু সৃষ্টি করে এমনিই ছেড়ে দেননি ; বরং 
তাদের কাজ কর্মের হিসেব নেয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ে মানুষকে তার সামনে 
অবশ্যই হাজির করবেন। মৃত্যুর পর মানুষ মাটিতে বিলীন হয়ে যাবে, এবং তার এ 
দুনিয়ার কর্মের কোনো নৈতিক বিধান প্রকাশিত হবে না-__এটা যুক্তি-বুদ্ধি অনুমোদন 
করে না। 

দ্বিতীয়ত কসম করা আসমানী কিতাবগুলোর । দুনিয়াতে যতগুলো আসমানী কিতাব 
নাধিল হয়েছে, সব কিতাবই কিয়ামত, হাশর ও জান্নাত-জাহান্নামের কথা বলেছে। 
আখিরাত সম্পর্কে সব কিতাবের এঁকমত্য পোষণ করা অবশ্যই আখিরাতের সত্যতার 
জোরালো প্রমাণ । 


তৃতীয়ত, 'আবাদ ঘর' তথা বায়তুল মা*মূর-এর কসম করা হয়েছে। এর দ্বারা | 
দুনিয়ার মানুষের কেন্দ্রীয় ইবাদাতগাহ মক্কার কা'বা ঘরকেও বুঝানো হয়েছে। এ ঘরের 
ইতিহাস পর্যালোচনা করলে মানুষের সামনে এর যে মর্যাদা, প্রতিষ্ঠাতা নবী ইবরাহীম 
আ.-এর মর্ধাদা, এ ঘরের বৈশিষ্ট্যাবলী, এর প্রতি মানুষের ভক্তিশ্রদ্ধা ইত্যাদি সুস্পষ্ট 
হয়ে উঠে তাতেই এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, এ ঘরের সাথে সং্রিষ্ট মহান 
নবীগণ যে খবর দিয়েছেন যে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এবং মানুষকে তার 
রবের সামনে এ দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে । তখন তা নিষেধ ছাড়া কে-ইবা 
অস্বীকার করতে পারে। 


চতুর্থত, কসম করা হয়েছে সুউচ্চ ছাদ তথা আসমান-এর ৷ এ বিশাল আসমানের 
সৃষ্টি ও এর পরিচালনা যে মহাশক্তিমান আল্লাহ তা'আলার করায়তে, তিনি অবশ্যই 

মানুষকে মৃত্যুর পর মাটিতে মিশে বিলীন হয়ে যাওয়া অবস্থা থেকে পুনরায় জীবিত 

করে হিসাব নিতে সক্ষম এবং তিনি তা অবশ্যই অবশ্যই করবেন-এটা অবশ্যই 

একটি এমন বিষয়, যা অবিশ্বাস-অস্বীকার করার কোনোই সুযোগ নেই। 

অতপর কসম করা হয়েছে উত্তাল সাগরের । এ সাগর পৃথিবীর চার ভাগের তিন ভাগ 
অংশে বিস্তৃত আছে। একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে অসুবিধা হয়না যে, 

২85858155555087555885507855515558458885588857 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৯১১৬ 
॥ ভি রি 4০57:0820)16০5 17 শাছিড টপ 


পট 


১১. অতপর সেদিন ধ্বংস রয়েছে মিথ্যা সাবযস্তকারীদের জন্য ; ১২. তু 
তি দানের খেল-তামাশয় ব্য থাকে” 


0 ৪০১ ৬১ ৩ প্র 00 পা কি পা তাসিপা 
8:39 42021001,১825 ০5011954499 
১৩. নে: ৪০০৩ 
যাওয়া হবে। ১৪. (বলা হবে) এটাই সেই আগুন যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। 


॥ ৩ পা ডিপিডি পা ৯টি ছিল পতি 


৭915৮408052, 
১৫. তবে কি এটা যাদু না-কি তোমরা দেখতে পাচ্ছো না১০ ? ১৬. ঢুকে পড়ো তাতে, 
এখন তোমরা ধৈর্য ধর আর না-ই ধৈর্য ধর 


৪১%,/৫১৮০-)-অতপর ধ্বংস রয়েছে ; ১০৮ £-সেদিন ; ০৮০ (+0179 
১৮৮৪০)-মিথ্যা সাব্যস্তকারীদের জন্য । 637 0:51- যারাই ; ০৯৮ - -অর্থহীন 
যুক্তি প্রদানের ; ১_:-21/-খেল-তামাশায় ব্যস্ত থাকে । €১:৮-যেদিন ১১৯৯৫ - 


তাদেরকে ধাকা দিতে দিতে নিয়ে যাওয়া হবে ; এ-দিকে ; ১৬আগুনের ;৮4- 
জাহান্নামের ; ৮০১-ধাক্কার মতো ।$8৯১১-(বেলা হবে) এটাই ; /)1-আগুন ; - 
সেই ;.$-তোমরা করতে ; যা ; 0%:৫-মিথ্যা প্রতিপন্ন । €৯:১৯-.-(++1 
০»)-তবে কি যাদু ; 9১-এটাই ; 1-না-কি ; 7:0-তোমরা ; 3:4৭ -দেখতে 
পাচ্ছো না।৫9 ৬১-০-৫৬+1৯-০)-ঢুকে পড়ো তাতে ; 9৮-০৬-0১৮০) এমন 
তোমরা ধৈর্য ধর ; %-আর ; 1%*০৫এ-না-ই ধৈর্য ধর ; 

পানি সরবরাহ করছে। সাগরের পানি দ্বারাই পরিবেশ দূষণমুক্ত হচ্ছে, দূষিত পানি 
সাগরে গিয়ে পতিত হচ্ছে। আবার বাম্পীয়ভবনের মাধ্যমে পরিশোধিত হয়ে মেঘের 
আকারে বাতাসের সহযোগিতায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং বৃষ্টিপাতের 
আকারে মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। এ সবকিছুই আল্লাহ তা“আলার 
অতুলনীয় হিকমত ও অসীম ক্ষমতার প্রতি ইশারা করে। এর দ্বারাই প্রমাণিত হয় যে, এ 
অসীম ক্ষমতার মালিক আল্লাহ তা“আলা অবশ্যই আখিরাতে মানুষকে পুনজীবিত করে 
তার এ দুনিয়ার কাজকর্মের প্রতিদান দিতে অবশ্যই সক্ষম। 

৭, অর্থাৎ কিয়ামতের দিন আসমান অত্যন্ত অস্থিরভাবে প্রকম্পিত হতে থাকবে। 
আসমানের যে ব্যবস্থাপনা রয়েছে, তা ভেঙ্গে যাবে । সেদিন দেখা যাবে যে, সুশোভিত 
৪১১৬০৪/9 | 





শ. শ. কু. ১২/২৬- পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন হাতি 


৮০০৬০০১৭2০০ 
তোমাদের জন্য সমান; আমলে রে হা যা তোমরা (দুনিয়াতে) করতে। 
১৭. নিই মুন্াকীরা» থাকবে তসমূহের 
পাচ তা তাঁতী ঠা ৯০ [পাপা চি০৫িতা চিঠি 1 জি 
9 ৪৮1 ০০16০০৮2১-329 ২৮৪7) ০1 (52958 
১৮. তারা সানন্দে উপভোগকারী হবে তা, যা তাদের প্রতিপালক ভাদেরকে দেবেন; জার ভাদের গতি 
৯১১০১৬১১৬৬৬ (দরে বাহ) তো খাও 
ভিসি জেলে ইউপি 
২০. সারি সারি সাজানো আসনে তারা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে ; 


£:-সমান ; 71০-তোমাদের জন্য ; (শুধুমাত্র ; 3১35 -তোমাদেরকে 
প্রতিদানই দেয়া হচ্ছে ; -সেই, যা; 0১7518-তোমরা (দুনিয়াতে) করতে 6) 
নিশ্চয়ই ; 2+21-মুত্তাকীরা থাকবে ; '৯-মধ্যে ; জান্নাত সমূহের ; ও ; 
/০-সুখ-সম্পদের মধ্যে ।6৯০৫4১-তারা সানন্দে উপভোগকারী হবে ; -তা, 


যা; +4০1-6৯+)-তাদেরকে দেবেন ; +//-(৯+-,১-তাদের প্রতিপালক; আর; 
"৫ 8/৫১+০)-তাদেরকে রক্ষা করবেন ; ₹/:-৫৯+৬)-তাদের প্রতিপালক ; 
০১95আযাব থেকে ; [৮শ)-জাহান্নামের । ৫৯1,$-তোদেরকে বলা হবে) তোমরা 
খাও ; /এবং ; (,'-পান করো ; ৫::১-মজা করে ; (৮2/-তার বিনিময়ে যা ; 
রিল তোমরা (দুনিয়াতে) করতে 1১৩ “তারা হেলান দিয়ে উপবিষ্ট 
থাকবে ; ৮. আসনে ;7$-০-সারি সারি সাজানো ; 

৮. অর্থাৎ ভূপৃষ্ঠর সাধ্যাকর্ষণ শি নিয় হয়ে যাওয়ার ফলে পাহাড়-পর্বতগুলো 
শূন্যে উড়তে থাকবে, যেমন মেঘমালা শূন্যে উড়ে বেড়ায় । 


৯. অর্থাৎ আখিরাতের শাস্তি ও পুরস্কারের কথা আজ রাসূলের মুখে শুনে যারা ঠাট্টা- 
বিদ্ধপ করে উড়িয়ে দিচ্ছে, সেদিন এ ঠীট্টা-বিদ্ধপ তাদের জন্য ধ্বংস ডেকে আনবে, 
| যে ধ্বংস থেকে রেহাই পাওয়ার কোনো উপায় সেদিন থাকবে না । | 
১০. অর্থাৎ দুনিয়াতে তোমরা আখিরাত সম্পর্কে রাসূলের কথাকে যাদু বলে অবিশ্বাস 
করেছিলে, এখন তোমরা তা বাস্তবে দেখতে পাচ্ছো, রাসূলের কথা যাদু ছিল, না-কি 
| সত্য ছিল। 





পারা £ ২৭ 


88830484844 882০ 


৬৭ 0245 জর আর 
যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সম্ততিও তাদের অনুসরণ করেছে 


নিশা সি 5 পা ৯৬০৪০ 1 টিপা ভর্তা ৪০০ 0৬০5 

৮৬০ ০০ -০৪/৮০০০৯--] -2,922)3/9-218- 90০৮ 

ঈমানের সাথে, আমি তাদের সাথে তাদের সন্তানদেরকে (জান্নাতে) একত্র করে 

দেবো এবং তাদের আমল থেকে আমি কিছুমাত্রও হ্রাস করবো না১« 

১-আর ; ) ৮4:৯0 (+৯+০৯:)-আমি তাদের বিয়ে দিয়ে দেবো ; 4৮৫ (১১৮+৬)-, 
সুন্দরী ছরদের সাথে ; ০ লাসুনয়না। (আর ; ০:50-যারা ; (০1 -ঈমান 
এনেছে; ;এবং ; ৮ (-১+০০৮)- -তাদের অনুসরণ করেছে ;৮-:১১-(+4১১ 
৮)-তাদের সন্তান-সন্ততি ;,১৮-১৮-//৬)-ঈমানের সাথে ; 01 -আমি 
একত্র করে দেবো ; -৫৯*৮)-তাদের সাথে (জান্নাতে) ; ৮৫৮১১৫৯০ )- 
তাদের সন্তান-সন্ততিদেরকে ; 7 এবং ; লা (-(১+10)- -আমি হাস করবো 
না ;০থেকে ; ৮০৫4৪)- তাদের আমল ; ০৮5 ০০কিছুমাত্রও ; 

১১. অর্থাৎ যারা দুনিয়াতে রাসূলের কথাকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করেছে এবং 
উপযুক্ত হয়ে যায়। 

১২. মুত্তাকীরা জান্নাত লাভ করে যে বিরাট সৌভাগ্যের অধিকারী হবে, জাহান্নাম 
থেকে রক্ষা পাওয়াও তার চেয়ে কম সৌভাগ্যের ব্যাপার নয়। জাহান্নাম থেকে রক্ষা 
| পাওয়া আল্লাহর অসীম দয়া অনুগবহেই একমাত্র সন্ভব। নচেৎ প্রত্যেকটি মানুষই তার 
মানবিক দুর্বলতার কারণে জাহান্নামের যোগ্য হয়ে যায়। আর আল্লাহ যদি তার 
আমলের যথাযথ হিসাব নেন, তাহলে কেউ জাহান্নাম থেকে রক্ষা পেতে পারে না। 
সুতরাং জান্নাত লাভ করতে পারা যত বড় নিয়ামত, জাহান্নাম থেকে বাচতে পারা তার 
চেয়ে কোনো অংশে কম নয়। এ সত্যটির দিকে ইংগীত করেই মুত্তাকীদের জান্নাত 
লাভের কথা বলার পর জাহান্নাম থেকে রক্ষা করার কথা উল্লিখিত হয়েছে। 

১৩. অর্থাৎ তোমরা মনের আনন্দে আল্লাহর নিয়ামতের স্বাদ সন্তুষ্ট চিত্তে উপভোগ 
করো। জান্নাতে তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না। এসব পানীয়-দ্রব্য গ্রহণে 
তোমাদের কোনো রকম অশান্তি সৃষ্টি করবে না। এসব খাদ্য পানীয় ফুরিয়ে যাওয়ার 
কোনো আশংকা নেই। যত ইচ্ছা, যেভাবে ইচ্ছা উপভোগ করতে থাকো । 


জান্নাতীরা তাদের মনের আকাঙ্খা ও পছন্দ অনুসারে যত ইচ্ছা পানাহার করবে। 
তারা সেখানে মেহমান হিসাবে অবস্থান করবে না যে, কিছু চাইতে সংকোচ বোধ ॥ 





8888188451 888 


তি নি ৯০টি 5 পাজি পা পাপা £ ৫০ ] 
৮8১2০221936 ০৮5৩452৬14৫ 
দিবি ৷ ২২. আর আমি তাদেরকে 
দিতে থাকবো ফল-ফলাদি ও গোশত, সে অনুযায়ী যা তাদের মন চাইবে । 
১৫-প্রত্যেক 7 :/০-ব্যক্তিই ; ০4তার জন্য যা ; -..$-সে কামাই করেছে ;%:৯) 
-দায়ী । আর ; ৮4১১০ (১৯+০১)- -তাদেরকে দিতে থাকবো ; ৬০৯ 
2৫55)-ফল-ফলাদি ; 7-ও 3 +স-গোশত ; (সে অনুযারী যা; 0৮:45. -তাদের 
মন চাইবে। 
.করবে। বরং তারা যা কিছু লাভ করবে তা তাদের দুনিয়ার কর্মফল হিসেবে লাভ 
করবে সুতরাং তাদের মধ্যে মেহমান-স্বরূপ সংকোচ বোধ তাদের মধ্যে থাকবে না। 
১৪. হুরদের সম্পর্কে সূরা আস-সাফফাতে বলা হয়েছে যে, তারা হবে লুকানো বা 
সংরক্ষিত ডিমের মতো । অর্থাং তাদের কোমলতা ও নাজ্ুকতা এমন ঝিল্লির মতো হবে, 
যা ডিমের খোসা ও সাদা অংশের মাঝখানে থাকে। 
১৫. অর্থাৎ সৎকর্মশীল মুমিনদের সন্তান-সন্ততি আমলের দিকে থেকে তাদের 


সমকক্ষ না হলেও যদি ঈমানের দিক থেকে পিতা-মাতার অনুগামী হয়, তখন জান্নাতে 
তাদেরকে পিতামাতার সমস্তরে উন্নতি করে দেয়া হবে। 


হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ 
করেছেন__ আল্লাহ তা“আলা সৎকর্মশীল মুমিনদের সন্তান-সম্ভতিকে তাদের পিতা- 
মাতার সমমর্ধাদায় পৌছে দেবেন, যদিও তারা নেক আমলের দিক থেকে সেই মর্যাদা 
পাওয়ার যোগ্য না হয়, যাতে পিতা-মাতার চক্ষু শীতল হয়। (মাযহারী) 


এ মিলন মাঝে মাঝে গিয়ে সাক্ষাত করার মতো হবে না ; বরং সন্তানদেরকে পিতা- 
মাতার সাথে স্থায়ীভাবে রাখা হবে। 


অতপর বলা হয়েছে যে, সন্তানদেরকে তাদের পিতা-মাতার সাথে একত্র করার জন্য 
পিতামাতার মর্যাদা হ্রাস করে সমপর্যায়ে আনা হবে না ; বরং সন্তানদের মর্যাদা 
বাড়িয়ে দিয়ে পিতা-মাতার সমমর্যাদায় উন্নীত করা হবে। 


১৬. অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য দায়ী সে একমাত্র নেক আমল দ্বারা 
দায়িত্‌ থেকে মুক্তি পেতে পারে । অন্য কথায় আল্লাহ তাআলা মানুষকে যেসব সাজ- 
সরঞ্জাম, শক্তি-ক্ষমতা, যোগ্যতা এবং ইখতিয়ার দিয়েছেন তা আল্লাহর পক্ষ থেকে 
খণ। আর এ খণের জামানত হলো মানুষ নিজেই। মানুষ নিজেই আল্লাহর দেয়া 
খণের জন্য আল্লাহর দরবারে যিশ্মী। এখন সে যদি সৎকর্মের ছারা নিজেকে মুক্ত করতে 

| পারে, তবে সে মুক্তি লাভ করবে। অন্যথায় সে যিশ্বী দশা থেকে মুক্তি পাবে না। 





88888981888 লা 


ূ 7175 ১২০৮০25৩১79 | 
২৩. তারা সেখানে গানগাত্র নিয়ে পরম্পর কৌতুক করে কাড়াকাড়ি করবে, তাতে কোনো বাজে কথাও থাকবে না, 
আর না কোনো অশালীন কাজ» । ২৪. ০১ 


টিপা পানিতে এটি তা পপি প্র 5০৯5 ০৯ ৮16০ গ 151 
০2৯2০৮০৯৮১০ 9০২5 
৭ জজ 
২৫. আর তারা একে অপরের মুখোমুখি হয়ে 


€92৯5)5-তারা পরস্পর কৌতুক করে কাড়াকাড়ি করবে ; :১সেখানে ; ৮০৫- 
2 -থাকবে না ;%১/-কোনো বাজে কথা ; $১-তাতে ; 7আর ; এ 

শ-$-কোনো অশালীন কাজ। ৫8 +আর ; -৪৮- সেবায় নিয়োজিত থাকবে ; 
20 ১০কিশোরণণ ৮1-কেবলমাত্র তাদের জন্যই ;৫৬-+০$ 


6৪৩ 4 


৮১)-যেন তারা ; 1৮যুক্তা ;2,:১সযত্ন লুকিয়ে রাখা । €)/-আর ; ০৮ - 
পখোমধী হে +/০১4-তারা একে ; ৮ ০৮-অপরের ; 

আগেকার আয়াতের পরপর এটা উল্লেখ করার উদ্দেশ্য হলো-__সৎকর্মশীল মুমিন 
আল্লাহর দরবারে যত উচ্চ মর্ধাদার অধিকারী হোক না কেন তার সন্তান-সন্ততি যদি 
নিজ আমল দ্বারা নিজেকে যিশ্বীদশা থেকে মুক্ত করতে না পারে, তবে তারা কখনো 
তার সৎকর্মশীল পিতৃ-পুরুষের মর্যাদার খাতিরে মুক্তি পাবে না। তবে তারা যুদি যে 
কোনো মাত্রায় ঈমান ও পিতৃপুরুষের সৎকর্মের আনুগত্য দ্বারা নিজেদেরকে আল্লাহ 
তাআলার ঝণের দায় থেকে মুক্ত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে 
তাদেরকে নিম্ন মর্ধাদা থেকে সৎকর্মশীল মু'মিন পিতা-মাতার সমমর্যাদায় উন্নীত করে 
দেবেন। এটা নিছক আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ । সন্তানরা বাপদাদার সৎকাজের 
এতটুকু সুফল যেন লাভ করতে পারে। 

এখানে উল্লেখ্য যে, এটা শুধু সৎকর্মের বেলায় এরূপ হবে । পিতৃ-পুরুষের কোনো 
গুনাহের বোঝা সন্তানের উপর চাপিয়ে দেয়া হবে না। (ইবনে কাসীর) 

১৭. জান্নাতে যে গোশত জান্নাতীদের জন্য সরবরাহ করা হবে তা আমাদের জানা 
নেই। তবে সূরা আল-ওয়াকিয়ায় পাখির গোশতের কথা বলা হয়েছে। জান্নাতে যে 
দুধ, মধু ও পানীয় সরবরাহ করা হবে, তা সবই হবে প্রাকৃতিকভাবে ঝর্ণা থেকে 
উৎসারিত এবং নহর দিয়ে প্রবহমান। সে হিসেবে অনুমান করা যায় যে, গোশতও 
প্রাকৃতিকভাবে মাটির উপাদান থেকে তৈরী । আল্লাহ-ই তা ভালো জানেন। | 


১৮. অর্থাৎ দুনিয়ার মাদক পানীয়ের মতো জান্নাতের মাদক পানীয় মানুষের মন- 
মস্তিষ্কে কোনো মাদকতা সৃষ্টি করবে না। সুতরাং তা পানকারীরা কোনো অসভ্য-অশ্লীল 
| আচরণ করবেনা | 





পারা £৪ ২৭ 


88989৯০ 8888 


ঢা. ৫৩ ৯৬; ভপত না 125 নত 
1০৩58: ্ 05840116907 1227 | 
(দুনিয়ার অবস্থা) ি্রসাবাদ করতে থাকবে ২৪ তারা বলবে__“আমরা তো ইতিপূর্বে আমাদের পরিবারের 
মধ্যে ভীত-শংকিত ছিলাম* ০ অতপর আল্লাহ আমাদের ওগর দয়া করেছেন 


৫৮৮ পট ৯০ 
৯৭ 5412525090-5588191016455 
এবং আমাদেরকে দকধকারী” শাস্তি থেকে রক্ষা করেছেন। ২৮. আমরা তো আরও এমন ছিলাম যে, তাঁকেই 
আমরা ডাকতাম; অবশ্যই ভিনি__ ভিনিই একমাত্র উপকারী, গরম দয়ানু। 

রি 2১র-দনিয়ার অবস্থা) জিজ্ঞাসাবাদ করতে থাকবে ।3 (1-তারা বলবে ; 
-আমরাতো ; (/-ছিলাম ; ০)/-ইতিপূর্বে ; -মধ্যে ; - (০+১)-আমাদের 
পরিবারের ; ০১৫৮ভীত-শংকিত | €)2-0১৮-9-অতপর দয়া করেছেন ; 41] 
-আল্লাহ ; 5:--আমাদের উপর ; -এবং ; (:;-আমাদেরকে রক্ষা করেছেন ; 
১/:-শাস্তি থেকে ;/৮/+দ্থকারী। € আমরাতো ; (/-এমন ছিলাম যে, 
05 ৮আগেও ; রি ৮৯ ০১0১৮1৯৮০৪- -তাঁকেই আমরা ডাকতাম ; 241-0+9। )- 
অবশ্যই তিনি ; %-তিনিই ; %:)1-একমাত্র উপকারী ; ৮৮৮|-পরম দয়ালু। 

১৯. এখানে উল্লেখ্য যে, দুনিয়াতে যারা অন্যের গোলাম বা সেবক হিসেবে জীবন 
অতিবাহিত করেছে, জান্নাতেও তাদেরকে সেই মনিবের গোলাম বানিয়ে দেয়া হবে, 
এমন ধারণা করার অবকাশ নেই। দুনিয়ার কোনো গোলাম জান্নাতে তার মনিবের 
চেয়েও উচ্চতর মর্যাদা লাভ করতে পারে। জান্নাতের সেবকরা শুধুমাত্র তাদের জন্যই 
নির্দিষ্ট হবে। 

| ২০. অর্থাৎ আখিরাতে আল্লাহর পাকড়াও-এর কথা ভুলে গিয়ে হারাম উপায়ে উপার্জন 
করে সন্তান-সম্ততিকেও হারাম খাদ্য খাইয়ে হারাম কাজে খরচ করে খুব আনন্দ-উল্লাসে 
আমরা মেতে থাকিনি ; বরং আখিরাতের কথা স্মরণ করে আল্লাহর সামনে জবাবদিহীর 
সদা-সর্বদা আতংকিত অবস্থায় জীবন কাটিয়েছি । 

২১. অর্থাৎ আল্লাহ তা“আলা আমাদেরকে সৎকর্ম করার তাওফীক দিয়ে জাহান্নামের 
আগুনের ভাপ থেকে যে রক্ষা করেছেন, সেটা আমাদের উপর আল্লাহ তা“আলার 
বিরাট দয়া-অনুগ্রহ। তিনি যদি এটা না করতেন, তাহলে আমরাও জাহান্নামের 
বাসিন্দা হয়ে যেতাম । 


১ম রুকৃ* (১-২৮ আয়াত)-এর শিক্ষা 


১. তৃর পাহাড়, আসমানী কিতাবসমূহ, বায়তুল মা'সূর, সউচ্চ আসমান, ও বিশাল সাগর 
[| আধিরাত-এর সত্যতার এমাণ । | 





পারা ৪ ২৭ 


টি ২. আখিরাতে কাফির ও মুশরিকদের ক্ম্কল হরূপ জাহানামের শাতি অবশ্যই দেয়া হবে। সব 
এতে তিলমাতর সন্দেহের কোনো অবকাশ নেই । 
৩. কাফির-মুশরিকদেরকে আখিরাতের শাস্তি থেকে বাঁচানোর শক্তি কারো নেই । এটা আল্লাহর 
ওয়াদা । 
8. এ প্াথিবী নিদিউ এক সময়ে অবশাই ধ্বংস হয়ে যাবে । সে দিন-ই কিয়ামত । 
৫. কিয়ামতের দিন পাহাড়গলো পৃথিবীর আকষর্ণ থেকে মুক্ত হয়ে শূন্যে উড়তে থাকবে । 
৬. সেদিন আসমান এচওভাবে কম্পমান হয়ে দুলতে থাকবে । অতপর বিস্বা-জগত ধ্বংস হয়ে 
যাবে । এটাই কিয়ামত । 
৭. কিয়ামতকে হিৎটা সাব্যস্তকারীরা-__যারা সত্য সম্পকে নিজেরা ছিল বিভ্রান্ত এবং অন্যদেরকে 
বি্রা করার জন্য নানারপ বিাত্তি ছড়াতো-_-তাদের জন্য কিয়ামত চুড়াজ ধ্বংস বয়ে আনবে । 
৮. তারপর সত্যকে নিয়ে উপহাসকারীদেরকে পুনজীবিত করে ধাকা দিয়ে দিয়ে জাহারামের 
আওঙনের দিকে নিয়ে যাওয়া হবে । 
৯. আতখিরাতকে মিথ্যা সাব্য্তকারী এসব জাহানামীদেরকে জিজ্ঞেস করা হবে যে, আখিরাত 
সম্পকোর্নবী-রাসূলদের দেয়া সংবাদ কি মিথ্যা ছিল ? তখন তাদের কিছুই বলার থাকবে না । 
১০. রাসূলের আনীত কুরআনকে যারা যাদু বলে ধত্যাখ্যান করতো, তাদেরকে জিজ্ঞেস করা 
হবে কুরআনের কথা কি যাদু ছিল ? না-কি বাস্তব, তার প্রমাণ কি তারা পেয়েছে 
১১. সেদিন তাদের কোনো অজুহাত-আপতি গৃহীত হবে লা এবং তাদেরকে জাহানামে ঢুকিয়ে 
দেয়া হবে। 
১২. আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার জীবন পরিচালনা করেছে সোদিন তারা থাকবে জানাতের 
সুখ-সমৃদ্ধিতে, আরাম-আয়েশে জীবনযাপন করবে । 
১৩. জান্নাতবাসীরা তাদের থতিপালকের দেয়া আনন্দ-সামধী সানন্দে উপভোগ করতে থাকবে । 
১৪. তাদের এতিপালকের দয়া-অনুখহে তারা যে জাহারামের আযাব থেকে রক্ষা পেয়েছে । এটা | 
তাদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে । 
১৫. আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে, তোমরা দুনিয়াতে আল্লাহ ও তাঁর রাসূলের 
আদেশ-নিষেধ মেনে চলেছে । তার বিনিময়ে জানাতে আজ মজা করে পানাহার করো । 
১৬. জানাতীরা সেদিন সারি সারি সাজানো আরামদায়ক আসনে হেলান দিয়ে পরস্পর 
আলোচনায় মশগুল থাকবে । 
১৭. পটলচেরা আনত নয়না অত্যন্ত সুন্দরী জারাতী হুরদের সাথে জাাতবাসী পুরম্ষদের বিয়ে 
দেয়া হবে। 
১৮. জানাতীদের সভান-সভতীদের মধ্যে ঈমানের দিক থেকে যারা তাদের অনুসরণ করেছে, 
আল্লাহ জানাতে তাদেরকে একত্র করে দেবেন । যাতে তাদের অভ্র প্রশাড্তি লাভ করে । 
১৯. এ একরীকরণ হবে সজানদের নিমতর মযার্দা থেকে মু'মিন পিতৃপুরদ্ষের উচ্চতর মধার্দায় 
উন্নীত করার মাধ্যমে । পিড়-পৃরুত্ষদের মযার্দা কমিয়ে দিয়ে নয় ॥ 
২০. পিড়-প্ররুষের গোনাহের বেলায় তাদের কোনো গোনাহ সজ্ভানদের উপর চাপিয়ে দেয়া হবে | 
|| না। | 





শব্দে শব্দে আল কুরআন সুরা আত তুর 


২১. ধত্েকটি মানুষ আলাহ ধদত নিয়ামতসমূহের পের দায়ে আযাহর কাছে দায়বদ্ধ ঈমান 
ও নেক আমলের ঘারাই এ দায়ব্ধতা থেকে মুক্তি লাভ করতে হবে । | 
২২. জানাতবাসীদের জন্য জারাতে থাকবে নানা বর্ণ ও নানা কাদের ফল-ফলাদি এবং তাদের 
চাহিদা অনুসারে বিভিনি একার গোশত । 

২৩. জারাতীরা সেখানে পানীয় বন্ধু নিয়ে নিদোর্ষ আনন্দে মেতে থাকবে । এসব পানীয় তাদের 
মধ্যে কোনো একার মাদকতা সৃষ্টি করবে না। | 
২৪. জারাতীদের মুখে সেখানে কোনো অশালীন, অশ্লীল ও বাজে কথা উচ্চারিত হবে না, আর 
তাদের দারা কোনো একার অশ্লীল-অশালীন কাজও সংঘটিত হবে না । 

২৫. চির কিশোর এবং সয়ে লুকিয়ে রাখা মুক্তার মতো কিশোর-বালকগণ তাদের সেবায় সদা- 
সবর্দা নিয়োজিত থাকবে । 

২৬. এসব কিশোর একমার জারাতবাসীদের সেবায় নিয়োজিত থাকবে । এদের আর কোনো 
অতিরিক্ত কাজ থাকবে না । 

২৭. জারাতীরা পরল্পর মুখোমুখী বসে দুনিয়ার জীবনের স্বৃতিচারণ করবে এবং তাদের দুনিয়ার 
জীবন সম্পকে পারস্পরিক জিজ্ঞাসাবাদে ব্যস্ত থাকবে । 

২৮. দুনিয়ার জীবনে যারা আল্লাহ তা 'আলাকে ভয় করে তাঁর হুকুম-আহকাম মেনে চলেছে এবং 
আল্লাহর পাকড়াওকে ভয় করে শংকিত জীবনযাপন করেছে তারাই জারাতবাসী হবে । 

২৯. জারাত লাভ ও জাহারাম থেকে মুক্তি উভয়ই আল্লাহর দয়া-অনুথহের ফলেই সব | শুধুমার 
সতকমের্র জোরে কেউ তা লাভ করতে পারবে না । 

৩০. তবে আল্লাহর দয়া-অনুথহ লাভ করতে হলে তাকওয়া ভিভিক সৎকর্ম অবশ্যই করতে 
হবে । সৎকর্ম ত্যাগ করে আল্লাহর দয়া-অনুহাহ লাভ করা যাবে না । 




















7 


পারা ঃ ২৭ 


৩991 ভি৩১০-49 ৬ )৮৮৪ ০30052329 
২৯. অতএব (হে নবী 1) আপনি উপদেশ দিতে থাকুন, আপনি তো আপনার প্রতিপালকের 
অনুঘহে গণক নন, টিটি) 5 তবে কিতারা বলে 


রি জিপ ডের | 

৩১. আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে আছি 
€)৫১/-(৮১-)-অতএব (হে নবী!) আপনি উপদেশ দিতে থাকুন ; নন ; 
| আপনিতো ; £_-_+(৭--৮০)-অনুগ্হে ; ৩ (৬+৮) )-আপনার 
| প্রতিপালকের ;১৯৩৬- (০১৮+৮)-গণক ; ঠআর ; এ-না ; ১৮৬ -(আপনি) 


র পাগল । ও) তবে কি ;::1,15-তারা বলে ; % ০৫4 ব্যক্তি) একজন কবি ; 

+৫2 আমরা অপেক্ষা করছি; ভার জন্য ;5:7বিপর্যয়ের 3 2/-$/মৃত্যুর। €) 
) »আপনি বলুন ; [তোমরা অপেক্ষা করতে থাকো ; :৮/.-০%+- )- 
আমিও ; +০৮(৮+৮)-তোমাদের সাথে আছি ; 


২২. “কাহিনী অর্থ গণক বা জ্যোতিষ । আরবে তৎকালীন সময়ে এ পেশার লোক 
দেখা যেতো। তারা লোকদের ভাগ্য গণনা করতো এবং ভবিষ্যত সম্পর্কে বলতো। 
কারো কিছু হারিয়ে গেলে বা ছুরি হয়ে গেলে তা এনে দিতে পারে বলে তারা দাবী || 
করতো । তারা দাবী করতো যে, কার ভাগ্যে কি লেখা আছে তা তারা বলে দিতে 
পারে। সেকালে মুশরিকরা এদের কাছে যেতো । আর এরাও গ্রামে গঞ্জে হেটে এসব 
( করে বেড়াতো। কুরাইশ নেতারা সত্য দীনের দাওয়াত থেকে লোকদেরকে দূরে রাখার 
কৌশল হিসেবে রাসূলুল্লাহ সা.-এর প্রতি গণক হওয়ার অপবাদ দিতে থাকে । কিন্তু 
তাদের কৌশল ব্যর্থ হয়ে যায়। তাদের কথায় আরবের কোনো মানুষই প্রতারিত 
হয়নি। কেননা রাসূলুল্লাহ সা.-এর কাজ-কর্মের সাথে গণকের কাজ-কর্ম ও উদ্দেশ্যের 
| কোনো তুলনা ছিল না। 


একইভাবে তারা রাসূলুল্লাহ সা.-কে পাগল আখ্যায়িত করেও মানুষকে রাসূলুল্লাহ 
সা. থেকে দূরে সরিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু এ চেষ্টাও তাদের আগের 
8555558805588555888888/55855785838 


১ টি 





শ. শ. কু. ১২/২৭__ পারা 8 ২৭ 


শব্দে শব্দে আল কুরআন নি 


১ পাটি 2 পক পা ৭০ ১ সি ৯০১2 পাটি পা ছিটি পিন পা ডি ভপা্লানটিকি ী 
ভি )9-2৮ (99৯1027৮873 চোটি ৬৮০৪)প| || 
অপেক্ষারত২ । ৩২. তবে কি তাদের বিবেক-বুদ্ধি তাঁদেরকে এসবের নির্দেশ দেয়, 
অথবা তারা সীমালংঘনকারী লোক২৫ ? ৩৩. তবে কি 
769155552915055058005 075 
জা 224 | 
৩৪. তবে তারা এটার মতো কোনো বাণী (রচনা করে) আনুক, যদি তারা হয়ে থাকে 


০৮০২০) ৮৮অপেক্ষারত। €)1-তবে কি ;-১০৬-৫৯+৮০)-তাদেরকে নির্দেশ 

| দেয় 1494৭ (টির বরের বদি (-৫0-৯+৯)-এ সবের ; শ- | 
অথবা ;7-তারা ;%-লোক (০৬ সীমালতঘনকারী । €7-তবে কি 2014 - 
তারা বলে যে ; 47৯-2-৫৮+৯_৪০)-তা (এ কুরআন) তিনি নিজেই রচনা করে | 
নিয়েছেন ; /বরং ; ০৯:১:4-তারাই ঈমান আনতে চায় না। €৪ [৮ 

|১)()-তবে তারা (রচনা করে) আনুক ; ২-০4-(৬-৮+)- কোনো বাণী ; 5 

-(১১০)-এটার মতো ; ।-যদি ; (,;৫-তারা হয়ে থাকে ; 


২৩. অর্থাৎ তারা এরপর মুহাম্মাদ সা.-কে কবি বলে অপবাদ দিয়েও মানুষকে 
সত্যের পথ থেকে বিরত রাখতে সক্ষম হয়নি। অতপর তারা তীর মৃত্যু কামনা করতে 
থাকে। তাদের বিশ্বাস ছিলো যে, এ ব্যক্তি তাদের দেব-দেবীর বিরুদ্ধে কথা বলে। 
দেব-দেবীর অভিশাপে সে অবশ্যই ধ্বংস হবে। অথবা তাদের মধ্যকার কোনো 
সাহসী লোক তাঁকে হত্যা করে ফেলবে । এভাবে তারা তীর জ্বালাতন (তাদের ভাষায়) 
থেকে রক্ষা পাবে। 


২৪. অর্থাৎ তোমরা যেমন আমার দুর্ভাগ্যের কামনা ও অপেক্ষায় আছো, আমিও 
অপেক্ষায় আছি এটা দেখার জন্য যে, দুর্ভাগ্য আমার আসে না-কি তোমাদের আসে। 


২৫. অর্থাৎ এসব কাফির নেতা যারা নিজেদের জ্ঞান-গরিমার বড়াই করে, তারা 
সা.-কে একই সাথে পরস্পর বিরোধী তিনটি মিথ্যা উপাধী দিয়ে মানুষকে 
রা পাগল ও কবি 
বলে আখ্যায়িত করে, কিন্তু এক ব্যক্তি গণক হলে, কবি হয় কি করে। আবার কৰি 
হলে গণক হয় কিভাবে । কোনো পাগল কি গণক বা কৰি হতে পারে ? আসলে এসব 
1 নেতারা সত্য দীনের প্রতি অন্ধ বিদ্বেষ বশতঃ এসব প্রলাপ বকে যাচ্ছে। তারা 
রাসূলুল্লাহ সা.-এর প্রতি শক্রতায় অন্ধ হয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই 

| তারা আল্লাহর রাসূলের প্রতি এসব ভিত্তিহীন অযৌক্তিক অপবাদ আরোপ করছে। যুগে 
885527059057988158580559595588585888 


টা 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৫২১১ 819848 

| ১০০১15৫1৩41 ৬558 815১1 
সত্যবাদী২৭। ৩৫. তবে কি তাদের সৃষ্টি হয়েছে কোনো কিছু '্রষ্টা) ছাড়াই, না-কি 
2 ৪৯১০৫১০৪০১১ 


১৯০১ সত্যবাদী | €9-তবে কি; 1 ৮২-তারা সৃষ্টি হয়েছে; “১ ৮৮১ ১ - 
কোনো কিছু সেটা) ছাড়াই: “-না-কি ; তর নিজেরাই; 0,8১0 চিজ) 
র্টা।৫১ 7-অথবা ; (খারা কিসৃষ্টি'করেছে; ০৯/-আসমান ; 


| বর্তমানেও এর কোনো পরিবর্তন নেই। আর ভবিষ্যতেও এসব অপকৌশলের পরিবর্তন 
হবেনা। 


২৬. অর্থাৎ কুরআন মাজীদ মুহাম্মাদ সা.-এর রচিত-_একথা যারা বলে তারা এবং 
যারা একথা শোনে তাদের কেউই একথা বিশ্বাস করতো না। কারণ তারা আরবি 
ভাষাভাষি হওয়ার ফলে এবং মুহাম্মাদ সা.-কে চল্লিশটি বছর পর্যস্ত জানার কারণে 
| তারা ভালোভাবেই জানতো যে, এ কুরআন তার রচিত হতে পারে না। আসল কথা 

| হলো এসব কথা কুরআনকে অমান্য-অবিশ্বাস করার অপকৌশল মাত্র । ঈমান আনা 
থেকে বাচার জন্য এসব বাহানা মাত্র । 


২৭. অর্থাৎ কুরআন মাজীদ মুহাম্মদ সা.-এর রচিত নয়__-কথা শুধু এতটুকুই নয়; 


বরং এ কুরআন কোনো মানুষের রচিত নয়। আল্লাহ তা'আলা এ আয়াতে তাই 
চ্যালেঞ্জ দিয়েছেন যে, কুরআনকে তারা যদি মানুষের রচিত বলে আখ্যায়িত করতে 
চায়, তাহলে তারা তাদের কবি-সাহিত্যিক ও জ্ঞানী-গুণী সবাইকে নিয়ে এর মতো 
একটা বাণী রচনা করে নিয়ে আসুক না কেন। কিন্তু তখন যেমন এ চ্যালেঞ্জের 
মুকাবিলায় আসতে কেউ পারেনি ।, তেমনি ১৪শত বছর পর্যস্তও বিশ্বের কোনো জ্ঞানী, 
সাহিত্যিক বা দার্শনিক এর মুকাবিলা করতে সক্ষম হয়নি। আর কিয়ামত পর্যন্ত 
অনাগত কালেও এ চ্যালেঞ্জের মুকাবিলা করতে কেউ সক্ষম হবে না। এর কারণ হলো, 
আল কুরআন একটি মু'জিযা। এর মুকাবিলা করার সাধ্য কারো নেই। 

বৈশিষ্ট্য নিম্নরূপ__ 

এক ৪ কুরআন মাজীদ আরবি ভাষার সাহিত্য মানের দিক থেকে সর্বোত্তম 
| মানসম্পন্ন । ১৪শত বছর পর্যন্ত কুরআনের ভাষার মান জক্ষুগ্র ও অপরিবর্তিত। 
দুনিয়ার কোনো গ্রস্থই এমন নেই। 

দুই £ কুরআন মজীদই মানবজাতির ধ্যান-ধারণা, স্বভাব-চরিত্র, সভ্যতা-সংস্কৃতি 
এবং জীবন প্রণালীর উপর সর্বাধিক প্রভাবশালী একমাত্র গ্রন্থ । এর সকল ধ্যান-ধারণা 
চি 80885810075888559078858888 ] 





শব্দে শব্দে আল কুরআন (২১২১ সূরা আত তুর 


| তিন £ কুরআন মাজীদের আলোচ্য বিষয় বিশ্ব-জাহানের আদি থেকে অন্ত পর্যন্ত দি 
বিশ্ব-জগতের শ্রষ্টা ও পরিচালক কে-__এ প্রশ্নের যথার্থ উত্তর কুরআন মাজীদেই | 
রয়েছে। কুরআন মাজীদ-ই এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার চিত্র তুলে ধরে যাতে 
রয়েছে__আকিদা-বিশ্বাস, আখলাক-চরিত্র ও আত্মার পরিশুদ্ধি থেকে নিয়ে ইবাদাত- 
বন্দেগী, সামাজিকতা, সত্যতা-সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, আইন-কানুন ও ন্যায় 
বিচার ইত্যাদি। সংক্ষেপে বলা যায় যে, এ গ্রন্থে রয়েছে মানব জীবনের প্রতিটি দিক 
সম্পর্কে সুসংবদ্ধ বিধি-বিধান । এছাড়া এতে রয়েছে, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে 
সকল প্রশ্বের সুস্পষ্ট সমাধান। এ সমাধান অনুসরণ করে ১৪শ বছর পর্যন্ত বিশ্বের 
আনাচে কানাচে কোটি কোটি মানুষ জীবনযাপন করছে। এমন কোনো গ্রন্থ পৃথিবীতে 
অতীতে কখনো ছিল না বর্তমানেও নেই। আর ভবিষ্যতেও এমন গ্রন্থ অস্তিত্ব লাভ 
করার কোনো সম্ভাবনা নেই। 


চার & কুরআন মাজীদ এমন একটি আসমানী গ্রন্থ যা একই সাথে নাস্লি করা | 
হয়নি। বরং তা তার বাহকের তেইশ বছরের নবুওয়াতী জীবনের বিভিন্ন পর্যায়ে 
প্রয়োজন অনুসারে নাযিল করা হয়েছে। যার ফলে এ গ্রন্থে নির্দেশিত বিধি- 
বিধানগুলো বাস্তবায়নের কৌশল ও পদ্ধতিগুলো হাতে কলমে শিক্ষা দেয়া হয়েছে। 
যেহেতু এ গ্রন্থ বিশ্ব-স্রষ্টা মহান আল্লাহর নিকট থেকে এসেছে, তাই এ গ্রন্থের বাহক 
যিনি, তিনিই এ গ্রন্থের বাস্তব প্রতিমৃতীর রূপলাভ করেছে। আর এ জন্যই রাসূলের 
নবুওয়াতী জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার অসামঞ্জস্যতার চিহৃও খুঁজে 
পাওয়া যায় না। এমন কোনো গ্রন্থের কথা মানব জাতির ইতিহাসে নেই। এভাবে 
বাস্তব রূপ লাভ করেছে। 


পাঁচ 8 কুরআন মাজীদ যে ব্যক্তির মুখে উচ্চারিত হয়েছে তার আলোচনা ও 
স্বাভাবিক কথা-বার্তার ভাষা এবং কুরআনের ভাষায় সুস্পষ্ট পার্থক্য সে সময়কার 
মানুষের কাছে পরিষ্কার ছিল, তেমনি আজও আরবি ভাষার অভিজ্ঞ মানুষ তা সহজেই 
বুঝতে পারে। তার নিজস্ব ভাষা হাদীসসমূহ ও হাদীসের ভাষা তুলনা করলেই এ 
পার্থক্য ধরা পড়ে । এ থেকে কুরআন যে আল্লাহর বাণী তা প্রমাণিত হয়। 

ছয় & কুরআন মাজীদের বাহক মুহাম্মাদ স. একজন স্বাভাবিক মানুষের মতো জীবনের 
বিভিন্ন ক্ষেত্রে বিভিনুমুখী সমস্যার সম্মুখীন হয়েছেন। সুখ-দুঃখ, অভাব-অনটন, যুদ্ধ- 
বিগ্রহ, জয়-পরাজয়, ভয়-ভীতি এমনকি দেশত্যাগও তাকে করতে হয়েছে। এসব 
ক্ষেত্রে তার নিজস্ব ভাষায় স্বভাব-সূলভ মানবিক আবেগ-অনুভূতি প্রকাশ পেয়েছে। 
কিন্তু যখনই তার মুখ থেকে আল্লাহর বাণী ওহী হিসেবে শোনা গেছে, তার মধ্যে 
| মানবিক আবেগ-অনুভূতির লেশমাত্রও পাওয়া যায়নি। এর দ্বারাও কুরআন যে, | 
আল্লাহর বাণী তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। 
সাত £ কুরআন মাজীদে দর্শন, সমাজ বিজ্ঞান, রাজনীতি এবং প্রাকৃতিক বিজ্ঞানের 
॥ যেসব তত্ব ও তথ্যের সমাবেশ রয়েছে, তৎকালীন বিশ্ব ও বর্তমান কালের পৃথিবীর | 
। কোনো ভাষায় কোনো গ্রন্থেই এমন পাওয়া যায় না। আর ভবিষ্যতেও এমন জ্ঞানের 














































পারা £$ ২৭ 


(47 275:2-51০১5১28৮%51 
হা তো বিশ্বাস করে না।২” ৩৭. তবে কি তাদের কাছে রয়েছে 
আপনার প্রতিপালকের ভাণ্ডারসমূহ, না-কি তারাই (তার) 
০৬০9৭৮58০20 ভি] 

নিন, ? ৩৮. তবে কি ভাদের কাছে কোনো সিড়ি আছে, যাতে (চড়ে) ভারা (উ্ধজগতের কথা) শুনে 
নিতে গারে ? তাহলে তাদের মধ্যকার (উর্মজগতের কথা) শ্রবণকারী লোকটি নিয়ে আসুক না 
+ও ; ০৮১খ-যমীন ; বরং ; ০৯-০১৭-তারাতো বিশ্বাস করে না। €)1 -তবে 
কি; /১4০৫৯৯০)-তাদের কাছে রয়েছে ; ১:-ভাগ্তারসমূহ ; এ১এ+৬১)- 
আপনার প্রতিপালকের ; 71-না-কি ; +৯-তারাই ; ১৮::-:0-€তার) নিয়ন্ত্রক। €১ 
7-তবে কি ;--তাদের কাছে আছে ;+[:--কোনো সিঁড়ি ; 3১-:-. -তারা 
(নিযে কথা) শুনে নিতে পারে ; *২৮যাতে (চড়ে) ; ০০%১- -(০০৮১+০ )- 
তাহলে নিয়ে আসুক না :-.:. :-€৮:._)-তাদের মধ্যকার (উর্ধজগতের 
কথা) শ্রবণকারী লোকটি ; 


আধার কোনো গ্রন্থ পাওয়ার সম্ভাবনা নেই-_এটা নির্দিধায় বলা যায়। এ থেকেও 
কুরআন মাজীদ এঁশী গ্রন্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। 


কুরআনের অলৌকিকত্ব অতীতে যেমন স্পষ্ট ছিল, আজও তা সুস্পষ্ট এবং কিয়ামত 
পর্যন্ত তা ক্রমানয়ে স্পষ্টতর হতে থাকবে ইনশাআল্লাহ । 

২৮. মুহাম্মাদ সা.-এর রাসূল হওয়ার দাবীকে মিথ্যা মনে করা যে, একেবারে 
অযৌক্তিক, তা ইতিপূর্বেকার আয়াতসমূহে তাদের প্রতি প্রশ্ন উত্থাপন করার মাধ্যমে 
প্রমাণ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে, তিনি তো এমন কিছু বলছেন না যাতে 
তোমরা তার প্রতি ক্রুদ্ধ হতে পারে। তিনি তো সেই সম্তার ইবাদাত করার কথাই 
বলছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরাই বলো, তোমরা কি নিজে নিজেই 
সৃষ্টি হয়েছো না-কি তোমাদের কোনো অষ্টা আছেন ? এ আসমান-যমীন কি তোমরা 
সৃষ্টি করেছ, না-কি তারও কোনো স্রষ্টা আছে ? তোমরা অবশ্যই বলবে যে, এ সবের 
একজন-স্রষ্টা আছেন। তাহলে তিনিতো সেই শ্ষ্টারই ইবাদাত করতে বলছেন। 
তোমরা তো মুখে স্বীকারই করো যে, তোমাদের শ্রষ্টা আল্লাহ । সুতরাং সেই আল্লাহর 
ইবাদাতের কথা বলায় তারা তো কোনো দোষ হতে পারে না। আসলে তোমরা মুখে 
যা বল, অন্তরে তা বিশ্বাস কর না। 


২৯. এখানে কাফিরদের একটি আপত্তির জবাব দেয়া হয়েছে। তারা মুহাম্মাদ সা.-এর 
রিসালাত মানতে আপত্তি তুলেছিল। আল্লাহ তা“আলা তার রাসূলকে প্রশ্ন করার | 





পারা £ ২৭ 





গসিপ চিট 11 ৮ পানি এপি, তত পর্ণ তি পাতি শিপা মির 


1৮175513-014455-001655৬৮51 


কোনো স্পষ্ট গ্রমাণ। ৩৯. তবে কি তীর (আল্লাহর) জন্য (কেবলমাত্র) কন্যা সন্তান, আর তোমাদের জন্য গু 
সন্ভতান।« 8০. তবে কি জাগনি তাদের কাছে কোনো গারিপ্রমিক চাচ্ছেন। 
& পানি পতিত নি পানিতে তে ভি 22 পাঁচ উপ পাজি 2 পানিতে ০ পাচিড ৯ ৬ নিপা 
০৬১৮-/৪১০০৪- ০৪ ৩৪০ ১৭৩2- 
তাই তারা বোঝার ভারে নিষ্পেষিত ?৩১ ৪১. অথবা তাদের কাছে অদৃশ্য সত্যের জ্ঞান 
আছে, তাই (তার ভিত্তিতে) তারা লিখে রাখছে ?০২ 

০- কোনো প্রমাণ ;০০-সুস্পষ্ট । €৯-তবে কি ;2-তার (আল্লাহর) জন্য ; 
০২5-(কেবলান্র) কন্যা সন্তান; /-আর ; +-/-তোমাদের জন্য ; 9১:-1| -পু্ 
সন্তান । 69৮-তবে কি ; 4-:-(৯+৭:-০)-তাদের কাছে চাচ্ছেন ; ০৯1 -কোনো 
পারিশ্রমিক ; ১-৫৯৯+০)-তাই তারা ; 7৮৮০ -বোঝার ভারে ; 2182 - 
নিম্পেষিত | ৫91-অথবা ; ৯:০-(৯*-০০)-তাদের কাছে আছে ; ৮২৯) -অদৃশ্য 
সত্যের জ্ঞান ; */-তাই (তার ভিত্তিতে) তারা ; 3,:$৩-লিখে রাখছে। 

গায়রুল্লাহর দাসত্ব থেকে মুক্ত করার জন্য কাউকে তো রাসূল হিসেবে পাঠাতে হবে। | 
কাকে রাসূল হিসেবে পাঠানো হবে। সে সিদ্ধান্ত কি এসব কাফিরদের হাতে ছেড়ে 


দিতে হবে £ তাদের হাতে কি আল্লাহর ভাগ্তারসমূহের চাবি দেয়া হয়েছে যে, তাদের 
মতামত অনুসারে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ? আল্লাহর রাজ্যের মালিক কি এসব 
কাফির যে, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । বিশ্ব-জগতের মালিক 
হলেন আল্লাহ, আর কর্তৃত্ব চলবে তাদের ? 


৩০, অর্থাৎ তোমরা যে আল্লাহর সন্তান আছে বলে দাবী করছো-__-তা-ও আবার 
কন্যা সন্ভতান__-যাকে তোমরা নিজের জন্যও অপমানজনক মনে কর-_-এ দাবীর 
সপক্ষে তোমাদের কাছে উর্ধজগত থেকে আগত কোনো প্রমাণ আছে ? তোমাদের 
কাছে কি এমন কোনো মাধ্যম আছে, যার সাহায্যে তোমরা উধ্ব জগতে উঠে 
তোমাদের দাবীর সপক্ষে কোনো প্রমাণ নিয়ে এসেছো ? তা যদি না হয়ে থাকে এবং 
অবশ্যই তোমাদের দাবী মিথ্যা__তাহলে তোমরা তার শত্রতা কেন করছো, যিনি | 
তোমাদেরকে সত্যের পথে নিয়ে আসার জন্য জীবনপাত করছেন ? 


৩১. অর্থাৎ আপনিতো তাদের কাছে তাদেরকে হিদায়াতের পথে নিয়ে আসার জন্য 
কোনো পারিশ্রমিক চাচ্ছেন না ; অথচ এ মুর্খের দল তাদের মুশরিক স্বার্থ-শিকারী 
ধর্মগুরুদের পেছনে পেছনে ছুটছে। আপনি যে নিঃস্বার্থভাবে তাদের কল্যাণে জীবনপাত 
করছেন, অথচ তারা আপনার নিকট থেকে দূরে যাচ্ছে। একথাণগুলো রাসূলকে সন্বোধন 


শব্দে শব্দে আল কুরআন মি রী আত হুর 

সর 1 ০০ * ০৭ শঠিটি  চটিপাপা পানি 0 তা গনিত লাঠি ০৯ নক & 

ূ 31+58০১3:০ 122907১92৩9 | 

|] ৪২. অথবা তারা কি চায় কোনো ষড়যন্ত্র সফল করতে, তাহলে তারাই ষড়যন্ত্রের | 

এ তি ৪৩, ৯১৫১১১ 
পাত পাতি ৮৮ ডিল ৬ পনি ৩৪পু এ 
ভেতর: পিন ব্রতী আর 
তারা যদি দেখে আসমানের একটি খপ্তকে ভেঙ্গে পড়তে, 

| €9/1-অথবা ; 0:--তারা কি চায় ; (১৫-কোনো ষড়যন্ত্র সফল করতে ; ০5৩ -] 
(১:41+-)-তাহলে যারা ; (4৫-কুফরী করে ; তারাই ; ১৯-- -ড়যন্তরে 

শিকার হয়।৫) শ-অথবা কি; /-তাদের আছে ; %॥-কোনো ইলাহ ; ছাড়া ৃ 
441-আল্লাহ ; ০০ পবিত্র মহান; 4]-আল্লাহ ; (১2-0৮১০)-তা থেকে যে ; 
$,-শিরক তারা করছে।€9 /-আর 7 ১/-যদি ; (2-তারা দেখে ; ৫-5-একটি 
খণ্ডকে ; *৫.|| ১০আসমানের ; (.-ভেঙ্গে পড়তে ; 
৩২. অর্থাৎ এসব কাফিরদের কাছে এমন কোনো জ্ঞান নেই, রা তারা দৃষ্টির | 
অন্তরালের বিষয়াবলী সম্পর্কে জানতে পারে। (নাউযুবিল্লাহ) তাদের উপাস্যরা 
আল্লাহর ক্ষমতা-ইখতিয়ারে শরীক আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা, মুহাম্মাদ সা.- | 
এর কাছে কোনো ওহী আসেনি, আল্লাহর নিকট এরূপ কোনো ওহী আসতে পারে না, 
কিয়ামত সংঘটিত হবে না, মৃত্যুর পরে কোনো জীবন নেই, আখিরাত কায়েম হবে না, 
সেখানে হিসাব-নিকাশ হবে না, মৃত্যুর কোনো জীবন নেই, আখিরাত কায়েম হবে না, 
সেখানে হিসাব-নিকাশ হবে না এবং শাস্তি ও পুরস্কার কিছুই হবে না ইত্যাদি ভ্রান্ত 
ধারণা-বিশ্বাসের পক্ষে তাদের কাছে আদৌ কোনো সরাসরি জ্ঞান-ভিত্তিক প্রমাণ নেই। | 
তাদের হঠকারিতাই এসব ভ্রান্ত ধারণার পক্ষে কাজ করছে। ৃ 
৩৩. এখানে মক্কার কাফির-মুশরিকদের-রাসূলে কারীম সা.-কে বিভিন্ন ভাবে কষ্ট 
দেয়া এবং তাঁকে হত্যা করার জন্য সম্মিলিত শলা-পরামর্শের প্রতি ইশারা করা হয়েছে। 
৩৪. অর্থাৎ এ কাফিররা নিতান্ত অল্প সংখ্যক সহায়-সন্বলহীন মুসলমানকে সমূলে 
উৎখাত করার জন্য যেসব ষড়যন্ত্র পাকাচ্ছে এসব ষড়যন্ত্র কয়েক বছর পরে তাদের |. 
বিরুদ্ধেই যাবে। এটা কুরআন মাজীদের ভবিষ্যদ্বাণীসমূৃহের মধ্যে অন্যতম । এ 
ভবিষ্যদ্বাণী যখন করা হয়েছে, তখন কেউ এটা কল্পনাও করতে পারেনি যে, এতো 
বড় ক্ষমতাশালী কুফরী শক্তি, যাদের পেছনে গোটা আরব জাতির সমর্থন রয়েছে, 





88855814 (২১৬১ সুরা আত তুর 


25০02781755086192-202028 র 
তারা বলবে, “জমাট মেঘমালা” । ৪৫. অতএব (হে নবী !) তাদেরকে নিজ অবস্থায় 
থাকতে দিন, যে পর্যস্ত না তারা তাদের সে দিনের মুখোমুখী হয় যাতে 


(৮৯৫-তারা বলবে ; ০.০.-মেঘমালা ; “১/৮৮জমাট। 7৫০৮১), 
অতএব (হে নবী) তাদেরকে নিজ অবস্থায় থাকতে দিন; 
তারা মুখোমুখী হয় ; *4:,:-৯+*৯)-তাদের সে দিনের ; 4১১ :50-যাতে ; 


আয়াতে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে যে, মুহাম্মাদ সা. ও তাঁর আন্দোলনের 
বিরুদ্ধে তোমরা যত ষড়যন্ত্রই করনা কেন, তাতে কোনো লাভ হবে না। সকল ফড়যন্ত্ 
তোমাদের বিরুদ্ধেই যাবে । তোমরা এ আন্দোলনকে কখনো উৎসাহিত করতে পারবে না। 


৩৫. অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ষড়যন্ত্রের শিকার হবে ; কারণ তাদের কোনো 
ইলাহ নেই যে, তাদেরকে সাহায্য করবে । অপরদিকে মুহাম্মাদ সা.-এর সত্যের 
আন্দোলনের পেছনে বিশ্ব-জগতের একমাত্র ইলাহ মহান আল্লাহর সাহায্য । কাফির- 
মুশরিকদের লড়াই হচ্ছে মিথ্যা ও অসত্যের জন্য । সুতরাং মুশরিকরা কখনো চূড়ান্ত 
বিজয় লাভ করতে পারে না। 


৩৬. এখানে কাফিরদের কুফরীর উপর অটল থাকার ব্যাপারে তাদের হঠকারিতার 


কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সা. ও মু'মিনদেরকে সান্ত্বনা দেয়া হয়েছে। মুমিনদের 
মনের আকাঙ্খা ছিল যে, কাফিরদেরকে এমন অলৌকিক কিছু দেখানো হোক, যাতে 
তারা রাসূলুল্লাহ সা.-এর দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমানদারদের দলে 
শামিল হয়ে যায়। আল্লাহ তা'আলা ইরশাদ করছেন যে, এ কাফিররা এমনই হঠকারী 
যে, কোনো মু'জিযা-ই এদেরকে ঈমানের পথে পরিচালিত করতে পারবে না। যত বড় | 
মু'জিযাই এদের সামনে পেশ করা হোক না কেন, তারা একটা অজুহাত তুলে তাদের 
্রান্তবিশ্বাসের উপর অটল থেকে যাবে। এদের সামনে আসমানের একটি টুকরা ভেঙ্গে 
পড়লেও এরা বলবে যে, এটা জমাট মেঘ ছাড়া কিছু নয়। সূরা আন'আমের ৭নং 
আয়াতে তাদের হঠকারিতার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন__ 
“আর আমি যদি কাগজে লিখিত কিতাবও আপনার প্রতি নাযিল করতাম এবং তারা 
তা তাদের হাত দিয়ে ছুয়েও দেখতো, তবু যারা কুফরী করেছে, তারা বলতো-__'এটা 
স্পষ্ট যাদু ছাড়া কিছু নয়।” একই সূরার ১১১ আয়াতে আল্লাহ বলেন__“আর যদি 
আমি তাদের কাছে ফেরেশতাও পাঠাতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলতো, আর 
সব বস্তুকে তাদের সামনে হাধির করে দিতাম, তথাপি তারা কখনো ঈমান আনতো 
না।” সূরা আল-হিজরের ১৪ ও ১৫ আয়াতে বলা হয়েছে-“আমি যদি তাদের সামনে 
আসমানের কোনো দুয়ারও খুলে দেই এবং তারা সারাদিন তাতে আরোহন করতে 
থাকে ; তবুও তারা বলতে থাকবে “আমাদের দৃষ্টিকে প্রতারিত করা হয়েছে।” 





পারা £ ২৭ 


শি) পাঠ পানি পানি পি ৯১টি পা9 কচি তা ৯৩ তিক সিটি তা ॥ +284 রন & তানি ঠপ 8০ ] 
| ০1.969৩৭)-% ১9০০৮ ০৯০০84২9769 ৩১৬০ | 
তাদেরকে আযাবে নিক্ষেপ করা হবে । ৪৬. সেদিন তাদের কোনো ষড়যন্ত্র তাদের 
কিছুমাত্রও কাজে আসবে না এবং না তারা সাহায্যপ্রাপ্ত হবে। ৪৭. আর অবশ্যই 
ছি ডি পার্টি নিশান পর নি শি পাপন পর তি 1 পা) পানি পি, পা ছিলি ৩৮9 
৮৮১৮52৮5595 06146442) 
যারা যুলুম করেছে, তাদের জন্য এটা ছাড়াও, (সেদিন আসার আগে) শাস্তি রয়েছে কিন্তু 
| তাদের অধিকাংশই (তো) জানে নাখ। ৪৮. আর (হে নবী 1) আপনি ধৈর্য ধারণ করুন 


শটিডি পটি তি তি তি পা, তর ভিত ডিভিতাতী রী এটি সির রত রি 


ৃ 2 2 ািনশ ররর 
০০৩৮৯.) ০০১০৮795৮8455553১2 
আগনার প্রতিপালকের সিদ্ধান্তের অপেক্ষায়” কেননা আপনি তো রয়েছেন আমার চোখে চোখে” এবং আপনি 
যখন (নিদ্রা থেকে) উঠবেন তখন আপনার প্রতিপালকের পরশংসাসহ তাসবীহ পাঠ করুন| 
| ১৯তাদেরকে আযাবে নিক্ষেপ করা হবে । €১/৮-সেদিন ; ৮-: 9-কাজে 
আসবে না ;4:০-তাদের ; *৯-:-৫-৫-৯+--$)-তাদের কোনো ষড়যন্ত্র ; 5 - 
| কিছুমাত্রও ; ”এবং ; 4-না ;/৯-তারা ; ০+৮০:-সাহায্যপরাপ্ত হবে । €);-আর ; | 


(সেদিন আসার আগে) ; 3+৮ছাড়াও ; এ4১এটা ; ১54৮কিন্তু ; ৯৮১৬-0৮-51 
৯)-তাদের অধিকাংশই ; ০৯-::৭-তো) জানে না।€9/আর €হে নবী) ;+৮:- 
আপনি ধৈর্য ধারণ করুন ; $৩4-৫৮০৭)-সিদ্ধান্তের অপেক্ষায় ; এ-১-(৬+৬১)- | 
আপনার প্রতিপালকের ; ৮/৩-৫৪+১।+-)-কেন না আপনিতো রয়েছেন ; (৮0 - 
(৮+০০+০)-আমার চোখে ; ”এবং ; ৮৮:-আপনি তাসবীহ পাঠ করুন ; ».০* | 
-(০৬৮+)-প্রশংসাসহ ; &:)-(এ+-১)-আপনার প্রতিপালকের ; ১»-যখন, তখন; | 
*৯:-আপনি (নিদ্রা থেকে) উঠবেন। 

৩৭. অর্থাৎ যারা শিরক, কুফর ও আল্লাহর নাফরমানী করার মাধ্যমে যুলুম-এর মধ্যে | 
ডুবে আছে, তাদের জন্য আখিরাতের মহাশাস্তির আগে দুনিয়াতেও তাদেরকে কোনো 
না' কোনো ছোট শাস্তি রয়েছে ; কিন্তু এ যালিমরা তা উপলব্ধি করতে পারে না এবং 
তারা অপরাধ থেকে ফিরেও আসে না। দুনিয়াতেও অপরাধের শাস্তি কিছুটা যে ভোগ 
করতে হয়, তা সূরা আস-সাজদার ২১ আয়াতেও উল্লিখিত হয়েছে। আল্লাহ 
বলেন__“আমি অবশ্যই তাদেরকে সেই মহাশাস্তির আগে কোনো কোনো ছোট | 
আযাবের স্বাদ আম্বাদন করাবো। যেন তারা (অপরাধ থেকে) ফিরে আসে । “কিন্তু 
। যারা মুর্খতার মধ্যে ডুবে আছে, তারা দুনিয়ার সাময়িক বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণতো রর 





শ.শ. কু. ১২/২৮-- পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আত তৃর 


৪৯. আর তার (আল্লাহর) তাসবীহ পাঠ করুন রাতের কিছু অংশে্১ এবং 
তারকারাজি অস্ত যাওয়ার পরেও২। 


€১/আর ; ০৮কিছু অংশে ; ৮1-রাতের ; ৯-4./-(১+৮+-)-তার (আল্লাহর) 
তাসবীহ পাঠ করুন ; 7-এবং ; ১-অস্ত যাওয়ার পরেও ; *১৫.)-তারকারাজী । 
করেই না, বরং বিপর্যয়ের বিভিন্ন ব্যাখ্যা ও কারণ দেখিয়ে নিজেদের সংশোধন হওয়া 


থেকে আরও দূরে সরে যায়। তারা বুঝতে চায় না যে, তাদের নিজেদের অপরাধের 
কারণেই তাদের উপর এ বিপর্যয় নেমে এসেছে। 


একটি হাদীসে রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন-__-“মুনাফিক যখন রোগাক্রান্ত হয় 

এবং পরে যখন রোগ থেকে মুক্তি পায়, তখন তার অবস্থা দীড়ায় সেই উটের মতো, 
যাকে তার মালিক বেঁধে রাখলো ; কিন্তু সে বুঝতে পারলো না যে, তাকে কেন বেঁধে 
রাখা হয়েছে। আবার যখন তার মালিক তাকে ছেড়ে দেয়, তখনো সে বুঝতে পারলো 
না যে, তাকে কেন ছেড়ে দেয়া হয়েছে।” 


৩৮. অর্থাৎ ধৈর্যধারণ করে আপনার প্রতিপালকের নির্দেশ পালন করে যেতে থাকুন 
| এবং এতে সুদৃঢ় থাকুন। এ নির্দেশ রাসূলের মাধ্যমে সকল মু'মিনের জন্য । 


৩৯. অর্থাৎ আপনি এবং আপনার অনুগত সাথীদেরকে কাফিরদের সামনে 
অরক্ষিতভাবে এমনি ছেড়ে দেইনি ; বরং আমি সবই দেখছি। আপনাদের নিরাপত্তার 
| দায়িত্ব আমার। 


৪০. তাফসীর বিশারদগণ এ আয়াতের আরো কয়েকটি অর্থ করেছেন। এসব অর্থই | 
হাদীস থেকে প্রমাণিত। সেগুলো হলো-_ 


এক $ কোনো মাজলিস থেকে মাজলিস শেষে উঠার সময় আল্লাহর প্রশংসা ও 
তাসবীহ পাঠ করা। 


দুই ঃ নামাযের জন্য দীড়ালে আল্লাহর প্রশংসা ও তাসবী-ই পাঠ করা। 


তিন £ দীনের দাওয়াতী কাজের প্রস্তুতি নিলে আল্লাহর প্রশংসা ও তাসবীহ সহকারে 
কাজের সূচনা করা। 


চার £ দুপুরে আরামের পর উঠে যোহর নামায আদায় করা । রাসূলুল্লাহ সা.-এর 
| আমল থেকে এসব অর্থের প্রয়োগ পাওয়া যায়। 


৪১. রাত্রিকালে তাসবীহ পাঠ দ্বারা মাগরিব, ইশা, তাহাজ্জদ এবং কুরআন তিলাওয়াত 





পারা £ ২৭ 


হয়েছে। কারণ ভোরের আলো দেখা দিলেই তারকার আলো ক্রমেই ল্লান হয়ে যায়। 


২য় রুকু" (২৯-৪৯ আয়াত)-এর শিক্ষা 

১. আল্লাহ-বিরোধী বাতিল শক্তি দীনী দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে যত রকমের কটুক্তি, 
ঠা্টা-ব্ছ্ধিপ এবং হৃলুম-নিযার্তন চালাক না কেন, আল্লাহর পথে আহ্বানকারীদেরকে দাওয়াতের 
কাজ চালিয়ে যেতে হবে । 

২. অনেক অলৌকিক পমাণ থাকা সত্বেও আল্লাহর নবীদেরকেও বাতিল শক্তি লানা ধরনের 
| বিদ্রপাতক উপাধিতে আখ্টায়িত করেছে। স্বৃতরাং সত্যের বিরদ্দ্ধে বাতিলের পক্ষ থেকে এটাই 

হাভাবিক প্রতিক্রিয়া । 

৩. দায়ী ও মুবালিগদেরকে অবশ)ই বাতিলের ভ্রনবুচটি উপেক্ষা করে ধের্ধ ও আল্লাহর প্ৰাতি 
পরিপূর্ণ ভরসা রেখে দীনের এচার-এসারের দায়িতৃ চালিয়ে যেতে হবে । 

৪. আল্লাহর পথের সৈনিকগণ সাবর্ষিণিক আল্লাহ্‌র দৃষ্টির সন্ুখে তথা আলাহর নিরাপতা ব্যবস্থার 
অধীনে থাকে । সুতরাং আল্লাহ-ই যাদের নিরাপতা দাতা, তাদের দুঃশ্চিভার কোনো কারণ থাকতে 
পারে না। 

৫. কুরআন মাজীদ কোনো মানব রচিত কিতাব নয়-_-এর প্রমাণ হলো আল্লাহ পদত চ্যালেঞ্জ । 
কোনো মানুষ আজ পর্র্তও কুরআনের ছোট্ট সৃরা্টির মতো একটি সরা রচনা করেও এ চ্যালেঞ্জের 
মুকাবিলা করতে সক্ষম হয়নি । 

৬. কিয়ামত পধর্ত আগতব্য সকল মানুষের জন্য কুরআন মাজীদ-ই সবর্শেষ আসমানী কিতাব ৷ 
সুতরাং আল্লাহর এ চ্যালেঞ্জের মুকাবিলা করা কখনো কারো পক্ষে স্ব হবে না । 

৭. আল কুরআন ও তীর বাহক রাসূলুল্লাহ সা. সম্পকে অযৌক্তিক সব কথাবার্তা যারা বলে, 
তাদের মূল উদ্দেশ) হলো কিছু অজুহাত তুলে ঈমান আনা থেকে বিরত থাকা । 

৮. মানুষ যেমন তার নিজের স্রষ্টা নয়, তেমনি সে আসমান-যমীন, এহ-নক্ষত্র ইত্যাদি কোনো 
কিছুরই স্রষ্টা নয় । স্বৃতরাং যিনি এসব কিছুর স্রষ্টা সেই আল্লাহর ইবাদত করতে অনিচ্ছা তার 
অবিশ্বাসেরই এতিক্রিয়া । 

৯. আলাহ তা'আলার ভাগারের চাবিকাঠিও মানুষের হাতে নেই এবং তার নিয়নত্রণ-ক্ষমতাও 
তাদের নেই ; সুতরাং আল্লাহ কাকে রিসালাতের দায়িতু অপর্ণ করবেন তার সিছ্ধাভও আল্লাহরই 
হাতে নিবন্ধ । 

১০, কুফর ও শিরকের পক্ষে দুনিয়াতে কোনো এমাণ নেই । আল্লাহ তা'আলা সকল প্রকার 
॥ শিরক থেকে পবিত্র । 

১১.নবী-রাসূলগণ মাহুষের কাছে হিদায়াতের বিনিময় চাননি ; তা সত রাসূলের কথা মেনে 
নিতে অফ্কীকার করা তাদের হঠকারিতা ছাড়া আর কিছু নয় । 

১২. ওহীর সূর ছাড়া অদৃশ্য জগত তথা মৃত্যুর পরবতী জীবন আখিরাত সম্পরকে জানার দ্বিতীয় | 
| সূত্র নেই 

১৩. ম্বশরিকদের বিশ্বাস নিঃসন্দেহে ভাভ । ভরা বিশ্বাসের গড়ে উঠা তাদের সকল কর্মকাওও 
ভ্রাভ | স্থৃতরাং আখিরাতে তারা নিঃসন্দেহে জাহারামী হবে । 


শ্লোচে 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আত তুর 


টি ১৪. কাফির ও মৃশরিকরা সত্য দীনের বিরুদ্ধে যত যড়যন্তরই করুক না কেন, তারা নিজেরাইন্বী 
সেই ষড়যন্ত্রের শিকার হবে । 


| ১৫. কুফর, শিরক এবং আল্লাহর নাফরমানীর শাস্তি ক্ছু দুনিয়াতেও পাওয়া যায়। আর 
আখিরাতেতো তা নিধার্রিত আছেই । 

১৬, দুনিয়াতে সামান্য শাতি দিয়ে আল্লাহ মানুষকে সঠিক পথে আনতে চান । যারা তা বুঝতে 
পেরে তাওবা করে সঠিক পথে এসে হায়, তারাই আখিরাতে কল্যাণ লাভ করতে সক্ষম হয় । 

১৭. যারা দুনিয়াতে আল্লাহ এদত শাণ্তিকে উপলাব্ধি করতে সক্ষম হয় না এবং এটাকে থাকাতিক 
কিছু কাধর্কারণ দেখিয়ে হিদায়াতের পথ থেকে দূরে সরে থাকে, তাদের জন্য পরবতী জীবনে 
রয়েছে বড়ই দুর্ভোগ । 

১৮. পরিপূর্ণ তাওয়া্ুল বা নিভ্রিতা আল্লাহর উপর রেখে দীনী কাজে এগিয়ে যেতে হবে । স্বরণ 
রাখতে হবে যে, আল্লাহ মুমিনদের সাথে আছেন, তিনি সবই দেখছেন । 

১৯. অতএব আমাদেরকে সকল অবস্থায়ই আল্লাহর প্রশংসা ও তাসবীহ পাঠে নিজেদেরকে 
নিয়োজিত রাখতে হবে । 

২০. আল্লাহর এশংসা ও তাসবীহ পাঠে তীর রাসূলের সুনাতের অনুসারী হতে হবে । 


7 





সূরার পরিচিতির জন্য সূরার প্রথম শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। | 
“আন-নাজ্ম' অর্থ তারকারাজী । 

নলাহিলেন্ সমক্সকাম্প 

নবুওয়াতের ৫ম বছরে রমাযান মাসে মুসলমানদের হাবশায় হিজরতকালীন সময়ে 
এ সূরা নাযিল হয়েছে। মক্কার হারাম শরীফের মধ্যে কুরাইশদের এক সমাবেশে 
| রাসূলুল্লাহ সা. এ সূরা পাঠ করে শুনিয়েছিলেন। এ সূরাতেই সর্বপ্রথম সিজদার আয়াত 
নাধিল হয়েছে। কুরাইশদের সমাবেশে এ সূরা পাঠকালে সিজদার আয়াত আসলে । 
রাসূলুল্লাহ সা.-এর সাথে মু'মিন, কাফির-মুশরিক নির্বিশেষে সবাই সিজদায় পড়ে | 
যায়। কাফিরদের বড় বড় নেতা যারা সেই সমাবেশে উপস্থিত ছিলো, তারা কেউই সিজদা | 
| না করে থাকতে পারেনি। এ ঘটনা সংক্রান্ত হাদীসসমূহের বর্ণনা অনুসারে এ সূরা 
॥ নাযিলের সময়কাল সুস্প্টভাবেই জানা যায়। তাছাড়া এ সনের রজব মাসেই হাবশায় 
মুসলমানদের প্রথম দল হিজরত করে । তারা সেখানে থেকে শুনতে পায় যে, মক্কার 


সকল লোক মুসলমান হয়ে গেছে। তাদের মধ্যে কিছু লোক হাবশা থেকে মন্কায় ফিরে 
আসে। কিন্তু এখানে এসেই হারাম-শরীফের সমাবেশের ঘটনা শুনতে পায় এবং প্রকৃত 
ঘটনা জানতে পারে । তারা দেখতে পায় যে, অবস্থা আগের মতোই রয়েছে তাই তারা 
এ বছরেরই শাওয়াল মাসে আবার হাবশায় ফিরে যায়। তাদের সাথে আরো কিছু লোক | 
হাবশায় হিজরত করে । এ ঘটনা থেকেও এ সূরায় নাধিল-কাল সুস্পষ্টভাবে জানা যায়। 


আনল্পোচ্য ব্িষকস 

এ সূরার মূল আলোচ্য বিষয় হলো মুহাম্মাদ সা.-এর ওপর নাধিলকৃত কুরআন মাজীদের 
সত্যতা প্রমাণ এবং মুহাম্মদ সা. এবং কুরআনের বিরুদ্ধে কাফির-মুশরিকদের 
অবলম্বিত নীতি ও আচরণের ভ্রান্তি সম্পর্কে তাদেরকে সাবধান ও সতর্ক করে দেয়া । 


এ সূরা প্রথম সূরা যা মক্কায়. রাসূলুল্লাহ সা. ঘোষণা করেন। (কুরতুবী) 
তিলাওয়াতে সিজদার আয়াত সর্বপ্রথম এ সুরাতেই নাযিল হয় এবং রাসূলুল্লাহ সা. | 
॥ হারাম শরীফে সিজদা করেন। হারাম শরীফের এ সমাবেশে মুমিনদের সাথে মক্কার | 
কুরাইশদের অনেক নেতাই উপস্থিত ছিলো । আশ্চর্ষের ব্যাপারে এই যে, তারা সবাই 
রাসূলুল্লাহ সা.-এর সাথে সিজদায় পড়ে যায়। যদিও তারা পরে তাদের এ কাজের জন্য | 
নিজেরা বিচলিত বোধ করেছে এবং অন্যদের দ্বারা তিরস্কৃত হয়েছে। তাদের মধ্যে 
একটি মাত্র লোক সিজদা করেনি । সে ছিলো উমাইয়া ইবনে খালফ । সে কিছু মাটি 
তুলে নিজের কপালে লাগিয়ে নিয়েছে এবং বলেছে আমার জন্য এটাই যথেষ্ট. 


৮-লসাটে। 





পারা £ ২৭ 


8381৮৮46 ৫২১ 88 





আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, “আমি এ ব্যক্তিকে কাফির অবস্থায় মৃত্যুবরণ 
করতে দেখেছি।” ইবনে কাসীর) | 
সূরার প্রথম রুকৃ'তে কুরআন ও রাসূলুল্লাহ সা.-এর রিসালাতের সত্যতার পক্ষে যুক্তি 
প্রমাণ পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, কুরআন মাজীদ নির্ভেজাল আল্লাহর ওহী । 
তোমাদের সাথী মুহাম্মাদ সা. পথভ্রষ্ট নন এবং তিনি এ কুরআন মহাশক্তিধর এক | 
সত্তার মাধ্যমে মহান আল্লাহর নিকট থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এর মধ্যে কোনো 
মিথ্যার সংমিশ্রণ নেই। তোমরা তার সাথে অন্ধভাবে এ নিয়ে বিতর্ক করছো । অথচ 
তিনি তাওহীদ ও আখিরাত সম্পর্কে যা বলছেন তা তার চাক্ষুষ দেখা । | 
এরপর মুশরিকদের দেব-দেবীর প্রসঙ্গ টেনে মুশরিকদেরকে বলা হয়েছে যে, তোমরা 
লাত, মানাত ও উয্যার মতো দেব-দেবীকে আল্লাহর সাথে শরীক মনে করে তাদের 
উপাসনা করছো, এটা তোমাদের মনগড়া ধর্ম প্রকৃত পক্ষে এসব দেব-দেবী তোমাদের | 
বানানো । তোমরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে মনে কর ; অথচ কন্যা | 
সন্তানকে তোমরা নিজেদের জন্য লজ্জাজনক বলে মনে কর। প্রকৃত ব্যাপার হলো এসব 
ব্যাপারে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। তোমরা নিজেদের খেয়াল-খুশী 
অনুসারে এসব বানিয়ে নিয়েছো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে 
হিদায়াত তথা দিক-নির্দেশনা এসেছে সেটাই তো তোমাদের জন্য কল্যাণকর । 
মানুষের কল্যাণ কি তার কামনা-বাসনার মধ্যে নিহিত ? 

দ্বিতীয় রুকৃ*তে বলা হয়েছে যে, তোমরা মনে করো যে, তোমাদের উপাস্য দেব- 
দেবীরা আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে । কিন্তু তোমাদের জানা | 
উচিত যে, আল্লাহর অগণিত ফেরেশতা রয়েছে যাদের সুপারিশও কোনো কাজে 
আসবে না। একমাব্র তাদের ছাড়া যাদেরকে আল্লাহ নিজ ইচ্ছায় সুপারিশ করার 
অনুমতি দেবেন। মনে রেখো, যারা আখিরাতে বিশ্বাস করে না, ফেরেশতাদেরকে 
দেবীদের নামে নামকরণ করে, তাদের ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না। 
অতপর রাসূলুল্লাহ সা.-কে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, এদেরকে তাদের অবস্থার 
ওপর ছেড়ে দিন। কে সঠিক পথে আছে, আর কে ভুল পথে আছে, তা কিয়ামতের দিন 
আল্লাহ তাআলা প্রমাণ করে দেবেন। আল্লাহ সেদিন অন্যায়কারীকে তার অন্যায়ের | 
শাস্তি অবশ্যই দেবেন এবং ভাল কাজ যারা করেন তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত 
করবেন। সত্যিকার মুত্তাকী কে তা আল্লাহ-ই ভালো জানেন, কারণ তিনি মানুষকে 
মাটি থেকে সৃষ্টি করেছেন, তিনি মানুষ সম্পর্কে ভালো জানেন। যারা বড় বড় গুনাহ 
থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাদের ছোটখাটো গুনাহ ক্ষমা করে দেবেন। 

তৃতীয় রুকৃ*তেই বলা হয়েছে যে, দীনের মৌলিক বিষয়গুলো কুরআন নাধিলের 
আগেও ইবরাহীম ও মূসা আ.-এর ওপর নাধিলকৃত সহীফা ও গ্রন্থসমূহে উল্লিখিত 
হয়েছে। সুতরাং মুহাম্মদ সা. কোনো নতুন জীবনব্যবস্থা নিয়ে আসেননি । সেইসব 
| খরন্থে একথাও উল্লিখিত হয়েছে যে, অতীতের সীমালংঘনকারী আদ, সামূদ, কাওমে 
নুহ ও কাওমে লৃত প্যুখ জাতিসমূহ যুলুম ও সীমালংঘনের কারণেই ধংস হয়ে গেছে। এ 







































চট অবশেষে বলা হয়েছে যে, চূড়ান্ত ফায়সালার দিন এগিয়ে আসছে। সেই দিনের 
বিপর্যয় ঠেকানোর শক্তি কারো নেই । তোমাদেরকে অতীতের বিধ্বস্ত জাতিগুলোর মতো 
শেষ নবী ও শেষ আসমানী কিতাব কুরআনের মাধ্যমে আগেই সতর্ক করে দেয়া 
হচ্ছে। তোমরা শেষ নবীর দাওয়াতকে অভিনব মনে করে ঠাট্টা-বিদ্রপ করে বলছো । 
তোমরা নিজেরা তার কথা শুনতে চাওনা এবং অন্যদেরকেও শুনতে দিতে চাওনা ; 
আর তাই হৈ চৈ করে তার কথায় বাধা দিয়ে চলছো। তোমাদের উচিত অনুশোচনা 
সহকারে এসব কাজ থেকে বিরত হয়ে আল্লাহর সামনে বিনত হওয়া এবং তারই 
ইবাদাত করা। 





1৮ তা ৯০2০০ 


০০৮/8085275056451, 15 
১. কসম তারকারাজির১ যখন তা অন্ত যায়। ২. তোমাদের সাথী পৎতরষ্টি হননি | 
এবং বিপথগামীও হননি ।৩ ৩. আর তিনি নিজ খেয়াল-খুশীতেও কথা বলেন না। 
-কসম ; ৪0-তারকারাজির ; ঠ/-যখন ; এ৯৯-তা অস্ত যায়।3)3-০ ০-পথত্রষ্ট 

হননি ; +২৯৮০৫৮+৬৯৮)-তোমাদের সাথী ; এবং ; ৬৮৮ ০ -বিপথগামীও | 

হননি ।০-আর ; ৮4: (০-তিনি কথা বলেন না ; 5১৫] ০০-(৯৫/+০০)-নিজ | 
খেয়াল-খুশীতে। ৃ ূ 

১. 'আন নাজ্ম' দ্বারা তারাকারাজি বুঝানো হয়েছে। তবে এর দ্বারা কয়েকটি | 


তারকার সমষ্টি “সুরাইয়া' তথা সপ্তর্ষিমণ্ডলকে বুঝানো হতে পারে । তবে আবু উবায়দা 
| নাহবীর মতানুসারে “আন নাজ্ম' দ্বারা সমস্ত তারকা-ই উদ্দেশ্য । ূ 


“হাওয়া' শব্দের অর্থ পতিত হওয়া। আর তারকারাজির পতিত হওয়া অর্থ অস্ত ] 
যাওয়া । আল্লাহ তা'আলা এখানে তারকারাজির শপথ করে রাসূলুল্লাহ সা.-এর আনীত 
ওহীর সত্যতার সাক্ষ্য দিচ্ছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সা.-এর ওহী সত্য বিশুদ্ধ ও সন্দেহ- 

সংশয়ের উর্ধ্বে । 


আল্লাহ বিশেষ উপযোগিতা ও তাৎপর্যের কারণে তার বিশেষ বিশেষ সৃষ্ট বস্তুর 

শপথ করতে পারেন। কিন্তু অন্য কারো জন্যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা 
বস্তুর কসম করা বৈধ নয়। এখানে তারকারাজির শপথ করার তাৎপর্য হলো- অন্ধকার 
রাতে দিক ও পথ নির্ণয় করার জন্য তারকারাজি যেমন দিকদর্শক, তেমনি জাহেলিয়াতের 
অন্ধকারে সত্য-সঠিক পথ নির্ণয় করার জন্য রাসূলুল্লাহ সা. দিকদর্শক। 


২. “সাহিবুকুম' অর্থ তোমাদের সাথী, বন্ধু, নিকটে বসবাসকারী আপন মানুষ । 
এখানে এর দ্বারা নবী সা.-কে বুঝানো হয়েছে। অর্থাৎ এ নবী তোমাদের আপন লোক, 
তোমাদের সাথেই তিনি জন্ম থেকে নিয়ে নবুওয়াত লাভ পর্যন্ত জীবন কাটিয়েছেন। 
তার স্বভাব-চরিত্র, সত্যবাদিতা, আমানতদারী সবই তোমাদের জানা । তারপরও 
তোমরা কিভাবে তীর বিরুদ্ধে মিথ্যা ও অমূলক অভিযোগ আরোপ করছো ? তোমাদের | 
নিজেদের বিবেক কি এসব কাজে সায় দেয় £ তিনি অন্য কোনো দেশের লোক নয়। 
হঠাৎ করে তিনি তোমাদের মধ্যে উড়ে এসে নতুন কোনো কথা প্রচার করছেন না। 
তাঁর পুরো জীবন তোমাদের মধ্যে কাটিয়েছেন । সুতরাং তোমাদের এসব অভিযোগের 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সুরা আন নাজ্ম 


| 1৮৮৯০ নে 2%৫ 1 56 9৮ ৮.9 ৮৪ 
র 09658, 95858101542 ৯9981 5০16 
১৬ ৮১5১৮ 6০ 

)৫।৬. (তিনি) অত্যন্ত বিচক্ষণ ও মহাশক্তির অধিকারী, তিনি তীর স্বরণে দৃশ্যমান হয়েছিনেন। 
টি -তা ; -ছাড়া ;%৮৯১-ওহী ;) +১-যা তার নিকট নাধিল করা 
হয়।৫9£212- -(৮৮০ তকে শিক্ষাদান করেছেন ; 4.5১অতি ; ১5) -শক্তিধর 
(ফেরেশতা) ।%১-(তিনি) অধিকারী ; £ ৮৮ অত্যন্ত বিচক্ষণ ও মহাশক্তির ; /৮:.,3 
] -(৯%৯-)-তিনি তীর স্বরূপে দৃশ্যমান হয়েছিলেন 
৩. এটাই হলো কসমের জবাব। অর্থাৎ মুহাম্মদ সা. তোমাদের পরিচিত একাস্ত 
আপনজন । তিনি পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও নন। তারকারাজির অস্ত যাওয়ার 
আগে মানুষের দৃষ্টিতে কোনো বস্তু অস্পষ্ট থাকলেও সূর্য উদয়ের সাথে সাথে সকল 
বন্তুই মানুষের দৃষ্টিতে সুস্পষ্ট হয়ে ধরা দেয়। তন্ত্রুপ মুহাম্মদ সা.-এর নবী হিসেবে 
আবির্ভাবের সাথে সাথে হক ও বাতিল সবার সামনে সুস্পষ্ট হয়ে গেছে। সৃতরাং 
| তোমাদের পক্ষ থেকে তীর পথভ্রষ্ট হওয়া বা বিপথগামী হওয়ার অভিযোগ সম্পূর্ণ 
মিথ্যা। কারণ তোমরা নিজেরাই জান যে, তীর মতো ভদ্র, নম্র, জ্ঞানী, বিচক্ষণ, 
মানুষের কল্যাণকামী এবং সত্যপন্থী মানুষ নিজে বিপথগামী হয়েছেন, আর 


অন্যদেরকেও বিপথগামী করার জন্য উঠে পড়েও লেগে গেছেন-__-এটা কিছুতেই মেনে 
নেয়া যেতে পারে না। তার জীবন তোমাদের সামনে অন্ধকারে ঢাকা নয়, বরং ভোরের 
আলোর মতো স্পষ্ট । 


৪. অর্থাৎ তিনি নিজে কোনো কথা রচনা করে তা আল্লাহর কথা বলে চালিয়ে দেন 
| না। তিনি যা কিছু বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশ পাওয়ার পরই 
বলেন। তবে ওহী বা প্রত্যাদেশের প্রকারভেদ আছে। বুখারীতে তার কয়েক প্রকার 
বর্ণিত হয়েছে__ 

এক $ ভাব ও ভাষা উভয়ই আল্লাহর পক্ষ থেকে নাধিল হয়েছে। এ ধরনের ওহীর 
উদাহরণ হলো “কুরআন'। 

দুই $ ভাব আল্লাহর পক্ষ থেকে, ভাষা রাসূলুল্লাহ সা.-এর নিজস্ব । এর উদাহরণ 
হলো হাদীস ও সুন্নাহ । ৪ 

অতপর আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ভাব-এর মধ্যে কখনো সুস্পষ্ট বিধান ও দ্যর্থহীন 
ফায়সালা বর্ণিত হয়েছে আবার কখনো কোনো সামগ্ীক মূলনীতি বর্ণিত হয়েছে । আর 
| সেই মূলনীতির আলোকে ইজতিহাদ করে রাসূলুল্লাহ সা. বিধানাবলী বের করেছেন। 
এ ইজতিহাদে ভুল হওয়ার আশংকা দেখা দিলে আল্লাহ তা'আলা তা ওহীর মাধ্যমে 
সংশোধন করে দিয়েছেন। নবী-রাসূলগণ ইজতিহাদের মাধ্যমে যেসব বিধান বের 
0065857755158558848 হা জাগি ল্যাব 





শ. শ. কু. ১২/২৯-_ পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ২৬ সূরা আন নাজ্ম 


| 999০০ ০6০৫৬15262৬ 1085, 3599 | 
৭. এমতাবস্থায় ভিন (ছিলে) উত্ধ দিগন্তে । ৮. তারগর বাছে এগিয়ে নেন এবং শূনো ভেদে রইলেন। 
৯. তখন (দূরত্ব) থাকলো দু'ধনুকের পরিমাণ অথবা তার চেয়েও কম |” 


();-এমতাবস্থায় ; ?৯-তিনি (ছিলেন); ৩-039+01৯৯)- -দিগন্তে ;,95-উধ্ব। 
৮-তারপর ; ০১-কাছে এগিয়ে এলেন ;:%27-64-০+-)-এৰং শুন্য ভেসে 
রইলেন।$১১৬১-৫১৬+-১)-তখন (দূরত্ব) থাকলো ; ০,-পরিমাণ ; ০৮০৯ এ 
ধনুকের ; 9-অথবা ; ৬১-তার চেয়েও কম। 

যাওয়ার ফলে তারা ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকেননি । নবী-রাসূল ছাড়া অন্য মুজতাহিদ 
আলেমগণ ইজতিহাদী ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারেন। তবে যেহেতু তারা 


সর্বশক্তি নিয়োগ করে ইজতিহাদ করেন তাই তাদের এ ভুল ক্ষমাষোগ্য অধিকন্তু তারা 
এজন্য কিছুটা সওয়াবের অধিকারীও হন। 


৫. অর্থাৎ এ কুরআন যাকে তোমরা তার রচিত বলে তর প্রতি অপবাদ আরোপ 
করছ, তা কোনো মানুষের রচিত নয়। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত এক মহা- 
শক্তিধর ফেরেশতা জিবরাঈল কর্তৃক আল্লাহ তা“আলা তাকে শিক্ষা দিয়েছেন। আর 
তাই এর মধ্যে কোনো প্রকার ভুল-ভ্রান্তি হওয়ার আশংকা নেই। এখান থেকে সূরার 


১৮শ আয়াত পর্যন্ত হযরত জিবরাঈল আ.-এর কথাই বলা হয়েছে। অধিকাংশ মুফাস্সিরের 
| এটাই সঠিক তাফসীর। 


কুরআন মাজীদের সূরা তাকবীরের ১৯ থেকে ২২ আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে__ 
“নিশ্চয়ই এটা (কুরআন) সম্মানিত সংবাদ বাহকের (আনীত) বাণী ; যিনি 
শক্তিশালী ;-_আরশের মালিকের নিকট মর্যাদাবান । তাকে সেখানে মেনে চলা হয় ; 
অধিকন্তু তিনি বিশ্বাসভাজন।” 


একাধিক হাদীস থেকেও এ মতের সমর্থন পাওয়া যায়। 

৬. “মিররা' শব্দের অর্থ শক্তি। শারীরিক ও মানসিক উভয় প্রকার শক্তি বুঝানোর জন্য 
জিবরাঈল আ.-এর বৈশিষ্ট্য হিসেবে এ শব্দ ব্যবহৃত হয়েছে। এর দ্বারা বুঝানো 
হয়েছে যে, কেউ যেন এমন মনে না করে যে, জিবরাঈল আ. ওহী নিয়ে রাসূলের 
নিকট আগমন করার সময় কোনো শয়তান তার ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম । 
কারণ তিনি এতই বিচক্ষণ যে, শয়তান তার ধারে কাছেও ঘেষতে পারে না। 


৭. অর্থাৎ জিবরাঈলকে যখন তিনি প্রথম দেখেছিলেন তখন তিনি (জিবরাঈল) পূর্ব- 
দিগন্তে বসেছিলেন । যেখানে আকাশ পৃথিবীর সাথে মিলিত দেখা যায়। এটাকে "উর্ধ্ব 
দিগত্ত' এজন্য বলা হয়েছে যে, ভূমির সাথে মিলিত যে দিগন্ত তা সাধারণত দেখা | 

২88585585855581555886 5 ূ 





পারা ৪ ২৭ 


8888588%1 রানির 


| 44054448122 ৰ 
১০. তখন তিনি (ফেরেশতা) তার (আল্লাহর) বান্দাহর নিকট ওহী গৌঁছে দিলেন, যে ওহী গৌছানোর ছিলো, 
১১. (তীর) অন্তর তা অস্বীকার করেনি, যা তিনি দেখেছেন।» ১২. তোমরা কি তীর সাথে ঝগড়া করছো- 
5০5৪০প1752৩28৩৮£97)449:0% 
সে বিষয়ে যা তিনি দেখেছেন? ১৩. আর নিঃসন্দেহে তিনি (রাসূল) দেখেছেন তাকে (ফেরেশতাকে) অপর 
একবার। ১৪. 'সিদরাডুন মুনতাহা'র নিকট । ১৫. তার নিকটে রয়েছে___ 


৮১১১-৬১+)-তখন তিনি (ফেরেশতা) ওহী পৌছে দিলেন ;:%-নিকট ; 
+.:০-(-)-তীর (আল্লাহর) বান্দাহর ; (যে ; ৬১/-ওহী পৌছানোর ছিলো ।€9 ০ 
0$-অস্বীকার করেনি ; ১()1-(তার) অন্তর ; (০-তা, যা ;50-তিনি দেখেছেন। 
€১4১৮৮:-0+১১০৯+-১+)-তোমরা কি তার সাথে ঝগড়া করছ ; ৬০-বিষয়ে 

(০সে, যা; /'%-তিনি দেখেছেন । 69-আর ; 20 +-2 0-৫+1)১-7+০)-নিঃসন্দেহে 
তিনি (রাসূল) দেখেছেন তাকে (ফেরেশতাদের) ; £1-একবার ; এ'_%1-অপর। 
€৪--:০-নিকট ; ৮৫০৯)। £১০সিদরাতুল মুনতাহার ।69 (৩০-০-0৮১০ )-তার 


নিকট রয়েছে ; 


৮. অর্থাৎ জিবরাঈল আ. পূর্ব দিকের উর্ধ্ব দিগন্তে আত্মপ্রকাশ করে ক্রমাৰয়ে | 
রাসূলের দিকে এগিয়ে এলেন এবং দু'ধনুকের দূরত তথা দু'হাত পরিমাণ দূরতেে এসে 
স্থির হয়ে থাকলেন। “তার চেয়েও কম" এ জন্য বলা হয়েছে__ধনুকের পরিমাপে কম- 
বেশী হয়ে থাকে, তাই সে হিসেবে কোনো পরিমাপ করা হলে, তাতে কম-বেশী 
হওয়াই স্বাভাবিক । 


৯. অর্থাৎ “আল্লাহ জিবরাঈলের মাধ্যমে বান্দাহর প্রতি যা ওহী দেয়ার ছিলো তা 
দিলেন” আয়াতের অর্থ এটাও হতে পারে-_ “জিবরাঈল আল্লাহর বান্দাহর প্রতি যা 
ওহী দেয়ার ছিলো তা দিয়ে দিলেন।” মুফাস্সিরীনে কিরামের মতে উভয় অনুবাদ সঠিক । 


১০. অর্থাৎ তিনি চোখে যা দেখেছেন, তার অন্তর দ্বারা তিনি উপলব্ধিও করেছেন। 
দৃশ্যমান বিষয়কে তার অন্তর দৃষ্টিভ্রম বা শয়তানের কারসাজি বলে মিথ্যা সাব্যস্ত 
করেনি। তার অন্তরে কোনো প্রকার সন্দেহ-সংশয়ও এতে সৃষ্টি হয়নি। এর কারণ 
হলো, আল্লাহ তা'আলা যাকে নবুওয়াত দানের জন্য বাছাই করেন, তার মন- 
মানসকিতাকে সব রকমের সন্দেহ-সংশয় ও শয়তানী প্ররোচনা থেকে মুক্ত রাখেন। 
আল্লাহ তার নবীর অন্তর সুদৃঢ় করে দেন। যার ফলে তার চোখ যা দেখে, তার কান যা 

॥॥ শোনে তার সত্যতা সম্পর্কে তার হৃদয়-মনে সামান্যতম দ্বিধা-সন্দেহও থাকে না। তার ॥ 





পারা ঃ ২৭ 


88১6১8 সূরা আন নাজ্ম 


8৮ ০ পারা ৯৬ ও ছি াতি 


৷ ০ ০১১০12192 ১৯4০০৪১০-]( 81185015 
'জান্নাতৃল মাওয়া*১।-১৬. যখন সিদরা-কে ঢেকে রাখছিলো তা, রা ১৭. (তখন) তার দৃষ্ট- 
বিশ্রাটও হয়নি আর সীমা অতিক্রমও করেনি। 


৬১০) £ঞ জান্নাতুল মাওয়া ৷ 09 ১-যখন ; ০ 
সিদরাকে ; (-তা, যা; ০৫-ঢেকে রাখছিলো 166) (তখন তার) বিভ্রাট-ও 
হয়নি ; %:-:দৃষ্টি ; 7-আর ; ৮৮ (সীমা অতিক্রমও করেনি। 


প্রতিপালকের পক্ষ থেকে যে সত্যই তার কাছে প্রকাশিত হয়, তিনি তা দ্বিধাহীন চিত্তে 
গ্রহণ করে নেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, তাঁর প্রতিপালক তাকে সব ধরনের 
শয়তানী হস্তক্ষেপ থেকে চূড়ান্তভাবে সংরক্ষিত রেখেছেন। তার কাছে জিবরাঈলের 
মাধ্যমে যে কোনো ধরনের ওহী আসুক না কেনো, তা তার সম্পর্কে অনুভূতিও আপ্লাহর 
পক্ষ থেকে প্রদত্ত। এ ব্যাপারেও তার মধ্যে সামান্যতম সন্দেহ-সংশয় ছিলো না। 


১১. অর্থাৎ রাসূলুল্লাহ সা. জিবরাঈলকে স্বরূপে দ্বিতীয়বার দেখেন 'সিদরাতুল 
মুনতাহা*র নিকট যার নিকটেই রয়েছে 'জান্নাতুল মাওয়া” । “সিদরা' শব্দের অর্থ বরই 
গাছ। আর “মুনতাহা' শব্দের অর্থ শেষ প্রান্ত। অর্থাৎ সৃষ্টি জগতের জ্ঞানের সীমা 
এখানেই শেষ হয়ে যায়। তার পরে যা আছে, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 
আর শেষ প্রান্তের এ বরই গাছ কেমন তাও আমাদের জানা নেই। মানব-জ্ঞান কল্পনা 
করেও তার স্বরূপ নির্ধারণ করতে অক্ষম । তবে হাদীস থেকে এতটুকু জানা যায় যে, 
| এ বরই গাছ ষষ্ঠ আকাশে অবস্থিত। এর মূল শিকড় ষষ্ঠ আকাশে এবং শাখা-প্রশাখা 
সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। (কুরতুবী) 


সাধারণ ফেরেশতাগণের আসা-যাওয়ার এটাই শেষ সীমা । তাই এটাই শেষপ্রান্ত 

বলা হয়েছে। হাদীসের কোনো কোনো বর্ণনায় রয়েছে যে, আল্লাহ তা“আলার 
বিধানাবলী প্রথমে সিদ্রাতুল মুন্তাহায়' নাযিল হয়, এখান থেকে সংশ্লিষ্ট ফেরেশতাদের 
নিকট সোপর্দ করা হয়। আর দুনিয়া থেকে আকাশগামী মানুষের আমলনামাও 
ফেরেশতারা এখানে পৌছায়। তারপর অন্য কোনো পন্থায় তা আল্লাহর দরবারে পেশ 
করা হয়। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে মুসনাদে আহমদে এরূপ রর্ণিত 
আছে। (ইবনে কাসীর) 


“জান্নাতুল মাওয়া" অর্থ সেই জান্নাত যা মানুষের আসল ঠিকানা । অর্থাৎ এটা সেই 
জান্নাত যা আখিরাতে ঈমানদার ও মুত্তাকী লোকেরা লাভ করবে। জান্নাতকে আসল 
ঠিকানা বলার কারণ হলো-__আদম আ. এখানেই সৃষ্টি হয়েছেন। এখান থেকেই তাকে 
পৃথিবীতে নামানো হয় এবং অবশেষে এখানেই জান্নাতীরা চিরদিন বাস করবে। 


১২. অর্থাৎ বরই গাছকে ঢেকে রেখেছিল আবৃতকারী কোনো বস্তু। এ আবৃতকারী বস্তু 
দানে ভারত রারতাহি হনে মগ 8857105705283585888 এ 





শব্দে শব্দে আল কুরআন 0815855 
এরর ৮০০ ভিপি 1৮ ৮৮০: 
(৩4515481279 52)41০24048 
১৮. নিঃসন্দেহে তিনি তীর প্রতিপালকের কতেক বড় বড় নিদর্শনাবলী দেখেছেন১৪। 
১৯. তামরা কি ভেবে দেখেছো লাভ: ও “উয্যা" সম্পর্কে? 


01517958৭29 2৫১12411859 
২০. আর তৃতীয় অপর (দেবতা) “মানাত' সম্পর্কে ?১৫ ২১. তোমাদের জন্য পুক্র- 
সন্তান এবং তার (আল্লাহর) জন্য কন্যা-সন্তান১ ? ২২. এটা তো তাহলে 
6১৬ ১২৪ নিঃসন্দেহে তিনি দেখেছেন ; : ০-৮কতেক কতেক ; ০--নিদর্শনাবলী ; 4 
(৮৯১-তীর প্রতিপালকের ; /:৫0৮বড় বড় ।6১+: রি -৫৯ '১+-%1)-তোমরা 
কি ভেবে দেখেছো ; ০4]-লাত ; /-ও ;:5৮*1-উয্যা সম্পর্কে । €9/আর ; $১: 
মানাত সম্পর্কে ; £1/-তৃতীয় ; ৮৯-অপর (দেবতা)। ৫7৫ (-4+)- 
তোমাদের জন্য কি ; +৫0-পুরর সন্তান ; ? এবং ;£4-তীর (আল্লাহর) জন্য; ৯৭ 

-কন্যা সন্তান । ৫8 ঞ৮-এটা তো; (-তাহলে ; 


আছে যে, রাসূলুল্লাহ সা. যখন জিবরাঈলের সাথে “সিদরাতুল মুনতাহা” তথা শেষ 
প্রান্তের বরই গাছের নিকট পৌঁছলেন, তখন স্বর্ণনির্ষিত প্রজাপতিসমূহ চারদিক থেকে 
এসে বরই গাছের ওপর পতিত হচ্ছিলো ৷ মনে হয় সম্মানিত মেহমান রাসূলুল্লাহ সা.- 
এর আগমনে তীর সম্মানার্থে বরই গাছটিকে বিশেষভাবে সাজানো হয়েছিলো । 


১৩, অর্থাৎ রাসূলুল্লাহ সা. সেখানে যা কিছু দেখেছেন তাতে তার চোখ ঝলসে যায়নি 
যাতে তার দৃষ্টি বিভ্রম হতে পারে। এটা সেই সন্দেহের জবাৰ যাতে কেউ মনে করতে 
পারে যে, এতসব বিন্ময়কর জিনিস দেখে রাসূলুল্লাহ সা.-এর চোখ ঝলসে গিয়ে 
থাকতে পারে তাছাড়া তিনি এমন আত্মহারাও হয়ে যাননি যে, এদিক-ওদিক তাকিয়ে 
বিভিন্ন বিস্ময়কর বস্তুগুলো দেখছেন। ররং তিনি পূর্ণ প্রশান্তি সহকারেই এসব 
দেখেছেন। তার সাথে সাথে তাঁর মন-মানসিকতা ও একাগ্রতা সেদিকেই নিবদ্ধ ছিলো, 
যে উদ্দেশ্যে তাকে ডেকে নেয়া হয়েছিলো। 

১৪. অর্থাৎ রাসূলুল্লাহ সা. মিরাজের রাতে তাঁর প্রতিপালক আল্লাহর অনেকগুলো বড় 
বড় নিদর্শন দেখেছিলেন। এ আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ সা. সে 
রাতে আল্লাহকে দেখেননি, বরং তিনি আল্লাহর এমন নিদর্শনাবলী দেখেছেন, যা তিনি 
দুনিয়াতে থাকতে দেখেননি । 


রাসূলুল্পাহ্‌ সা. উল্লিখিত দু'টি ক্ষেত্রে আল্লাহকে দেখেছিলেন, না জিবরাঈল আ.-কে 
| দেখেছিলেন এ ব্যাপারে বর্ণিত হাদীসসমূহে মতানৈক্য হওয়ার কারণে মুফাস্সিরীনে | 
ম(কিরামের মধ্যেও কিছুটা মতভেদ সৃষ্টি হয়েছে। তবে কুরআন মাজীদের অন্যান্য আয়াত, 





পারা ঃ ২৭ 


১৯০1০, নি পপি পে নী 

(45012269৮৮০ ৮৪২ হে 

অত্যন্ত অসংগত বন্টন । ২৩. এগুলো তো নিছক নাম ছাড়া কিছুই নয়, যা তোমরা ও 
তোমাদের পূর্বপুরুষরা নামকরণ করেছে 


-াকষ্টন ; ৬০৯৮ অত্যন্ত অসংগত | €9:/-কিছুই নয় ; :-এগুলো তো ; 1. 
ছাড়া ;:০.-নিছক নাম ; ,১:::-(৯+।৯০৮৯)-যা নামকরণ করেছ ; 21 - 
তোমরা ; $-ও ; ১৩- -(৮+$৩)-তোমাদের পূর্বপুরুষরা ; 

ও বেশ কিছু হাদীস থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সা. উল্লিখিত দু'ক্ষেত্রে আল্লাহকে 
দেখেননি, বরং তিনি উভয় স্থানে আল্লাহর কুদরতের বড় বড় নিদর্শনাবলী দেখেছেন। 
তবে আল্লাহকে দেখা না দেখার ব্যাপারে যেহেতু সাহাবায়ে কিরাম ও তাবেয়ীগণের 
মধ্যে মতভেদ রয়েছে, সুতরাং এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা এবং নিশ্ুপ 
থাকা উত্তম। কারণ এর সাথে কোনো আমল জড়িত নয় ; বরং এটা এমন বিশ্বাসগত 
ব্যাপার যা ঈমানের মূল বিষয়ের অংশ নয়। তাছাড়া এ ব্যাপারে অকাট্য প্রমাণাদির 
অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্তে আসাও সম্ভব নয়। 


১৫. অর্থাৎ মুহাম্মদ সা.তোমাদেরকে যে দীনের দাওয়াত দিচ্ছেন, তা কোনো কাল্পনিক 


ধারণা অনুমানের ওপর প্রতিষ্ঠিত নয় ; বরং তিনি চাক্ষুষভাবে আল্লাহর কুদরতের বড় 
বড় নিদর্শনাবলী দেখে এসেছেন। তারপরও তোমরা তোমাদের মিথ্যা উপাস্য দেব- 
দেবীর উপাসনায় লিপ্ত রয়েছো। তোমরা কি ভেবে দেখেছো, এসব দেব-দেবীর কি 
ক্ষমতা আছে, যারা নিজেরা নিজেদের রক্ষা করতে অক্ষম । কোনো দলীল প্রমাণ 
ছাড়াই তোমরা এসব প্রতিমাকে উপাস্য হিসেবে সাব্যস্ত করেছো । এ প্রসঙ্গে আয়াতে 
তিনজন দেবীর নাম উল্লিখিত হয়েছে। এগুলো হলো-__লাত, উয্যা ও মানাত। 


আরবের বড় বড় গোত্রগুলো এ দেবীগুলোর পৃজা-উপাসনায় লিপ্ত ছিলো। 'লাত' 
ছিলো তায়েফের অধিবাসী সাকীফ গোত্রের উপাস্য দেবী। “উধ্যা” ছিলো কুরাইশদের 
আর “মানাত' ছিলো বনী খুযআ, আওস ও খাযরাজ গোত্রের উপাস্য । “লাত'-এর 
অবস্থান ছিলো তায়েফে । “লাত'-এর আস্তানা রক্ষার শর্তে তায়েফবাসীরা কাবা ঘর ধ্বংসের 
জন্য আগত আবরাহা বাহিনীকে মক্কার পথ দেখিয়ে দেয়ার জন্য পথপ্রদর্শক হিসেবে 
কাজ করেছিলো । 

“উয্যা' দেবীর অবস্থান ছিলো তায়েফ ও মক্কার মধ্যবর্তী 'নাখলা' উপাত্যকার 
“হুরাদ' নামক স্থানে । কুরাইশ গোত্র ও অন্যান্য এ দেবীর আস্তানায় মানত করতো ও 
বলি দান করতো! 

“মানাত' দেবীর অবস্থান ছিলো মক্কা ও মদীনার মাঝামাঝি লোহিত সাগরের তীরে 
“কুদাইদ' নামক স্থানে ৷ মদীনার বনী খুযাআ, আওস ও খাযরাজ গোত্র এর উপাসনা | 
৷ করতো. এর আস্তানায় মানত করতো ও বলি দান করতো । | 





পারা ঃ ২৭ 


₹495005808055504:522107 76 ূ 
এ সম্পর্কে আল্লাহ কোনো দলীল-প্রমাণ নাধিল করেননি ;১৭ তারা তো অনুসরণ 
জেন ভি বিল রাতের ভাড়ার ছা ১১৮ 
০195571485-9-801259125542 
অথচ নিঃসন্দেহে তাদের প্রতিপালকের গদ্ষ থেকে তাদের কাছে এসেছে হিদায়াত১৯। ২৪. মানুষের জন্য কি তা-ই (কল্যাণকর) 
যা সে কামনা করে? ২৫. তবে আধিরাত ও দুনিয়া আল্লাহরই আয়্াধীন। 
1 ৮নাধিল করেননি ; 4 /-আল্লাহ ; 4-এ সম্পর্কে ; ১৮কোনো ; ০৮০০ 
দলিল-প্রমাণ ; 3৮444 0-তারা তো অনুসরণ করছে না ; এ-ছাড়া ; %-ভিত্তিহীন 
অনুমান ;5:ও ; (যা, তা ; /৮-কামনা করে ; :এ-তোদের) প্রবৃত্তি; )- 
অথচ ; - 22: -৫৯+০৬ ১+৭)-নিঃসন্দেহে তাদের কাছে এসেছে ; ০৮ পক্ষ 
থেকে ; ; ৮4০ (১+০১)-তাদের প্রতিপালকের ; এ--+)-হিদায়াত। €9 1 1কি ; 
১৮০৯- -(০৮০1+০1৯এ)-মানুষের জন্য ; ৮-তা-ই (কল্যাণকর) যা ; ৮: -সে 
কামনা করে । €9443-0411+5-)-তবে আল্লাহর-ই আয়াত্তাধীন ; ? ৮৮) ৯ 


আখিরাত ; 7-ও ; 1 াঁ-দুনিয়া। 


১৬. অর্থাৎ যে কন্যা সন্তানকে নিজের জন্য তোমরা অপমানজনক মনে কর, সেই 
কন্যা সন্তানকে তোমরা আল্লাহর জন্য বরাদ্দ কর। আর পুত্র সন্তান নিজেদের জন্য 
সংরক্ষণ কর। তোমরা তোমাদের উপাস্য দেবীদেরকে আল্লাহর কন্যা সন্তান বলে ধরে 
নিয়েছো। তোমাদের এসব ভ্রান্ত আকীদা-বিশ্বাস সম্পর্কে কি তোমরা একটুও চিন্তা 
করে দেখ না? 


১৭. অর্থাৎ তোমাদের এসব দেব-দেবীর মধ্যে উপাস্য হওয়ার কোনো ক্ষমতা- 
ইখতিয়ার কিছুই নেই। এসব তোমাদের মনগড়া প্রতিমা মাত্র। এর সপক্ষে আল্লাহ 
তাআলার পক্ষ থেকে কোনো সনদপন্র তোমাদের কাছে নেই। 


১৮. অর্থাৎ তারা দুটো কারণে এসব দেব-দেবীর উপাসনায় লিপ্ত হয়েছে__(এক) 
তারা তাদের মনের ভিত্তিহীন ধারণা-অনুমান করে এসব দেব-দেবী বানিয়ে নিয়েছে। 
অতপর এ মনগড়া দেব-দেবীকে সত্য ও বাস্তব ধরে নিয়ে উপাসনা করা শুরু করেছে। 
(দুই) তারা এমন দেবতার পূজারী হতে আগ্রহী যা তাদের ওপর কোনো বৈধ-অবৈধ 
এবং নীতি-নৈতিকতার বিধি-নিষেধ আরোপ করবে না। বরং শুধুমাত্র দুনিয়াতে তাদের 
আশা-আকাজ্কা পূরণ করবে এবং যদি আখিরাত সত্য হয়ে দেখা দেয়, সেখানে 

তাদেরকে পার করিয়ে নেবে। 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৫৩১ সূরা আন নাজ্ম 


টি ১৯. অর্থাৎ অতীতেও আল্লাহর পক্ষ থেকে নবী-রাসূলগণ এসে তাদেরকে সঠিক দীর্নী 
তথা জীবনব্যবস্থা সম্পর্কে অবহিত করেছেন। অবশেষে মুহাম্মদ সা. এসে পূর্ণাংগ জীবন- 
ব্যবস্থা ইসলাম সম্পর্কে তাদেরকে জানিয়ে দিয়েছেন। 


২০. অর্থাৎ মানুষ কর্তৃক আল্লাহর সৃষ্টিকে অথবা তাদের মনগড়া প্রতিমাকে উপাস্য 
বানানো যেমন তাদের জন্য কল্যাণকর হতে পারে না, তেমনি এসব উপাস্যের কাছে 
কোনো কামনা বাসনা পোষণ করলেও তা পূরণ হতে পারে না। সুতরাং এসব তাদের 
জন্য কোনোক্রমেই কল্যাণকর হতে পারে না। 


১ম রুকু" (১২৫ আয়াত)-এর শিক্ষা 


১. আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির কোনো কোনো বন্ুর বিশেষ কোনো তাৎপর্য বুঝানোর জন্য সেই 
বন্ুর কসম করতে পারেন, কিতু মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বুর কসম 
করা জায়েয নয় । 
জাহেলিয়াতের অন্ধকার পৃথিবীতে সত্য-সঠিক পথ এদশর্কি একমাত মৃহাম্মদ সা. । 

৩. মুহাম্বদ সা. এদশির্তি এ সত্য-সঠিক পথ তার নিজন্ক উদ্ভাবিত নয় । মহান আল্লাহ-ই তার 
বান্দাহদের পতি দয়া পরবশ হয়ে ওহীর মাধ্যমে এ পথের সন্ধান দিয়েছেন । 


৪. আল্লাহর পক্ষ থেকে রাসূলের লিকট এ ওহী বহন করে এনেছেন মহাশভিধর, অত্য বিরত 
ও আমানতদার ফেরেশতা জিবরাঈল আ. । সুতরাং এ ওহীতে কোনো একার ভুল-ভাতি থাকার 


সন্দেহ করার অবকাশ নেই । 

৫. রাসূলুল্লাহ সা. জিবরাঈল আ.-কে তাঁর হরপেই দেখেছিলেন। স্ৃতরাং কোনো শয়তান কতৃক 
জিবরাঈলের ছঘবেশে ওহীতে অনুপ্রবেশ ঘটানোর কোনো সুযোগ ছিলো না । 

৬. রাসূলুল্লাহ সা. জিবরাঈল আ.-কে তার মাত দু'হাত বা তার কিছু কম-বেশী দূরত্বে 
অবস্থানরত অবস্থায় দেখেছিলেন । সুতরাং জিবরাঈল আ.-কে দেখার ব্যাপারে রাসূলুল্লাহ সা.-এর 
দৃষ্টি-বিতিম ঘটোনি এবং দৃষ্টি এড়িয়েও যায়নি । 

৭. জিবরাঈল আ. এভাবেই আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে এসেছিলেন তা রাসূলুল্লাহ সা.-এর 
কাছে পৌঁছে দিয়েছেন । অতএব ওহী পৌছানোর ব্যাপারেও কোনো একার ক্রুটি-বিচ্যতির আশংকা 
বা অস্পইতা নেই । 

৮. জিবরাঈলকে দেখা এবং তার আনীত ওহী হদয়ঙ্গম করার ব্যাপারেও রাসূলুল্লাহ সা.-এর 
মধ্যে কোনো একার দুর্ব্লিতা ছিলো না; বরং তিনি সুস্পষ্টভাবে তা উপলবি করেছেন । 

৯. রাসূলুল্লাহ সা. জিবরাঈল আ.-কে দ্বিতীয়বার হরূপে দেখেছেন মিরাজের সময় ষই আকাশে 
'সিদরাতৃল মুনতাহা'র নিকট । 

১০. জিবরাঈল আ.-এর সাথে তার হরূণপে পথম সাক্ষাত হয়েছিলো হেরা ওহায় ধ্যানমগ 
থাকাকালীন অবস্থায় ওহী আগমনের সৃচনা লগ্নে । 

১১. 'সিদরাতুল মুনতাহা' তথা সীমান্তের বরই গাছ । সৃষ্টিকুলের জ্ঞান-এর শেষ সীমা হলো এ 
গ্সদরাতুল মুনতাহা' । 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৫৩৩) ী সূরা আন নাজ্ম 


টি ১. “সিদরাতল মুনতাহা'র নিকটেই 'জানাতুল মাওয়া' অবস্থিত । জানাতৃল মাওয়া-ই হলো ॥ 
| মানব জাতির আসল ঠিকানা । এখানে থেকেই আদম আ.-কে দুনিয়াতে পাঠানো হয়েছিলো । 

১৩. হাদীসের বরর্না মতে রাসূলৃাহ সা. 'সিদরাতল মুনতাহা'য় পৌছার পর তাকে হণ নিমির্ত 
এঁজাপাতিসমূহ আচ্ছাদিত করে রেখেছিলো । আল্লাহর মহান মেহমান রাসূলের সম্মানেই এপ করা 
হয়েছিলো । 

১৪. মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সা. আল্লাহর অনেক বড় বড় নিদশর্নাবলী দেখেছিলেন । তার 
এ দেখায় কোনো একার অস্পঈতা ছিলো না । 

১৫. তাওহীদ ও 'রিসালাত'-এর সত্যতার সপক্ষে আল্লাহর কিতাবের এসব সুস্পষ্ট কথার পর 
মানুষের শিরকে লিও হওয়া তাদের কামনা-বাসনার গোলামী এবং হঠকারিতা ছাড়া আর কিছুই 
শয়। 

১৬. মক্কার কাফিররা তারপরও 'লাত' “মানাত 'যযা' ইত্যাদি দেবীর উপাসনা করত এবং 
ফেরেশতাদেরকে আল্লাহ্‌র কন্যা সাব করতো । 

১৭. শিরক" হলো মানুষের মনগড়া ও ভাভ আকীদা-বিশ্বাস, যার সপক্ষে আল্লাহর পক্ষ থেকে 
কোনো দলীল নেই এবং কোনো যুক্তি বুদ্ধির সমর্থন নেই । 

১৮. নবী-রাসূলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে জীবনব্যবস্থা এসেছে, সেটাই মানব জাতির 
জন্য একমারে কল্যাণকর জীবনবাবস্থা । 

১৯. নবী-রাস্ল আগমনের ধারাবাহিকতায় সবর্শেষ ও সবর্শেষ্ঠ রাসূল মুহাম্মদ সা. কতুকি আনীত 
একমার কল্যাণকর জীবনব্যবস্থা হলো “ইসলাম । 


২০. কিয়ামত পরর্ভ যত মানুষ দুনিয়াতে আসবে তাদের সকলের জন্যই একমাত্র কল্যাণকর 
পুণার্গ জীবনব্যাবস্থা যে ইসলাম, তাতে সন্দেহ-সংশয়ের কোনো অবকাশ নেই । এ ব্যাপারে সন্দেহ 
পোষণকারী 'মুমিন' হতে পারে না । 

২১. মানব রচিত কোনো ব্যবস্থা মানব জাতির জন্য কল্যাণকর হতে পারে না। সৃতরাং 
ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থার কল্যাণ লাভের এচেষ্টা ব্যর্থ হতে বাধ্য । 

২২. দুনিয়া ও আখিরাতের সকল কতৃর্ত আল্লাহর হাতে । সুতরাং সৃষ্টি জগতের যাবতীয় কল্যাণ 
তাঁর দেয়া ব্যবস্থার মধ্যেই থাকবে এটাই চূড়া কথা । 


23 





শ. শ. কু. ১২/৩০-__ পারা ঃ ২৭ 


ডা জল তান 

কাজে আসতে পারে না, তবে__ 

পাছত টিতে তারা ॥ি প্ীদেতে ৩ পা ছি 55 সত তান 
০8:55:45501019.৮5 1:০21219$20195262 
আল্লাহ যাকে চান এবং (যোর প্রতি) সন্তুষ্ট হন তাকে অনুমতি দেয়ার পর (সে সুপারিশ | 

করতে পারবে)।২১ ২৭. নিশ্চয়ই যারা বিশ্বাস করে না 
2৩০৮৩ পেলেই, ৯৪০০৫ ৮15 
55০53০৮105৬২৭ £ পা ০255৯ 
আখিরাতকে তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে 1২. 
২৮. অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই ; 
| €আর ;/৫-কতই না 7.4 ১-ফেরেশতা, রয়েছে ; ০৬:.| ১-আসমানে 
তো; :৮৫৭-কাজে আসতে পারে না; +4:০4-৫১+৬০)-তাদের সুপারিশ তো; 
(£*:-কিছুমাত্র ; ।-তবে ; ১৫ ৮পর (সে সুপারিশ করতে পারবে) ; ০১ ১- 
| অনুমতি দেয়ার ; 410-আল্লাহ ; ১:-যাকে, তাকে ; -চান ; 7-এবং ১:৮৮ - 
(যার প্রতি) সন্তুষ্ট হন। &91-নিশ্চয়ই ; 2+3.0-যারা ; 2৯:%ঘ-বিশ্বাস করে না ; 
৮৯১৬ -(১৯1+।+)-আখিরাতকে ; 2১+:.4-তারাই নামকরণ করে ; £এ-)। 
ফেরেশতাদেরকে ; £-৮--নামে ; :::4-নারীবাচক । €9 অথচ ; (০-নেই ;740- 
তাদের ; ; 4-এ বিষয়ে ; ১০-কোনো ; জ্ঞানই ; 

২১. অর্থাৎ সমস্ত ক্ষমতা-কর্তৃত্ব যেহেতু একমাত্র আল্লাহ্‌র হাতে । তাই কে সুপারিশ 
করার অনুমতি পাবে, আর কে পাবে না, সে সিদ্ধান্তও তার হাতে । আসমানে রয়েছে 
| অগণিত ফেরেশতা, তার মধ্যে তার নিকটতম ফেরেশতারাও রয়েছে। তাদের কোনো 

ক্ষমতা নেই, কারো জন্য সুপারিশ করার । তবে আল্লাহ যদি কাউকে কোনো নির্দিষ্ট 


ব্যাপারে কারো জন্য সুপারিশ করার অনুমতি দান করেন, তখন সেই একমাত্র সেই 
সুনির্দিষ্ট ব্যাপারে সুনির্দিষ্ট সীমা পর্যন্ত সুপারিশ করতে পারবে। 


২২. অর্থাৎ আখিরাত যারা বিশ্বাস করে না তাদের কাছে দুনিয়ার জীবনে কোনো | 





পারা ঃ ২৭ 


০০:58, (52/০80 5155800৯52৩ | 
তারাতো নিছক ভিভিহীন অনুমান ছাড় কিছুর অনুসরণ করছে না।আর নিশ্িভ ভিিহীন জনুমান প্রকৃত সত্যের 
১৫০১১১৬৪৬১০ ১১০ (১১০০৪ 
বিচি 4 ৬ পচ ও 1৮৮ ডু + ভুলা চড কা 
তার থেকে, বেজমার 'বকির থেকে মুখ ফিরিয়ে থাকে রিরিিন্হ্তা 
ছাড়া (আর কিছু) চায় না। ৩০. এটাই শেষ সীমা তাদের 


১৯০ তারা তো অনুসরণ করছে না; %1-ছাড়া ; ০24/-ভিত্তিহীন অনুমান ; /- 
আর ; নিশ্চিত ; ০%1-ভিত্তিহীন অনুমান ; ৬এ২-কাজে আসতে পারে না ; ০৮- 
ব্যাপারে ; ১০--প্রকৃত সত্যের ; £::5কিছুমান্র-ও | ০০৮৮১৫০০০০০) ঠ 
অতএব (হে নবী) আপনি মুখ ফিরিয়ে নিন ; '১2-থেকে ; তারা যে ; .%,-মুখ 
ফিরিয়ে থাকে ; ১০-থেকে ; ৮$১০+৮১-আমার যিকির থেকে ; $এবং ;] 
১-তারা(আর কিছু) চায় না; থা-ছাড়া ; $৯.৯)-জীবন ; 2-41-দুনিয়ার 694) 
-এটাই ; ৮৮:৮(৫৯৮০- -তাদের শেষ সীমা ; ্‌ 
আদর্শে বিশ্বাস করা বা অবিশ্বাস করার মধ্যে কোনো তফাত নেই। আল্লাহর একত্বাদে 
বিশ্বাসকরে জীবনযাপন করলে যেমন কোনো শুভ ফলাফল তাৎক্ষণিকভাবে চোখে দেখা 
যায় না, তেমনি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করলে এবং তার ফেরেশতাদেরকে 
তার কন্যা সাব্যস্ত করলে বা কাউকে তীর কাছে সুপারিশকারী হিসেবে সাব্যস্ত করে 
তার মৃত বানিয়ে পূজা করলেও তাৎক্ষণিক কোনো ক্ষতি তো দেখা যায় না। সুতরাং 
আখিরাত বলতে কিছু নেই। যদি থাকতো, তাহলে তা বিশ্বাস-অবিশ্বাসের প্রতিক্রিয়া 
দুনিয়ায় কিছু না কিছু দেখা যেতো ।-___কাফিরদের নির্বুদ্ধিতামূলক ধারণা-অনুমানের 
এটাই হলো মূলকথা। এর ওপর ভিত্তি করেই তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা 
বলে আখ্যায়িত করে। 


২৩. অর্থাৎ কোনো প্রকার জ্ঞান লাভের সূত্র থেকে দলীল পেয়ে তারা ফেরেশতাদেরকে 
আল্লাহর কন্যা হিসেবে গ্রহণ করেনি । তারা নিজেদের ভিত্তিহীন ধারণা-অনুমান 
থেকেই এ বিষয়ে স্থির করে নিয়েছেন। আর এর ওপর ভিত্তি করে তারা ফেরেশতাদের 
কাল্পনিক প্রতিমা বানিয়ে স্থাপন করেছে এবং প্রতিমার সামনে পূজার উপকরণ পেশ 
করছে ও মানতের পশু বলি দিচ্ছে। 

২৪. অর্থাৎ এসব লোকের পেছনে আপনার সময় ব্যয় করার প্রয়োজন নেই ; কেননা 
এ সময় ব্যয় ছারা তারা হিদায়াতের পথে আসবে না। 


| ২৫. অর্থাৎ এসব লোকের হিদায়াত লাভ না করার কারণ হলো তারা “যিকির' থেকে || 





শব্দে শব্দে আল কুরআন ৫৩৬ ৪3818848 


! নপশপ্ঠ কি ডিপ ৯ পাস্তা প ০০০ 5 
০5১42 2৮০19 1৮7০০05০০০৩ )০1 1512 
জানের ; দশ আপনর গরঁতিগানক__ ভিনিই ভালো জানেন তার মশর্কে যেতীর গধ কেষ্ট হয় 
গেছে এবং তিনি তার সপ্র্কেও ভালো জানেন, যে হিদীয়াতের ওপর আছে 
2০2 ৮ পা ৪৩টি পপাতরি £ পা নিত নতি পরত (15 পাতা 
55127493941-2%৬-511854595 
৩১. জার যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে যমীনে তা সবই আল্লাহর ;৯__ যাতে তিনি তাদেরকে 
প্রতিফল দিতে পারেন তাদের সেসব কাজের্যারা মন্দ কাজ করেছে» 
০ ০৮৫৭)+০১- -জ্ঞানের ; 0-নিশ্চয়ই ; এ২-এ+৬১)-আপনার প্রতিপালক ; 
»»-তিনিই ; এ-ভালো জানেন  ১::-(১+)-তার সম্পর্কে যে ; 1ত্রষ্ট হয়ে 
গেছে ; ১০-থেকে ; 41--(৮4৮)-তীর পথ ; /-এবং ; ৯»-তিনি ; ৮০1 -তালো 
জানেন ; ৩০ (১৮-১)-তার সম্পর্কেও যে ; $2১1-হিদায়াতের ওপর আছে ।৫)$- 
আর ; 41-আল্লাহর ; ৮2-যা কিছু আছে তা সবই ; ০+*. 0 ০৮-আসমানে ; 3- 
ং; (যা কিছু আছে ; ০৮০ যমীনে ; $১+44-যাতে তিনি প্রতিফল দিতে 
টি হু ০5 -তাদের যারা; [:-মন্দ কাজ করেছে ; ঠা. ৮৮(+৮৮৯ 
19০)-তাদের সেসব কাজের ; 


মুখ ফিরিয়ে থাকে। “যিকির' অর্থ এখানে কুরআন, উপদেশ বাণী এবং দীনী আলোচনা 
বুঝানো হয়েছে। আয়াতের অর্থ হবে, যারা ইচ্ছাকৃত ভাবে কুরআন-সুন্নাহ তথা দীন 
ইসলামের আলোচনা এড়িয়ে চলে এবং দুনিয়ার জীবনকেই এরা নিজেদের জীবনের 
মূল লক্ষ্য স্থির করে নিয়েছে, তাদের পেছনে সময় ব্যয় করে দাওয়াত দিয়ে কোনো 
লাভ নেই। এদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিয়ে অন্যদের কাছে দীনের দাওয়াত 
দিতে হবে। 

২৬. অর্থাৎ দুনিয়ার জীবনের স্বার্থকেই বড় করে দেখে, সকল ব্যাপারে দুনিয়ার 
লাভের হিসেব করে, তার উর্ধে এরা কিছুই চিন্তা করতে সক্ষম নয়। তাদের জ্ঞানের 
শেষ সীমা এ পর্যস্তই। 

২৭. অর্থাৎ দুনিয়ার মানুষ যেসব ধর্ম মত নিয়ে বিভক্ত হয়ে আছে, এর মধ্যে কোন্টা 
সঠিক আর কোন্টা ভ্রান্ত তা কেবলমাত্র আল্লাহ-ই জানেন। নিঃসন্দেহে আল্লাহ তার 

| রাসূলের মাধ্যমে যে দীন দুনিয়াতে পাঠিয়েছেন সেটাই একমাত্র সত্য-সঠিক দীন। 
অতএব আপনি কাফির-মুশরিক ও বাতিল পন্থীদের কোনো পরওয়া করবেন না__ 
তারাই ভ্রান্ত পথে আছে। 

॥ ২৮, অর্থাৎ আসমান ও যমীনের যাবতীয় কিছুর মালিক একমাত্র আল্লাহ । সুতরাং | 

| যারা ভ্রান্ত পথে চলছে, তাদেরকে প্রতিফল দিতে তিনি সক্ষম । 





শব্দে শব্দে আল কুরআন সূরা আন নাজ্ম 


এ পল ৩৮৩ তন পনি 1০১ ৪পছির পান হ্ন। 
(8717 ০4০0 ভ229-55010% 
এবং যারা উত্তমভাবে ভালো কাজ করেছে, তর 
৩২. যারা (এমন যে) বড় বড় গুনাহ থেকে তারা বেঁচে থাকে 
4798 27527167582৩ ০1815512015 
এবং অশ্লীল কাজ থেকেও*_ ছোটখাটো ক্রটি-বিচ্ুতি ছাড়া” নিশ্চয়ই আপনার প্রতিপালক ব্যাপক ক্ষমাণীল ;% 
তিনি তোমাদের সম্পর্কে ভালোই জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন 


এবং ; এ৮সউত্তম প্রতিদান দিতে পারেন ; ০:--|-তাদেরকে যারা ; ঠ-.৮া- 
ভালো কাজ করেছে ; ০০৭৫ (পশিস) -উত্তমভাবে। ০21 -যারা রি 
8525 +:$-বড় বড় রি 
২ ০১৮৮$]-অশ্লীল কাজ থেকেও; $-ছাড়া ; 2 হো কাট 
01- নিশ্চয়ই; -৫+-০)-আপনার প্রতিপালক; ব্যাপক ; 2৮১০ টি: 
+৯-তিনি ; ৮৮-ভালোই জানেন ; ৮ (+-)-তোমাদের সম্পর্কে ; চি -যখন ; 
:8:3-65+০০)-তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ; 


. ২৯. এখানে মন্দকাজ দ্বারা আখিরাতকে অবিশ্বাস করে দুনিয়ার জীবনকেই যাবতীয় 
চেষ্টা-সাধনার মূল লক্ষ্য স্থির করে নেয়াকেই বুঝানো হয়েছে। অত্যন্ত পরিতাপের 
বিষয় যে, আজকের মুসলমানদের অবস্থা এটাই-__-আখিরাতের জ্ঞানহীন শিক্ষা 
তাদেরকে দুনিয়া পূজারী হিসেবে গড়ে তুলছে। তাদের যাবতীয় শিক্ষা-প্রশিক্ষণ 
একমাত্র অর্থনীতিকে ঘিরেই গড়ে উঠেছে । ভুলেও তারা আখিরাত সম্পর্কে চিন্তা করার 
অবকাশ পায় না, যদিও তারা রাসূলের নাম উচ্চারণ করে এবং তার সুপারিশ আশা 
| করে। অথচ আল্লাহ তা“আলা এমন লোকদের থেকে তার রাসূলকে মুখ ফিরিয়ে নেয়ার 
নির্দেশ দিয়েছেন। (নাউযুবিল্লাহ) 

৩০. অর্থাৎ নেককাজকে রাসূলের দেখানো পদ্ধতিতে যারা করেছে, তাদেরকে তিনি 
প্রতিদান দিতেও সক্ষম । এতে বাধা হয়ে দাড়ানোর ক্ষমতা কারো নেই। কারণ 
আসমান-যমীনের মধ্যকার সবকিছুর মালিকানা একমাত্র তারই । 

৩১. অর্থাৎ সকর্মশীল তারাই যারা বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাচিয়ে রাখে। 
এটা হলো সকর্মশীলদের একটি গুণ। 

৩২. সৎকর্মশীলদের অপর গুণ হলো-__তারা অশ্রীল বা নির্লজ্জ কাজ থেকেও নিজেদেরকে 
দূরে রাখে। 

| ৩৩.লামাম' শব্দের অর্থ ছোট-খাটো গুনাহ। তথা সগিরা গুনাহ। অর্থাৎ বড় শুনাহ 
৩ অশ্লীল কাজ থেকে বেঁচে থাকলে আল্লাহ তা'আলা সগীরা শুনাহগুলো ক্ষমা করে 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন রিয়া 


৯০০০০ হত 2০০ পা 5 ৮৪০০০ 


চারা িরেতহরানিদেরা রা 
মাটি থেকে এবং যখন তোমরা জ্রণরূপে তোমাদের মায়েদের গর্ভে ছিলে ; অতএব 
তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না ; 


১:-থেকে ; ১৮১%-মাটি ; -এবত '/-যখন ;174-তোমরা ; 4্াজ্রণরূপে ছিলে; 


০৮ গর্ভে ; +৫4+৮-৫5০৬)- -তোমাদের মায়েদের ; সি 9.-(+ 
1১/%)-অতএব তোমরা পবিত্র মনে করো না; ৫ (৮০৯)- -নিজেদেরকে ; 


দেবেন। তাছাড়া সেসব বড় গুনাহ-ও এ ক্ষমার আওতায় পড়বে । যেগুলো কদাচিত 
কোনো মু'মিন সৎকর্ষশীল বান্দাহ দ্বারা সংঘটিত হয়ে গেছে, কিন্তু তার পরপরই 
তাওবা করে তা চিরতরে সে বর্জন করেছে। হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত 
আছে যে, কোনো সৎলোক দ্বারা ঘটনাচক্রে কবীরা গুনাহ হয়ে গেলে যদি সে তাওবা 
করে, তবে সে-ও সৎকর্মশীল ও মুত্তাকীদের তালিকা থেকে বাদ যাবে না। 


সম্মানিত সাহাবা, তাবেয়ী, মুফাস্সিরীনে কিরাম, ফকীহগণ ও ইমামদের মতে 
| আলোচ্য আয়াত এবং সূরা নিসার ৬১ আয়াত দ্বারা গুনাহগুলোকে সুস্পষ্টরূপে সগীরাহ 
ও কবীরাহ অর্থাৎ ছোট ও বড় এ দু'ভাগে বিভক্ত করে দেয়া হয়েছে। বলা হয়েছে যে, 
মানুষ যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তা“আলা তাদের ছোট 
ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন। প্রশ্ন উঠে, কোন্‌ কোন্‌ গুনাহ বড়, আর কোন্‌ 
কোন্‌ গুনাহ ছোট ? এর জবাবে বিশেষজ্ঞ ফকীহ ও মুফাস্সিরগণ যা বলেছেন, তার 
সংক্ষিপ্তসার নিম্নবূপ- 

এক £ যে গুনাহ কুরআন ও হাদীসে সুস্পষ্টরূপে হারাম বলে ঘোষিত, তা কবীরা বা 
বড় গুনাহ। 

দুই ঃ যে গুনাহর জন্য আল্লাহ ও রাসূল দুনিয়াতে কোনো শাস্তি নির্ধারণ করেছেন, 
তা কবীরা গুনাহ। 

তিন ঃ যে গুনাহর কারণে আখিরাতে আযাবের ভয় দেখানো হয়েছে বা অভিশাপ 
(লা'নত) দেয়া হয়েছে এবং 

চার $ যে গুনাহে লিপ্ত ব্যক্তির ওপর আযাব নাযিলের খবর দেয়া হয়েছে। এ জাতীয় 
সকল গুনাহ কবীরা বা বড় গুনাহ। এ প্রকৃতির গুনাহ ছাড়া অপর সব অপছন্দনীয় 
কাজ শরয়ী বিধান অনুসারে সগীরা বা ছোট গুনাহ। 

কোনো বড় গুনাহর আকাজ্া পোষণ করাও সগীরা গুনাহ, যতক্ষণ না তা সংঘটিত 
হয়। তবে ইসলামী বিধি-বিধানকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো সগীরা গুনাহ 
করা হলে, অথবা, আল্লাহর মুকাবিলায় গর্ব-অহংকারের মনোভাব নিয়ে করা হলে, 
| অথবা শরয়ী দৃষ্টিতে খারাপ কাজ বলে প্রমাণ হলে এবং তাকে গুরুত্ব না দিলে তা 
কবীরা গুনাহে রূপান্তরিত হয়ে যায় । 





তা ৩টি তন ততিটি 


ডিনার যে তাকওয়া অবলম্বন করেছে। 
+*-তিনিই ; শু০-ভালো জানেন ; ১4-তার সম্পর্কে, যে ; 1-তাকওয়া অবলম্বন 
করেছে। ফি 
৩৪. অর্থাৎ আল্লাহ তা'আলা এমন উদার, দয়াদ্র ও ক্ষমাশীল মহান সত্তা যে, তিনি 


তার বান্দাহর ছোট-খাটো অপরাধ পাকড়াও করার নীতি গ্রহণ করেন না। তিনি চান, 
তারা যেন বিদ্রোহী না হয় এবং বড় বড় গুনাহ ও অশ্রীল-অশালীন কাজ থেকে বিরত 


থাকে। 
২য় রুকৃ* (২৬-৩২ আয়াত)-এর শিক্ষা 

১. আল্লাহর দরবারে হীয় প্রভাব-পরতিপাতির সুবাদে কারো জন্য সুপারিশ করতে পারে এমন 
কেউ নেই । 

২. কোনো পীর-ফকীর, গাওস-কুতুব এমন কি কোনো নবী-রাসূলও আল্লাহর অনুমতি ছাড়া তাঁর 
দরবারে কারো জন্য সবপারিশ করার ক্ষমতা রাখে না । 

৩. আসমানে অগণিত ফেরেশতা আছে, তাদের মধ্যে আল্লাহর নৈকট্ধাগ ফেরেশতারা ও 
আছে । শেষ বিচারের দিন তারাও কোনো স্বপারিশ করার সুযোগ পাবে না । 


৪. সেদিন আল্লাহ যাকে ইচ্ছা এবং যার পাতি সত তাকে সৃনিদিই ভাষায়, সৃনিদি ব্যক্তির জন্য 
এবং সুনিদি্ট বিষয়ে সুপারিশ করার অনুমাতি দেবেন । 


৫. আখিরাতে অবিশ্বাসী মানুষ-ই দুনিয়ার জীবনকে চুড়ান্ত মনে করে দুনিয়ার উন্নাতিকে মূল লক্ষ্য 
বানিয়ে নেয় । 


৬. এসব কাফির-মুশরিকরা আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে তাদের ধমীয় মনগড়া এবং কামনা- 
বাসনার অনুকূল ধমীয় মতবাদ তৈরী করে নেয় । 

৭. কাফির-মুশরিকদের ভিতিহীন ধারণা-অনুমান এরকৃত সত্যের যুকাবিলায় কোনো কাজে 
আপতে পারে না । 

৮. নবী-রাসৃলদের মাধ্যমে আগত আল্লাহর ওহী ঘারা নিদোর্শিত দীন ছাড়া অন্য কোনো দীন বা 
জীবনব্যবহ্থা আল্লাহর নিকট এহণযোগ্য নয় ॥ 

৯. শেষ নবী ও রাসূল মুহাম্াদ সা. কতুকি আনীত ওহী ভিভিক একমাত্র দীন বা জীবনব্াবস্থা 
হলো ইসলাম । কিয়ামত পধর্ভ আগতব্য মানুষের জন্য ইসলাম-ই বিকল্লহীন জীবনব্যাবস্থা । 

১০. আখিরাতকে অবিশ্থাস করে যারা দুনিয়ার জীবনকেই চূড়াভ মনে করে এবং এটাকে মূল 
লক্ষ্য বানিয়ে নেয়, তারা নিঃসন্দেহে ভ্রই 

১১. তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাস সম্বলিত জীবনব্যবস্থা হলো ইসলাম । ইসলামই 
আল্লাহর মনোনীত একমাত্র পরিপূর্ণ জীবনব্যবস্থা । 
| ১২. 887888855555578557058855548535385515550 





শব্দে শব্দে আল কুরআন সূরা আন নাজ্ম 


্াখ্রাতে অবিশ্বাসী কাফির-মুশরিকদের শাঙি দানে এবং মু'মিন সতকর্ম্শীলদের পুরষ্কার এদ 
কেউ বাধা দেয়ার কোনো ক্ষমতা রাখে না। 

১৩, কাফির মুশরিকদেরকে শাডতি দান এবং সৎকমর্শীল মু'মিনদেরকে পৃরক্কার দান করা 
আল্লাহর ন্যায়পরায়ণতার অনিবার্ধ দাবী । 

১৪. আল্লাহর যেসব মু'মিন বান্দাহ কবীরাহ বা বড় বড় গুনাহ ও অশ্লীল-অশালীন কাজ থেকে | 
বেঁচে থাকে, আল্লাহ তাদের সকল সগীরাহ বা ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন । 

১৫. যেসব গুনাহের জন্য শরীয়ত দুনিয়াতে শাতি ঘোষিত হয়েছে, যেসব ওনাহকে কুরআন 
হাদীস সুস্পষ্ট ভাষায় হারাম ঘোষিত হয়েছে এবং আখিরাতে যেসব ওনাহর জন্য কঠোর শাস্তি 
ঘোষিত হয়েছে, সেগুলো কবীরা ওনাহ । 

১৬. উল্লিখিত প্রকৃতির গুনাহ ছাড়া আর সকল অপছন্দনীয় কথা বা কাজ সগীরাহ বা ছোট গুনাহ 
বলে বিবেচিত । 

১৭. বিদ্রোহ বা আল্লাহর বিধানকে হেয় পরতিপর করার উদ্দেশ্যে কৃত সগীরা গুনাহও কবীরা 

| গুনাহ বলে বিবেচিত হবে । 

১৮: আল্লাহ তা'আলার উদারতা, ক্ষমাশীলতা এবং দয়াঈতা এত ব্যাপক যে, তিনি তাঁর বান্দাহর 
ছোটখাটো অপরাধের জন্য তাদেরকে পাকড়াও করেন লা । 

১৯. আল্লাহ তা আলা মানুষের স্রষ্টা ৷ সৃতরাং তিনি মানুষের এবণতা সম্পকে ভালোভাবেই জ্ঞাত । 
নবী-রাসূলগণ ছাড়া কোনো মানুষই গুনাহ থেকে পবিত্র নয় । 

২০. কাদের অন্তরে তাকওয়া বা আল্লাহর ভয় আছে তা একমার আল্লাহ-ই জানেন । 


২১. দ্রনিয়াতে শাভি ও আখিরাতে স্বক্তি পেতে চাইলে জীবনের সবর্ভরে ইসলামী বিধি-বিধানকে 
বাজবায়ন করতে হবে । এর বিকল্প কোনো পথ নেই । 


0 





পারা ঃ ২৭ 


০০0125:5ভ5449২547515৩0-০ 
৩৩. আগনি কি তাকে দেখেছেন, যে (আল্লাহর গথ থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে? ৩৪. এবং সামান্যই দিয়েছে 
অতপর বন্ধ করে দিয়েছে? ৩৫. তার কাছে কি অনৃশ্যের জান আছে 
5 পন পানি 15 1প পাঞেপ 
৬891 ০১১12-১:-০25621জ8:2 
তাই সে (ধকৃত ব্যাগার) দেখছে।* ৩৬. তবে কি তার কাছে সেই সংবাদ পৌছেনি যা রয়েছে মূসার সইফাসমূহে? 
৩৭.__ এবং ইবরাহীমের (সহীফাসমূহে) ও ধিনি পুরোপুরি পালন করেছেন (তীর দায়িত)।”' | 


€9-::৮/-0০+-১+)-আপনি কি দেখেছেন ; $41-তাকে যে ; ০১-(আল্লাহর 
পথ থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে । 69 /এবং ;.৮৮০-দিয়েছে ; 9449-সামান্যই ;? 
-অতপর ; ৬--%-বন্ধ করে দিয়েছে । 6 ৮১০-৫+-০০+)-তার কাছে কি আছে ; 


11০-জ্ঞান ; ৮১:)-অদৃশ্যের ; 745-0৯%--তাই সে ; 4১ সে প্রেকৃত ব্যাপার) 
দেখছে।€971-তবে কি; :::7-তার কাছে সংবাদ পৌছেনি ; ০-সেই, যা ;:%- 
রয়েছে; ১০. সহীফাসমূহে 44১ সার। 69/-এবং 21 -ইবরাহীমের 
(সহীফাসমূহে)-ও ; $4]-যিনি ; পুরোপুরি পালন করেছেন (তার দায়িত্)। 


৩৫. মুফাস্সিরীনে কিরামের মতে এ আয়াতে যে ব্যক্তির দিকে ইংগীত করা হয়েছে 
তার নাম ওয়ালীদ ইবনে মুগীরা। সে কুরাইশদের প্রথম সারির নেতাদের একজন 
ছিলো । রাসূলুল্লাহ সা.-এর দাওয়াত পেয়ে এক পর্যায়ে সে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত 
নিয়েছিলো । পরে তার এক মুশরিক বন্ধু তাকে বললো, তুমি পৈত্রিক ধর্ম ত্যাগ করো 
না। আখিরাতের আযাবের ভয়ে যদি এ কাজ করতে চাও, তাহলে, আখিরাতে তোমার 
আযাব ভোগ করার ভার আমি নিচ্ছি। তুমি আমাকে এ পরিমাণ অর্থ দিয়ে দিও। 
ওয়ালীদ এ প্রস্তাব মেন নিয়ে ইসলাম গ্রহণের কাছাকাছি এসে ফিরে গেলো । সে তার 
বন্ধকে যে পরিমাণ অর্থ দেয়ার কথা ছিলো, তার কিছু অংশ দিয়ে আর দিলো না। 
আখিরাতের প্রতি মুশরিকদের জ্ঞানহীনতা প্রকাশ করে আয়াতটি নাধিল হয়েছে। 


৩৬. অর্থাৎ তারা কি অদৃশ্যের সংবাদ মাধ্যমে জানতে পেরেছে যে, তাদের আচরণ 
তাদের জন্য কল্যাণকর এবং এভাবে তারা আখিরাতের আযাব থেকে বাচতে পারবে । 
৩৭. এখানে মূসা আ.-এর প্রতি নাধিলকৃত “তাওরাত এবং ইবরাহীম আ.-এর প্রতি 





2 টি 


শ. শ. কু. ১২/৩১- পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আন নাজ্ম 


ঁত৫॥ পা প॥ পন্ড 1৯০০৯৬ গণ ১পতিপু্ডর 
৬96৫-০১০-১১/০৮০9৪৬১ 9+1))98))19))) খু 
৩৮. (ডা 2)__ “যে, ভিডি আর (একথা) যে, 
“ানুষের জ্য কিছুই (ধা) নেই তা ছা, যে চষটা-াধনা সে করে।”* ৪০. আর অবশ্যই (একথা যে) 


০১১-€তা এই)-ে, % এ-বহন করবে না ; $,)0-কোনো বোঝা বহনকারী ; 7;9- 
কোনো বোঝা ; $১১1-অপরের । €)/আর 7 ১-(একথা) যে, ০-১1-কিছুই প্রাপ্য) 
নেই; ১০১১৬ (১০০++১)-মানুষের জন্য ; &1-তা ছাড়া ; ০-যে ; 52. -চেষ্টা- 
সাধনা সে করে। €9;-আর ; %-অবশ্যই (একথা যে) ; 


নাধিলকৃত 'সহীফা' সমূহের সংক্ষিপ্তসার বর্ণনা করা হয়েছে। “ইবরাহীম আ.-এর 
সহীফাসমূহের অস্তিত্‌ দুনিয়াতে নেই। ইয়াহুদী ও খ্রিস্টানদের কোনো গ্রন্থে 
সহীফাগুলো সম্পর্কে কোনো উল্লেখ নেই। কুরআন মাজীদের সূরা আল আ'লার 
শেষের কয়েকটি আয়াত এবং আলোচ্য সূরা ইবরাহীম আ.-এর সহীফাসমূহের কিছু 
কিছু শিক্ষা বর্ণিত হয়েছে। 


৩৮. পূর্ববর্তী কিতাবসমূহের কোনো শিক্ষা কুরআন মাজীদে উল্লেখ করার অর্থ এই 
যে, এ উশ্বতের জন্যও তা অবশ্য পালনীয়। এর বিপক্ষে কোনো আয়াত বা হাদীস 
থাকলে ভিন্ন কথা । এখান থেকে নিয়ে পরবর্তী ১৮টি আয়াতে সেসব বিশেষ শিক্ষা 
উল্লিখিত হয়েছে। 


আলোচ্য. আয়াত একথার প্রমাণ যে, (১) প্রত্যেক ব্যক্তি তার কাজের জন্য নিজেই 
দায়ী। (২) একজনের কাজের দায়িত্ব অপরজনের ওপর চাপিয়ে দেয়া যেতে পারে না ; 
তবে সে কাজের সাথে যদি অপর জনের কোনো প্রকার হাত থাকলে ভিন্ন কথা । (৩) 
কেউ -ইচ্ছা, করলেই অপর কারো কাজের দায়-দায়িত্ নিজের কীধে চাপিয়ে নিতে পারে 

7 না এবং এতে প্রথমোক্ত ব্যক্তি এজন্য ছাড়া পেতে পারে না যে, তার কাজের দায়- 
দায়িত্ব অপরজন বহন করে নিয়েছে। 


৩৯, “মানুষ্ষ যে চেষ্টা-সাধনা করে, তাছাড়া তার আর কিছুই প্রাপ্য নেই।” এ 
আয়াত থেকেও তিনটি বিধানের প্রমাণ পাওয়া যায়__(১) প্রত্যেক ব্যক্তি তার 
কৃতকর্মেরই ফল ভোগ করবে । (২) একজনের কর্মের ফল অন্যজন ভোগ করবে না, 
তবে এক্ষেত্রে তার কোনো ভূমিকা থাকলে সে কথা আলাদা । (৩) চেষ্টা-সাধনা ছাড়া 
কেউ কিছু লাভ করতে পারে না। 

আলোচ্য আয়াতের সারমর্ম এই যে, অপরের কোনো অপরাধের শাস্তি যেমন কেউ 
নিজে গ্রহণ করতে পারে না, তেমনি অপরের কোনো কাজ নিজে করে তাকে 
দায়িত্মুক্ত করতে পারে না। উদাহরণ স্বরূপ এক ব্যক্তি অপরের পক্ষ থেকে ফরয 
নামায আদায় করতে পারে না এবং ফরয রোযা রাখতে পারে না-_:এভাবে যে, অপর 





শবে শব্দে আল কুরআন সূরা আন নাজ্ম 


্যিকি এ ফরয নামায ও রোযা থেকে মুক্ত হয়ে যায়। অথবা এক ব্যক্তি অপরের পচ 
থেকে ঈমান গ্রহণ করে নিতে পারে না, যার ফলে অপরকে মু'মিন সাব্যস্ত করা যায়। 


এ আয়াতকে অর্থনৈতিক ক্ষেত্রে ভুল প্রয়োগ করে এ সিন্ধান্ত গ্রহণ করা যাবে না যে, 
কোনো ব্যক্তি তার পরিশ্রম দ্বারা অর্জিত আয় ছাড়া কোনো সম্পদের বৈধ মালিক হতে 
পারে না। কারণ, এ সিদ্ধান্ত কুরআনের উল্লিখিত কিছু সংখ্যক আইন-বিধানের সাথে 
সাংঘর্ষিক, কুরআনের বিধান অনুসারেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের মালিকগণ 
যাকাত বা সাদকা হিসেবে প্রাপ্ত সম্পদের মালিকগণ কোনো পরিশ্রম ছাড়াই সেসব 
সম্পদের বৈধ মালিক হিসেবে স্বীকৃত । 


এ আয়াত থেকে এ সিদ্ধান্তও গ্রহণ করা যাবে না যে, ইসালে সওয়াব" বা মৃত 
ব্যক্তির জন্য “সাওয়াব পৌছানো" এবং বদলী হজ্জ ইত্যাদি কাজ বৈধ নয়, কারণ 
এসব সওয়াব তার পরিশ্রম দ্বারা অর্জিত নয়। এক্ষেত্রে সর্বসম্মত মত হলো-__ঈসালে 
সাওয়াব, বদলী হজ্জ এবং মৃত্যের জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ । এটা কুরআন 
মাজীদ, বহু সংখ্যক হাদীস এবং ইজমা দ্বারা সমর্থিত ও প্রমাণিত। তবে এ প্রসংগে 
চারটি বিষয় স্বরণ রাখতে হবে £ 


ক. ইসালে সাওয়াবের ক্ষেত্রে এমন নেক আমলই পৌছানো যাবে, যা আল্লাহর 
উদ্দেশ্যে শরয়ী বিধি-বিধান অনুসরণেই সম্পাদন করা হবে। গায়রুল্সাহর জন্য 
নিবেদিত বা শরয়ী বিধানের বিপরীত কোনো আমল দ্বারা 'ইসালে সাওয়াব* হবে না, 
এমনকি আমলকারী নিজেই এর জন্য শাস্তিপ্রাপ্ত হবে । 


খ. আখিরাতে যারা মু'মিন হিসেবে বিবেচিত হবে, কেবলমাত্র তাদের জন্যই 
“ইসালে সাওয়াব" কল্যাণকর হবে। অপর পক্ষে যারা সেখানে কাফির-মুশরিক 
হিসেবে পরিগণিত হয়ে আল্লাহর বন্দী হিসেবে সাব্যস্ত হবে তাদের ক্ষেত্রে ঈসালে 
সাওয়াব কার্যকর হবে না। কেউ যদি ভুলবশত সাওয়াব পৌছানোর কাজ করেও 
থাকে, তা বিনষ্ট হবে না ; বরং প্রেরণকারীর কাছেই ফিরে আসবে। 


গ. কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জন্য নেক আমলের সাওয়াব-ই পৌছাতে 
পারবে । কোনো গুনাহের কাজ করে তার শাস্তি পৌছানো সম্ভব নয়। 

ঘ. কোনো ব্যক্তির নেক আমলের যেসব শুভ ফল তার ব্যক্তি-চরিত্রে প্রতিফলিত হয় 
এবং যার জন্য সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান লাভের যোগ্য হয়, তার সাথে 
ইসালে সাওয়াবের সম্পর্ক নেই। ইসালে সাওয়াবের সম্পর্ক হলো সেসব পুরস্কারের 
সাথে যা আল্লাহ তাকে দান করবেন। 

জেনে রাখা প্রয়োজন যে, ইবাদাত তিন প্রকার-__-১. দৈহিক বা শারিরীক ; ২. 
আর্থিক এবং দৈহিক ; ৩. আর্থিক। এর মধ্যে প্রথম প্রকার ইবাদাতের কোনো 
প্রতিনিধিতু গ্রহণযোগ্য নয়। যেমন এক ব্যক্তির পরিবর্তে অন্যজন নামায আদায় 
করলে তার দ্বারা সেই ব্যক্তির নামায আদায় হবে না যার পরিবর্তে নামায আদায় করা 
| হয়েছে। দ্বিতীয় প্রকারের ইবাদত উদ্দিষ্ট ব্যক্তি যদি ইবাদত আদায়ে অক্ষম হয় তাহলে 









































পারা ঃ ২৭ 


৪৪১৪১০৮6৯১৪ ২৪৪ সূরা আন নাজ্ম 


| ১2404 টু রা 
তার চেষ্টা-সাধনা শীঘ্বই তাকে দেখানো হবে ।*০ ৪১. তারপর তাকে প্রদান করা হবে 
পূর্ণ বিনিময় । ৪২. আর অবশ্যই তোমার প্রতিপালকের নিকটই শেষ গন্তব্য । 
প১8020722-7 
6. আর বশাইিদি__ ভিন হাসন এবং নিই দান (18. আর অবশ্যই তিনি_ নিই মৃত্যু দান করেন বং তিনি জীবন 
দান করেন। 8৫. আর অবশাই ভিনিই ৃট্টি করেছেন ছোড়া_ ৃ 
€ ০7 পাকি, না 9 পাশা ৬৪ এ ৪ 1৯5০৯ ০ পাতা 5 
০1 ১96১-31 01445952042 ০690419 ঠা 
নর ও নারী। ৪৬.__এক ফোঁটা শুক্রবিন্দু থেকে, যখন তা নিক্ষেপ করা হশ*২। 
৪৭. আর অবশ্যই পরবর্তী সৃষ্টিকর্মও তার দায়িতেগও। ৪৮. আর অবশ্যই তিনি__ 


2২০(৮৩)-তার চেষ্টা-সাধনা ; -3৮.-শীঘ্বই ; :-তাকে দেখানো হবে 16) 
-তারপর ; 4-৮4-0১+১৪)-তাকে প্রদান করা হবে ; :0%0-বিনিময় ; 5৭1 - 

পূর্ণ ।€১%+-আর ; ১-অবশ্যই; -নিকটই ; এ-(৬+০,)-তোমার প্রতিপালকের; 
2-01-শেষ গন্তব্য । €9/আর ; %-(১+১)-অবশ্যই তিনি ; %-তিনিই ; ৫৮. 


-হাসান ; 7-এবং ; %£-তিনিই কীদান। €৯-আর ;%$-€+১)-অবশ্যই তিনি ; 
»»তিনিই; ০এ-মৃত্যু দান করেন ; 2-এবং; ৮--তিনিই জীবন দান করেন। €9 
ঠআর ; 4-€১+১1-অবশ্যই তিনিই ; ১৮সৃষ্টি করেছেন ; ৮2১)-জোড়া ; 
789]-নর ; 3-ও ; ০খ1-নারী । €9১থেকে ; ০-এক ফৌঁটা শক্রবিন্ু গি. 
যখন; ১::/-তা নিক্ষেপ করা হয় ।€) ৮আর ; ঠা-অবশ্যই; »তীর দায়িতে ; 
?)-সৃষ্টিকর্মও ; $১4-পরবর্তী। €9-আর ; 4-0+১)-অবশ্য তিনি ; 

তার পক্ষে কেউ প্রতিনিধিত্ব করলে তা গৃহীত হতে পারে। যেমন হজ্জ পালনে কেউ 
অক্ষম হলে তার পক্ষে কেউ বদলী হজ্জ করলে তা আদায় হয়ে যাবে । তৃতীয় প্রকারের 
ইবাদাত তথা আর্থিক ইবাদতের ক্ষেত্রে প্রতিনিধিত্ব গ্রহণযোগ্য । যেমন স্ত্রীর 
অলংকারাদির যাকাত স্বামী আদায় করে দিতে পারে । একই ভাবে মৃত ব্যক্তির কোনো 
মানত থাকলে বা ঝণ থাকলে তার উত্তরাধিকারীগণ তা আদায় করে দিতে পারে । 
৪০. অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সত্যের পক্ষে বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্গুষ্টি অর্জনের জন্য 
যেসৰ চেষ্টা-সাধনা করেছে, তার যথাযথ মূল্যায়ন সে আখিরাতে দেখতে পাবে । তার 
কাছে তখন স্পষ্ট হয়ে যাবে-__তার চেষ্টা-সাধনা একান্তভাবে আল্লাহর জন্য ছিলো, 
ব0/58552088758758855555088 ইরশাদ করেছেন 





ঁ, 1৯০৯ পা পাত পানি পভ পাটি ০5৩ 1৯ রুপ 
ৰ ঘেযাতেরতে 21৯89 ৰ 
তিনিই অভাবমুজ করেন এবং স্থায়ী সম্পদ দান করেন ৪৯. আর অবশ্য তিনি__ তিনিই পি'রা তারকার 
প্রতিগানক& ৫০. আর অবশ্যই তিনি ধংস করে দিয়েছেন পথম 'আাদ' সম্প্রদায়কে ।* 

+৯তিনিই ; :-অভাবমুক্ত করেন ; /-এবং ; +ঠা-স্থায়ী সম্পদ দান করেন। €১+ 
আর ; €7-(+5)-অবশ্য তিনি ; %-তিনিই ; ৯ প্রতিপালক ; 4০১: -শি'রা 
তারকার । ৫9 ;আর ; 4-0+১1)-অবশ্যই তিনি ; 44-ধ্বংস করে দিয়েছেন ; 
0-'আদ সম্প্রদায়কে ;:%31 ১-প্রথম। 

“সকল কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল ।” অর্থাৎ কেবলমাত্র বাহ্যিক কাজের . 
দ্বারাই সুফল পাওয়া যেতে পারে না ; বরং কাজে আল্লাহ তা'আলার সস্তুষ্টি, আদেশ 
পালনের খাঁটি নিয়ত থাকা আবশ্যক । 

৪১. অর্থাৎ দুনিয়াতে মানুষের হাসি ও কান্নার মূল কারণ হলো সুখ ও দুঃখ । আর || 
সুখ ও দুঃখ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে । আমরা যদিও সুখ ও দুঃখের বাহ্যিক 
কারণ খাড়া করেই ব্যাপার শেষ করে দেই। প্রকৃত পক্ষে সুখ ও দুঃখ এবং পরিণামে 
হাসি ও কান্নায় দুনিয়ার কোনো মানুষের হাতে নেই। আল্লাহ-ই সুখ-দুঃখের কারণ 


সৃষ্টি করেন। তিনি চাইলে ক্রন্দনকারীদের মুখে মুহুর্তের মধ্যে হাসি ফোটাতে পারেন 
এবং হাস্যরতদেরকে মুহুর্তের মধ্যে কাদিয়ে দিতে পারেন। 


৪২. এ আয়াতের ব্যাখ্যার জন্য সূরা আর রূম-এর ২০ ও ২১ আয়াত এবং 
তৎসংশরিষ্ট টীকা দ্রষ্টব্য । 


৪৩. অর্থাৎ যে আল্লাহ মৃত্যু দান করেন এবং জীবন দান করতে সক্ষম, যিনি এক 
ফৌটা শুক্র বিন্দু থেকে একটি সুঠাম সুন্দর মানুষ সৃষ্টি করতে পারেন এবং একই 
উপাদান থেকে নর ও নারী সৃষ্টি করতে পারেন, তার পক্ষে মানুষকে পুনরায় সৃষ্টি করা 
অত্যন্ত সহজ কাজ। 

৪৪. অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা ধনবান করেন এবং যাকে ইচ্ছা সংরক্ষণ করার মতো 
অতিরিক্ত সম্পদ দান করেন। মুফাস্সিরীনে কিরাম এ আয়াতের আরেক অর্থ 
করেছেন-__-“তিনি যাকে ইচ্ছা ধনবান করেন এবং যাকে ইচ্ছা দরিদ্র করেন।” 

8৫. 'শি'রা' একটি তারকার নাম । মিসরবাসীরা এর উপাসনা করতো । আরবের | 
বনী খুযা'আ গোত্র-ও এর উপাসক ছিলো । উল্লিখিত কারণে এর নাম বিশেষভাবে 
উল্লেখ করা হয়েছে। যদিও সকল তারকার প্রতিপালক ও মালিক আল্লাহ । এ তারকা 
সূর্যের চেয়ে ২৩ গুণ বড় এবং সূর্য থেকে আট আলোকবর্ষেরও বেশী দূরতে অবস্থিত । 


। ৪৬. “আদ' জাতি পৃথিবীর শক্তিশালী ও দুর্ধর্ষ জাতি ছিলো। হযরত হ্দ আ.-কে || 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আন নাজ্ম 


1 ৯ পপ ৫৮ এ ৯০ ৯১ প৪৯ 7 রন ত কর কত ওত ৯০৫ 
9455817421055074767 
৫১. এবং সামূদ সন্্দায়কেও___কাউকেই অরশিষ্ট রাখেননি। ৫২. আর তার আগে নৃহ-এর কাওমকেও ; নিশ্য়ই 
সা 
৪5৮৮) পা পলির পা ভেলা তা 17৮ পাতা তা ডি৩9৯ তা 
999৯৫0৫2279 
৫৩. আর তিনি (কাওমে শপ অতগর তাকে ঢেকে দিলো 
যা ঢেকে দেয়ার ছিলো ৮ ৫৫. তবে* তুমি তোমার গ্রতিপানকের কোন্‌ কোন্‌ নিয়ামতের ব্যাপারে সন্দেহ 
গোষণ করবে? ৫৬. এটাও একটা সতর্কবাদী 
€)+এবং; ঠ১০-সামূদ সম্প্রদায়কেও ; এ (০ হা ৩৭) -কাউকেই অবশিষ্ট 
রাখেনি । ৫)-এবং ;7৮- -সম্প্দায়কেও ; ও 3 তার আগে ; 4 
(৯১+০)-নিশ্চয়ই তারা ; ($-ছিলো ;*-সবাই ; 2৮-অতিশয় অত্যাচারী ;: ?- এবং 
৬*৮চরম অবাধ্য । 697 আর ; 2৫$?%-0-€কাওমে লুতের) উল্টানো জনপদকে; 
এ১-তিনি শূন্যে তুলে নিক্ষেপ করেছেন ।€9423-0৬+৮১+০)-অতপর তাকে 
ঢেকে দিলো ; (০-যা ;৮১৫-ঢেকে দেয়ার ছিলো ।€9 ৫69১ (৬$৬৮+-৪)-তবে কোন্‌ 
কোন্‌ ; ,-নিয়ামতের ব্যাপারে ; 4৫:)-64+))-তোমার প্রতিপালকের ; 52 5- 


তুমি সন্দেহ পোষণ করবে (€90-এটাও; ১**5-একটা সতর্কবাণী ; 


তাদের নবী হিসেবে পাঠানো হয়েছিলো । নবীর কথা অমান্য করার ফলে তাদের ওপর 
প্রবল ঝঞ্চাবায়ু প্রবাহিত করে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। অতপর যারা হুদ আ.- | 
এর ওপর ঈমান এনেছিলো, তারাই আযাব থেকে রক্ষা পায়। এদের বংশধরগণ 
“দ্বিতীয় “আদ' নামে পরিচিত হয়। হযরত নূহ আ.-এর পর তারাই সর্বপ্রথম আযাব 
দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। (মাযহারী) 


“সামূদ' জাতিও তাদের অপর একটি শাখা। এদের কাছে হযরত সালেহ আ.-কে 
নবী হিসেবে পাঠানো হয়। তারা তাকে অমান্য করলে প্রচণ্ড বন্্রধ্বনী দিয়ে তাদেরকে 
ধ্বংস করে দেয়া হয়। প্রচণ্ড বন্ত্রনিনাদে তাদের কলিজা ফেটে যায়। 

৪৭. “উল্টে দেয়া জনপদ' বলতে হযরত লৃত আ.-এর সম্প্রদায়কে বুঝানো হয়েছে। 
অবাধ্যতা ও নির্লজ্জতার শান্তি হিসেবে জিবরাঈল আ. তাদের জনপদকে উল্টে 
দিয়েছিলেন। আর আচ্ছন্নকারী বা আবৃতকারী বস্তু বারা তাদের ওপর বর্ষিত পাথর 
কণা বুঝানো হয়েছে। অথবা এর দ্বারা মরু সাগরের লবণাক্ত পানি বুঝানো হয়েছে, যা 
আজ পর্যস্তও উক্ত জনপদকে প্লাবিত করে রেখেছে। 

৪৮. পূর্বেকার 8৪ আয়াত পর্যন্ত ইবরাহীম আ.-এর ওপর নাধিলকৃত সাহীফাসমূহ | 
এবং মূসা আ.-এর ওপর নাধিলকৃত তাওরাতের শিক্ষার বর্ণনা শেষ হয়েছে। ূ 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আন নাজ্ম 








টিহহ দিত *৪ ৯ এর পদ 72 করন পর 1১2 2 ”সঁ 
০১4১1০১১০০০) 1998 ১০৭105 ূ 
আগেকার সতর্ক বাণীগুলোর মধ্য থেকে ।* ৫৭. আগমনকারী মুহূর্ত (কিয়ামত) নিকট এসে. গেছে 
৫৮, আল্লাহ্‌ ছাড়া কেউ তার প্রকাশকারী নেই।« 
১মধ্য থেকে ; ১-সতর্কবাণীগুলোর ; /৫-আগেকার ৷ €9০3)1 -নিকটে 
এসে গেছে ; £54-আগমনকারী মুহূর্ত (কিয়ামত) । € -:-কেউ নেই ;144 - 
তার ; ১১ ১৮ ছাড়া ; 4-আল্লাহ ;%১/-প্রকাশকারী । 
৪৯. অর্থাৎ ইতিপূর্বে বর্ণিত ইবরাহীম আ. ও মূসা আ.-এর ওপর নািলকৃত | 
কিতাবের সারকথা শোনার পর এবং অবাধ্য জাতিসমূহের ধ্বংসের বর্ণনা শোনার পর 
মুহাম্মাদ সা.-এর নবুওয়াত ও তার শিক্ষার সত্যতায় সন্দেহ-সংশয়ের অবকাশ থাকে 
না। সুতরাং হে মানুষ, এটা তোমাদের জন্য এক বিরাট নিয়ামত। অতপর তোমরা 
আল্লাহ তা“আলার কোন্‌ নিয়ামত সম্পর্কে বিবাদে লিপ্ত হবে এবং সন্দেহ পোষণ 
করবে ? তোমাদের উচিত একমাত্র তারই প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তারই দাসত্ব করা। 


স্মরণীয় যে, “আদ' ও “সামূদ' এবং “কাওমে নূহ' আ. ইবরাহীম আ.-এর আগে গত || 
হয়ে গেছে। আর 'লুত'-এর সম্প্রদায় ইবরাহীম আ-এর সময়কালেই আযাবে পতিত 
হয়েছে। অতএব আলোচ্য কথাটিও ইবরাহীম আ-এর সহীফার অংশ-__এতে কোনো 
সন্দেহ নেই। 


৫০. অর্থাৎ হযরত মুহাম্মাদ সা.-ও পূর্ববর্তী আসমানী কিতাব ও সহীফাগুলোর মতো 
আল্লাহর আযাব সম্পর্কে সতর্ককারী অথবা এর অর্থ-এ কুরআন ও পরবর্তী আসমানী 
|] কিতাব ও সহীফাগুলোর মতো আল্লাহর আযাব সম্পর্কে সতর্ককারী কিতার। এ 
আয়াতের অর্থ এটাও হতে পারে যে, পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণিত আগেকার অবাধ্য || 
জাতিগুলোর করুণ পরিণতির বর্ণনা একটি সতর্কবাণী । যারা এ সতর্কবাণী উপেক্ষা || 
করে আখেরী নবী মুহাম্মাদ সা.-এর দীওয়াতকে উপেক্ষা করবে, তাদেরও আগেকার 
জাতিগুলোর মতো করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। 


৫১. অর্থাৎ কিয়ামত নিকটে এসে গেছে। একথা মনে করার কোনো অবকাশ নেই 
যে, এখনই দীন-ধর্ম সম্পর্কে চিন্তা-ভাবনার প্রয়োজন নেই, এসব চিন্তা করার অবকাশ 
আরো পাওয়া যাবে । কিয়ামত যে নিকটে এসে গেছে, তার কারণ হলো, উম্মতে 
মুহাম্মাদী বিশ্বের সর্বশেষ কিয়ামতের নিকটবর্তী উন্মত। তাছাড়া কেউ তো জানে না, | 
তার জীবনের আর কতটা সময় বাকী আছে। মৃত্যু যেমন যে কোনো সময় এসে || 
পড়তে পারে, তেমনি কিয়ামতও যে কোনো দিন এসে পড়তে পারে। সুতরাং |] 
প্রত্যেকের উচিত তার পরিণতি সম্পর্কে চিন্তা করে এক মুহূর্ত দেরী না করে এখন 
| থেকেই নিজেকে সংযত করা এবং নিজের কর্মকাণ্ডকে শুধরে নেয়া। কারণ শ্বাস ফেলে | 
। আবার শ্বাস গ্রহণের সুযোগ না-ও পাওয়া যেতে পারে। | | 















































তি চিএটিকি তি তাঁতী তা জিনুটিতা ছি পাতা & তানি তি সি কি পাটি পা ডি পাত ৃ 

রাত 
৫৯. তবে কি এই কথা থেকে তোমরা বিস্বয়বোধ করছো ৬০. আর তোমরা 
হাসছো, কিন্তু তোমরা কীদছো না 1৫ 
লুপ ৯০১০০ ৮ খু ৯০০০০ পাঠ 0 ৯০ (পা 
019১৮1948154565 ০4৮--2755 
৬১. আর তোমরা গর্ব অহংকারে মেতে আছো 1৫ ৬২. অতএব তোমরা আল্লাহর 
জন্য সিজদা করো এবং তারই ইবাদাত করো 


€৯:-৫১০৮)-তবে কি, থেকে ; 2৯-এই ; ৬১-০)-কথা ; 2৮৪5 -তোমরা 
বশ্য় বোধ করছো।€9/-আর ; ?১৫৩-:-তোমরা হাসছো ; %কিন্তু; 3৫ খ- 
তোমরা কীদছো না । €) /আর ;:1-তোমরা ; ০১২ --গর্ব-অহংকারে মেতে 
আছো । €31,2:,-€1৯--১।+-)-অতএব তোমরা সিজদা করো ; 4) -আল্লাহর 
জন্য ; ;-এবং ; (/০।-৫+1১৯০)-তীরই ইবাদাত করো ; 
৫২. অর্থাৎ কিয়ামত সংঘটিত করার ক্ষমতা যেমন আল্লাহ ছাড়া কারো নেই, তেমনি 
তা যখন এসে পড়বে, তখন তাকে প্রতিরোধ করা বা ঠেকানোর ক্ষমতাও আল্লাহ ছাড়া 


| কারো নেই। তবে তা যখন সংঘটিত হবে, তখন আল্লাহ তা“আলা তাকে প্রতিরোধ 
করবেন না। 

৫৩. 'হাযাল হাদীস' দ্বারা কুরআন মাজীদের শিক্ষাকে বুঝানো হয়েছে। অর্থাৎ 
কুরআন রূপে মুহাম্মাদ সা. যে শিক্ষা পেশ করছেন সে বিষয়ে তোমরা অবাক হচ্ছো 
কেনো ? এটাতো কোনো অভিনব বা অবিশ্বাস্য বিষয় নয়। 

৫৪. অর্থাৎ নিজেদের অপরাধ ও পরিণতির কথা চিস্তা করে তোমাদের তো কীদার 
কথা। অথচ তা না করে তোমাদের সামনে পেশকৃত ওহীর শিক্ষা নিয়ে তোমরা 
তামাশা করছো এবং হাসি-ঠার্টা করে তাকে উড়িয়ে দিচ্ছো। 

৫৫. “সামেদৃন' শব্দ “সামিদ' শব্দের বহুবচন। “সামিদ' অর্থ “খেল-তামাশাকারী”, 
গাফিল, গান-বাদ্যকারী, গর্ব-অহংকারে উদ্ধত ব্যক্তি, পেরেশানীতে হতভঙ্ত ব্যক্তি। 
(লুগাতুল কুরআন) 
উল্লেখ্য যে, ইসলাম বিরোধী কাফির-মুশরিকদের ক্ষেত্রে সবকটি অর্থই প্রযোজ্য । 

৫৬. অর্থাৎ উপরোক্ত আয়াতসমূহের দাবী হলো তোমরা সবাই আল্লাহর সামনে 
সিজদাবনত হও এবং তারই দাসত্ব স্বীকার করো। 
সহীহ হাদীস থেকে প্রমাণিত যে, রাসূলুল্লাহ সা. এক মাজলিসে সূরা নাজম পাঠ 
[করেন, তখন মাজলিসে উপস্থিত একজন বৃদ্ধ কাফির ছাড়া মুসলমান, কাফির-মুশরিক | 










































8588858145588 সূরা আন নাজ্ম 


[নির্বিশেষে সবাই সিজদাবনত হয়ে গেল। সেদিন যেসব কাফির মুশরিক সিজদাখী 
করেছিলো, আল্লাহ তা'আলা সেই বৃদ্ধ (উমাইয়া ইবনে খালফ) ছাড়া তাদের সবাইকে | 
ঈমান নসীব করেছেন। সেই বৃদ্ধ কাফির অবস্থায় মারা যায়। 


১. আল্লাহ যাকে হিদায়াত দান করেন সে-ই একমাত্র হিদায়াত পেতে পারে । আর দীনের পথে | 
হিদায়াত লাভ করা দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় । 

২. রুকৃ'র এথম চারটি আয়াতে কুরাইশদের অন্যতম নেতা ওয়ালীদ ইবনে মুগীরার কথা বলা 
হয়েছে, যে রাসূলের দাওয়াত পেয়ে ঈমান আনার কাছাকাছি এসেছিলো ; কিনতু তার এক কাফির 
বন্ধুর এরোচনায় কুফরীতে ফিরে গিয়েছিলো । 

৩. কাফির-মুশরিক ও অসব বন্ধ-বান্ধবরাই মানুষকে পথভর্ট করে এবং হিদায়াতের পথে অহসর 
হতে বাধা দান করে । সুতরাং এ জাতীয় বন্ধু-বান্ধব থেকে দূরে থাকতে হবে । 

৪. অদৃশ্য জগতের জান একমান আল্লাহর নিকটই ররেছে। আল্লাহ তাঁর নবা-রাসুলদেরকে 
ওহীর মাধ্যমে যতটুকু জ্ঞান দিয়েছেন, ততোটুকুই মানুষ জানতে পারে । 

৫. কুরআন মাজীদ ছাড়া আগেকার আসমানী কিতাব ও সহীফাসমূহের শিক্ষা সম্পকে জানার 
নির্রযোগ্য কোনো সূত্র আজ আর দুনিয়াতে নেই। 

৬. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অংশে তাওরাতের নামে যা লিপিবদ্ধ আছে, তা নির্রযোগ্য নয় । 

৭. এ সুরার ৩৮ আয়াত থেকে ৫৬ আয়াত পর্র্ত ইবরাহীম আ.-এর ওপর নাধিলকৃত 


সহীফাসমূহ এবং মূসা আ.-এর ওপর নাধিলকৃত “তাওরাত'-এর কিছু শিক্ষা উল্লিখিত হয়েছে । 
উম্মতে মৃহাম্মদীর জন্য এগুলো অবশ্য পালনীয় । 

৮. বণিতি শিক্ষা ও বিধানগুলোর মধ্যে এথম বিধান হলো-_একের অপরাধের শাস্তি অন্যকে 
দেয়া যাবে না। তবে হাদি সেই অপরাধ সংঘটনে অন্যের কোনো একার সংশ্রি্তা থাকে, সেটা | 
ভিন্ন কথা । 

৯. গ্রত্যেক ব্যক্তি তার কৃতকমের্র ফল ভোগ করবে এবং চেষ্টা-সাধনা ছাড়া কেউ কোনো একার 
মযার্দা লাভ করতে পারে না । 


১০. মানুষ তার চেষ্টা-সাধনার সুফল বা কৃফল অবশ/ই আখিরাতে দেখবে । এতে সন্দেহের 
কোনো অবকাশ নেই । 
১১. আখিরাতে মানুষকে তার দুনিয়াতে কৃত চেষ্টা-সাধনার পরিপূর্ণ বিনিময় এদান করা হবে । 
১২. মৃত্যুর মাধ্যমে মানুষকে তার প্রভুর সামনে হাজির করে দেয়া হবে । মৃত্যু যেমন অনিবার্য 
তেমনি আল্লাহর দরবারে উপস্থিত হওয়াও অনিবার্ধ । 
১৩. মানুষের হাসি ও কানার মূল কারণ সখ ও দুঃখ । সুখ-দুঃখ উভয়ের কাধর্কারণ আল্লাহ-ই 
সৃষ্টি করেন । স্বৃতরাং তিনিই মানুষকে হাসান এবং কাঁদান 
১৪. একই শুক্রবিন্দুর উপাদান থেকে আল্লাহ পুরত্ষ ও নারী উভয়ই সৃষ্টি করেন । মানুষ সৃষ্টির এ 
নিয়ম-ই সৃচনাকাল থেকেই চলে আসছে এবং কিয়ামত পর্র্ত চলবে । 
| ১৫. আল্লাহ তা'আলা যেহেতু কোনো নমুনা ছাড়াই এথমবার সৃষ্টি করেছেন ; তাই-ছিতীয়বার | 
| সৃষ্টি করা তাঁর পক্ষে কোনো কঠিন কাজ নয় । ৃ 





শ. শ. কু. ১২/৩২-_ পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আন নাজ্ম 






মী ১৬. আল্লাহ তা'আলাই মানুষের মধ্যে ধনী-দরিদ সৃষ্টি করেন । তিনি কাউকে ধনবান করা এবং "| 
কাউকে হতদরিদ্র অবস্থায় রাখার মূল কাধর্কারণ তিনিই জানেন । 

১৭. আল্লাহ তা 'আলাই সূর্ধ-চন্তর ও সকল এহ-নক্ষত্রের স্রষ্টা । সুতরাং ইবাদত পাওয়ার অধিকার 
একমাত্র তাঁর । অতএব আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বা দাসতৃু করা যাবে না। 

১৮, নবী-রাসূলদের দেখানো পথে না চলে বিপথগামী হলে, অতীতের অবাধ্য জাতি-গোষ্ঠীর 
মতো ধ্বংস অনিবার্য । 

১৯. হযরত হুদ আ.-এর নিদের্শ অমানা করে 'আদ' জাতি এচও ঝর্গাবায়ুর আযাবে ধ্ংসথাও 
হয়েছে । 

২০. হযরত সালেহ আ.-এর নিদের্শ অমান্য করে সামুদ জাতি বিকট বন্রধ্বনীর আযাব ছারা ধ্বংস 
হয়ে গেছে । 

২১. হযরত লূত আ.-এর অবাধ্য হয়ে 'লৃত'-এর সম্প্রদায় জীবভ মাটিতে ধোথিত হয়ে ধ্বংস 
হয়ে গেছে। 

২২. লূত সম্প্রদায়ের জনপদকে তাদেরকে সহ শূন্যে তুলে উল্টে দেয়া হয়েছে, অতপর তার 
ওপর পাথর কণা বাধিত হয়েছে, যা জনপদটিকে ঢেকে ফেলেছে । 

২৩. অতীতের নবী-রাসূল, তাদের তি নাধিলকৃত কিতাবের শিক্ষা এবং তাদের অবাধ্য জাতির 
রানির নিলি হরির রানি 

/ 

২৪. কিয়ামত ক্রমাঘয়ে ঘনিয়ে আসছে । এর নিদিষ্ট সময় একমাত্র আল্লাহ-ই জানেন । মানুষের 
জীবনকালও অসীম নয় । যে কোনো সময় যে কোনো লোকের মৃত্যু হয়ে যেতে পারে । তাই মুহুর্ত 
থেকেই দীনের পথে চলা শুরু করার বিকরা নেই । 

২৫. মানুষের উচিত নিজেদের অপরাধের কথা স্বরণ করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে 
ক্ষমা ধ্রার্থনা করা। 

২৬. মানুষের উচিত নিজেদের মিথ্যা অহমিকা ত্যাগ করে আল্লাহর বিধানের অনুগত হয়ে জীবন 
যাপন করা । 





















জর] 


পারা ঃ ২৭ 


স্ুক্লা আন্প স্ামান্র-মাক্কী 
আক্মাত ও ৫৫ 
আম্কু” $ ৩ 
লামকন্লণ 
“কামার” অর্থ চাদ। সূরার প্রথম আয়াতেই এ শব্দটি আছে। সে হিসেবে এর 


নামকরণ হয়েছে__ “আল কামার" । অর্থাৎ এটা সেই সূরা যাতে “কামার' শব্দটি 
উল্লিখিত হয়েছে। 


লাহিল্পেক্স স্মন্সকাজ্প 

মুহাদ্দিস ও মুফাস্সিরদের সর্বসম্মত মতে চাদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা হিজরতের 
পাচ বছর আগে মক্কার “মিনা' নামক স্থানে সংঘটিত হয়েছিলো । এ থেকেই এ সুরার 
নাযিলকাল নির্ধারিত হয়ে যায়। 


আলোচ্য বিষ্ক্ম 
এ সূরার মূল আলোচ্য বিষয় হলো কাফিরদেরকে তাদের হঠকারিতার জন্য তিরক্কার 
করা এবং তাদেরকে সতর্ক করে দেয়া। আগেকার সূরা আন নাজ্মের শেষ দিকে বলা 


হয়েছে যে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। এ সূরায় চাদকে দ্বিথগ্তিত করে দেখানোর 
মাধ্যমে তার প্রমাণ পেশ করা হয়েছে। 


কিয়ামত-এর সবচেয়ে বড় আলামত বা নিদর্শন হলো শেষনবী হযরত মুহাম্মাদ 
সা.-এর নবুওয়াত। এক হাদীসে তিনি ইরশাদ করেছেন যে, আমার আগমন ও 
কিয়ামত হাতের দুই আংগুলের মতো অঙ্গাঙ্গীভাবে জড়িত। 


চাদকে দ্বিখপ্তিত করে দেখানো দ্বারা বুঝানো হয়েছে, মহাবিশ্বের এ ব্যবস্থা চিরস্থায়ী 
নয়। বরং তা একদিন ছিব্ন-বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যেমন চাদ-এর মতো একটি 
উপগ্রহ দুখণ্ড হয়ে এক খণ্ড পাহাড়ের এক পাশে এবং অপর খণ্ড পাহাড়ের অপর পাশে 
পড়েছে। এ ঘটনার মাধ্যমেই ইংগীত করা হয়েছে যে, চাদ দুখণ্ড হওয়ার মাধ্যমে 
কিয়ামতের সূচনা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সা. এ ঘটনার প্রতি ইংগীত করে ইরশাদ 
করেছেন__“তোমরা এ ঘটনা দেখো এবং সাক্ষী থাকো । কিন্তু কাফিররা “যাদু' বলে 
উড়িয়ে দিয়েছিলো এবং নিজেদের কুফরীর ওপর অটল থাকলো । তাদের এ 
হঠকারিতায় তাদেরকে এ সূরায় তিরস্কার করা হয়েছে। বলা হয়েছে যে, এসব লোক 
আল্লাহর নিদর্শন চোখে দেখেও তাতে বিশ্বাসস্থাপন করে না । এরা ইতিহাস থেকে যেমন 
শিক্ষা গ্রহণ করে না, তেমনি কোনো যুক্তিও মানতে চায় না। তবে তারা সেদিনই 
কিয়ামত আসার ব্যাপারটাকে বিশ্বাস করবে, যেদিন কিয়ামত তাদের সামনে এসে 
পড়বে এবং তারা মাটি থেকে বের হয়ে হাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। 





পারা £ ২৭ 


[৮ অতপর অতীতের বিধ্বস্ত জাতি কাওমে নৃহ, কাওমে আদ, সামৃদ, লূত-এর সম্প্রদায় 

এবং ফিরআউনের অনুসারীদের উদাহরণ পেশ করে সতর্ক করা হয়েছে যে, এসব জাতি 
যেমন আল্লাহ ও রাসূলের অবাধ্য হয়ে এ দুনিয়াতেই আল্লাহর আযাবে নিপতিত 
হয়েছে। তেমনি তোমরা যদি সেসব জাতির মত ও পথের অনুসারী হও তোমরাও 
দুনিয়াতেই আল্লাহর আযাবে নিপতিত হবে। আর যদি তোমরা এসব জাতির ইতিহাস 
থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক পথ অবলম্বন কর, তাহলে তোমাদের ওপর কখনো 
আযাব আসতে পারে না। 


অতপর অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কথা স্মরণ করিয়ে মক্কার কাফিরদের 

উদ্দেশ্যে বলা হয়েছে যে, যেসব কারণে অতীতের জাতি-গোষ্ঠীগুলো দুনিয়াতেই 
আযাবে নিপতিত হয়েছে, তোমরাও যদি তাদের পদাঙ্ক অনুসরণ করো, তাহলে 
তোমাদের সাথেও একই আচরণ করা হবে । তোমাদের কাছে কি এমন কোনো সনদ 
আছে যে, তোমরা অন্যরা যেসব অপরাধ করে আযাবের উপুক্ত হয়েছে সেসব 
অপরাধ করলেও তোমাদেরকে পাকড়াও করা হবে না ? তোমাদের সংঘবদ্ধ জনশক্তির 
যতই বড়াই করো না কেনো, আল্লাহর পাকড়াওর সামনে এরা মোটেই টিকে থাকতে 
পারবে না এবং তারা পালিয়ে বাচতে চাইবে । আর আখিরাতে তো তোমাদের সাথে 
এর চেয়ে আরো কঠোর আচরণ করা হবে। 


অবশেষে কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, কিয়ামত-এর জন্য যে সময় 


নির্ধারিত আছে সেই নির্দিষ্ট সময়েই কিয়ামত সংঘটিত হবে। এর জন্য আল্লাহ 
তা'আলার কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না। এর জন্য আল্লাহর একটিমাত্র হুকুম-ই 
যথেষ্ট । কিয়ামতের ব্যাপারে কেউ অবিশ্বাস করলেই তাকে বিশ্বাস করানোর জন্য 
নির্ধারিত সময় থেকে তাকে এগিয়ে নিয়ে আসা যাবে না। একই ভাবে তোমরা 
কিয়ামত সংঘটিত হতে দেরী হচ্ছে দেখে তোমরাও বিদ্বোহ করো, তাহলেও তা এগিয়ে | 
আসবে না, আবার কোনো কারণে তা পিছিয়েও যাবে না ; বরং তোমরা নিজেদের 
বিদ্রোহের পরিণতি ভোগ করবে । আল্লাহর নিকট মানুষের সকল কর্মকাণ্ডের তালিকা 
তৈরি হচ্ছে। কোনো কাজ তা যত ছোটই হোক না কেনো, সেই তালিকা থেকে বাদ 
পড়ছে না। আর যারা কিয়ামত-এর কথা বিশ্বাস করে নিজের আমলকে শুধরে নেবে, 
তারা আল্লাহর সানিধ্যে জান্নাতের সুখ-শান্তি উপভোগ করতে থাকবে। 


ও 





পারা £ ২৭ 


ও 2551555221895527295 
১. কিয়ামত নিকটে এসে গেছে আর টাদ দ্বিখপ্তিত হয়ে গেছে।১ ২. আর তারা যদি 
কোনো নিদর্শন দেখে, তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে__ 


০:৮2-নিকটে এসে গেছে ; £০৮--/-কিয়ামত টু »আর ; 9-১-ঘিখণ্তিত হয়ে 
গেছে ; ৮২ 2)-টাদ । আর ; 1-যদি ; (%-তারা দেখে ; $1-কোনো নিদর্শন ; 
[৮৮০-তারা মুখ ফিরিয়ে নেয় ; %এবং ; (৮1৫-বলে ; 

১. ইতিপূর্বেকার সূরায় বলা হয়েছে যে, আগমনকারী মুহুর্ত (কিয়ামত) নিকটবর্তী 
| হয়েছে। এ সূরার প্রথমেই সেই কথাকে সুস্পষ্ট করে বলা হয়েছে__“কিয়ামত নিকটে 
এসে গেছে।” আর তার প্রমাণ হিসেবে চাদ ছিখপ্ডিত হওয়ার কথা বলা হয়েছে। এর 
দ্বারা বুঝানো হয়েছে যে, কিয়ামত হওয়াকে যারা অবিশ্বাস করছে, তাদের জেনে রাখা 
প্রয়োজন যে, কিয়ামত সংঘটিত হওয়া অসম্ভব কিছু নয়। বিশ্বজগতের একটি অংশ 
চাদ দুখণ্ড হওয়া দ্বারাই তা প্রমাণিত হয়। চাদের মতো অন্যান্য গ্রহ-উপগ্রহ এবং 
সৌরজগতের সবকিছুই এভাবে খণ্-বিখণ্ড হয়ে ধ্বংস হয়ে যেতে পারে। এগুলোর 
কোনোটাই অনাদি ও চিরস্থায়ী নয়। 

চাদ দ্বিথপ্তিত হওয়ার ঘটনা শুধু কুরআন দ্বারাই প্রমাণিত নয়, বরং সহীহ 
হাদীসসমূহ থেকেও এটা প্রমাণিত। সম্মানিত সাহাবায়ে কিরামের মধ্যে তিনজন এ 
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দিয়েছেন। তাছাড়া আরো যেসব বর্ণনা এ সম্পর্কে 
রয়েছে, তাতে এর সত্যতা সম্পর্কে সন্দেহের কোনো অবকাশই থাকে না। 


ঘটনার বিবরণে প্রকাশ, রাসূলুল্লাহ সা. মক্কার “মিনা” নামক স্থানে অবস্থানরত 
ছিলেন তখন মুশরিকরা রাসূলুল্লাহ সা.-এর কাছে নবুওয়াতের সপক্ষে নিদর্শন দাবী 
করলো। ঘটনাটি ঘটেছিলো হিজরতের প্রায় পাচ বছর আগে। সেদিন ছিলো 
চান্দ্রমাসের ১৪ তারিখের সন্ধ্যারাত্রি। সবেমাত্র চাদ উদিত হয়েছে। মুশরিকদের দাবীর 
পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এ সুস্পষ্ট অলৌকিক ঘটনা দেখিয়ে দিলেন। হঠাৎ দেখা 
গেলো চাদ দ্বিখগ্ডিত হয়ে একখণড পূর্বদিকে এবং অপর খণ্ড পশ্চিম দিকে চলে গেলো । আর 
উভয় খণ্ডের মাঝে পাহাড় অন্তরাল হয়ে গেলো। রাসূলুল্লাহ সা. উপস্থিত সবাইকে 
বললেন, দেখো এবং সাক্ষ্য দাও। উপস্থিত সবাই এ অসাধারণ ঘটনা সুস্পষ্টরূপে 
| দেখলো । অতপর চাদের উভয় খণ্ড আবার এককব্রিত হয়ে গেলো। কোনো দৃষ্টিবান 
লোকের পক্ষে এ ঘটনা অস্বীকার করা সম্ভবপর ছিলো না। কিন্তু কাফিররা বললো, 





শব্দে শব্দে আল কুরআন ৪849819 


রণ রি 1 8৫ /৫৯৩ নি ৫০০ ৯০ বপ্০ ৯ এড 6০5৫ ৬৯ 
22 57777291052 ১ 
তে) যা রি 
করছে, জঞচ প্রত্যেক বিষয়ই অবশেষে স্রিরিকৃত হয় ৪. আর নি'নেহে তাদের কাছে এসেছে 


নিটল ডপাতাশা & ০০৫ ৯০০ পাতা গত. পাশে গুলা ৯ শু পা ৬৪ 
পিরিত ১105 
(অতীত ) এমন কিছু সংবাদ যাতে রয়েছে সতর্কবাদী। ৫. (ভাতে আরো আছে) পরিপূর্ণ জ্ঞান, 
০ রেট ১১০০১৬৪১১১০ 
পস্জিউ হে 1 নে পে *(৯১)-নিজেদের 
খেয়ালধুরশীর ; "অথচ ; $৫-প্রত্যেক ;৮4-বিষয়ই ; ৮৮:-৮অবশেষে স্থিরিকৃত 
হয়।৪১/আর ; ;৯- তাং ১ ১৪+)-নিঃসন্দেহে তাদের কাছে এসেছে ; 
৮৮এমন কিছু ; ৮খ1-সংবাদ ; 4৪ যাতে রয়েছে ; %2১৮সতর্কবাণী। 
£৮(তাতে আরো আছে) জ্ঞান ; 29৩পরিপূর্ণ; ০৮ (26০০ ৮+০)-কিস্তু 
কোনো উপকারে আসেনি ; /4:)-সে সতর্কবাণী 191,2-0)৯+--অতএব আপনি 

মুখ ফিরিয়ে নিন ; ৮:০-(৯৯+০)-তাদের থেকে ; 

মুহাম্মদ সা. আমাদের চোখে যাদু করেছে, তাই আমাদের দৃষ্টি ভ্রম ঘটেছে। তবে সারা 
বিশ্বের মানুষকে তো আর তিনি যাদু করতে পারবেন না। অতএব বাইরে থেকে কিছু 
লোকের আসা পর্যন্ত অপেক্ষা করো, তারা কি বলে শুনে নাও। এরপর বিভিন্ন স্থান 
থেকে আগন্তুক মুশরিকদেরকে তারা জিজ্ঞেস করলো, তারা সকলে চাদকে দ্বিখগ্ডিত 
হতে দেখেছে বলে সাক্ষ্য দিলো। 


মুহাদ্দিসীনে কিরামের অনেকের মতে চাদ ছিখণ্তিত হওয়া একদিকে রাসূলুল্লাহ সা. 
এর নবৃওয়াতের সত্যতার প্রমাণ, অন্যদিকে এটা কিয়ামত নিকটবর্তাঁ হওয়ারও 
প্রমাণ। কারণ রাসূলুল্লাহ সা. কিয়ামত সংঘটিত হওয়ার যে খবর দিয়েছেন, এ ঘটনা 
তার সত্যতার প্রমাণ। আল্লাহ তা'আলা নিজেই আলোচ্য আয়াতের মাধ্যমে তাঁর 
রাসূলের প্রদত্ত খবরের সত্যতার সাক্ষ্য দিয়েছেন। 


২. অর্থাৎ মুহাম্মাদ সা. চাদকে যে দু'খণ্ড করে দেখিয়েছেন তা অতীতের অনেক 

যাদুকরের তেলেসমাতির মতই একটা যাদু-_এটা ছিলো কাফিরদের মন্তব্য । তাদের 
ধারণা অতীতের যাদুকরদের যাদুর কোনো প্রভাব যেমন দীর্ঘস্থায়ী হয় না, এটাও 
তেমনি অতীত হয়ে যাবে। 


| ৩. অর্থাৎ আগে থেকে কাফিররা যেমন কিয়ামতে অবিশ্বাসী ছিলো, তেমনি এ নিদর্শন || 





শব্দে শব্দে আল কুরআন সুরা আল কামার 


পারিপা নি তা তা ৯টি নি পাচিটিটি তা ভিত কচি এটি চির 


০9055৯543৬1 191645% | 


যেদিন এক আহ্বানকারী আহ্বান জানাবে এবং অধীতিকর বিষয়ের দিকে। ৭. ( ক 
সা লা 


(৮-যেদিন ; চা মারান জানান ; ০/-এক আহবানকারী ; ০/-দিকে ; “ ০০ - 
বিষয়ের ;৮৫.--এক অপ্রীতিকর ।9(-4৮-অবনমিত অবস্থায় থাকবে ; +4- 
(৮+১০)- চি চি বের হয়ে আসবে ; ৮*থেকে ; 
৬প্রি-কবরগুলো থেকে ; 


দেখেও তাদের বিশ্বাসে কোনো পরিবর্তন আসলো না। এর কারণ কিয়ামতকে বিশ্বাস 
করা তাদের খেয়াল-খুশীর বিপরীত ছিলো। 

৪. অর্থাৎ মুহাম্মাদ সা.-এর দাওয়াতকে তোমরা যে অবিশ্বাস করছো, তারও একটা 
চূড়ান্ত সমাধান আছে। তোমরা অবিশ্বাস করেই যাবে । আর তিনি দাওয়াত দিয়েই 
যেতে থাকবেন। এভাবে অনস্ত কাল পর্যস্ত চলতে থাকবে- এমনটা হতে পারে না। 
তার এবং তোমাদের মধ্যকার এ ছন্দৃ-সংঘাতের একদিন স্থির সিদ্ধান্ত হবে। সেদিন | 
প্রমাণিত হবে-_কারা সত্যের ওপর রয়েছে। আর সেদিনই সত্যপন্থীরা তাদের 
সত্যপথে থাকার সুফল এবং বাতিলপন্থীরা তাদের বাতিলের ওপর থাকার মন্দ ফল 
অবশ্যই লাভ করবে। 

৫. অর্থাৎ হে নবী আপনি তাদেরকে তাদের হঠকারিতা নিয়ে থাকতে দিন। তাদেরকে 
অতীতের অবিশ্বাসী হঠকারী জাতিসমূহের পরিণতির কথা জানিয়ে দেয়া হয়েছে এবং 
ইতিহাস থেকে সেসব জাতির উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে । তারপরও তারা যদি 
তাদের হঠকারিতা পরিত্যাগ না করে, তাহলে তাদেরকে তাদের অবস্থায় থাকতে দেয়া 
ছাড়া আর কি-ইবা করা যেতে পারে ? হা, এরা তখনই আখিরাতকে বিশ্বাস করবে, 
যখন কবর থেকে জীবিত হয়ে__-আখিরাত সম্পর্কে তাদেরকে যেসব খবর দেয়া হচ্ছে, 
সে সবকিছু স্বচক্ষে দেখতে পাবে। 

৬. অর্থাৎ এমন বিষয় যা তাদের ধারণা কল্পনার বাইরে এবং সেসব বিষয় তাদের 
ইচ্ছা আকাঙ্ক্ষার বিপরীত । তারা কোনোদিন কল্পনাও করেনি যে, তাদেরকে যা 
দুনিয়াতে বলা হয়েছিলো, তা হুবহু এমনভাবে সত্যে পরিণত হয়ে যাবে। 

৭. অর্থাৎ কবর থেকে উঠে যখন তারা আখিরাতের কল্পনাতীত দৃশ্যাবলী বাস্তবে 
দেখবে, তখন তারা ভয়-ভীতি, লঙ্জা-অপমান ও অনুশোচনায় মাথা নীছধু করে 
রাখাবে। তারা বুঝতে পারবে যে, এটাই তো সেই আখিরাত যার কথা নবী-রাসূলগণ 
এবং এদের অনুসারী মু'মিনরা তাদেরকে দুনিয়াতে বলেছিলেন যাকে তারা প্রত্যাখ্যান 
করেছিলো এবং সেসব কথাকে গাল-গল্প বলে উড়িয়ে দিয়েছিলো । 

| ৮. অর্থাৎ যে যেখানেই মৃত অবস্থায় পড়ে ছিলো, তা মাটির গহ্বর হোক, নদী-সমুদ্বের 





পারা ৪ ২৭ 


85885 সূরা আল কামার 
| 4 পা ৯৩1 2 নিটল পন নে পান পাতা চ০ ডেতাপা টে 
(6০১4: 2131411৪৬১১ ১১০২০1১৯৮১১ 

যেন ভারা বিক্ষিপ্ত গঙগপাল। ৮. রা াহানকারীর দিকে ভীত বসা দৌড় ধরবে; কাফিররা 
(যারা কিয়ামত অস্বীকারকারী) বলতে থাকবে___“এটা তো 


০202৫ -- 
বড় কঠিন একটি দিন। ৯. তাদের আগে নৃহ-এর কাওমও অস্বীকার করেছিলো* এবং তারা আমার বান্দাহকে 
মিথ্যাবাদী সাব্ন্ত করেছিলো আর বলেছিলো (এ ব্যক্তিতো) পাগল 
পা পানিতি পি চি পা্পাতা 7০৯১০ ০ পাতি 0০ 
প14/151086896-8-৫875)648১82)5 
এবং তাকে হুমকী-ধমকীও দেয়া হয়েছিলো৮। ১০ অবশেষে তিনি ভার প্রতিপালককে ডেকে বলেছিলেন-__“আমি তো 
গরাজিত, অতএব আপনি প্রতিবিধান করুন' । ১১. তখন আমি খুনে দিলাম আসমানের দরজাসমূহ 


"4/$-৫৮০+৩)-যেন তারা ;%০ পঙ্গপাল ; প৮2বিক্ষিপ্ত। ৪০১4 -তারা 
ভীত-সন্ত্স্ত অবস্থায় দৌড়াতে থাকবে ;:৮]-দিকে ; %()-আহ্বানকারীর ; 1৮2 - 
বলতে থাকবে; 2+১৬3কাফিররা (যারা কিয়ামত অস্বীকারকারী) ; 0৮-এটাতো; 
1৮৮ £-একটি দিন ; বড় কঠিন।৪-:-অস্বীকার করেছিলো ; 14--05 


৮১)-তাদের আগে ; "১$-কওম ; ৯নূহ-এর ; (4১53-01৯--4+-)-এবং তারা 
মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলো ; ৩:০-(০+-০)-আমার বান্দাহকে ; ?আর ; 19 
-বলেছিলো ; /১:-(এ ব্যক্তি তো) পাগল ; -এবং ; ০+)-তাকে হুমবী- ধমকীও 
দেয়া হয়েছিলো 169 2:.-(৬১+০)-অবশেষে তিনি ডেকে বলেছিলেন ; *4)-(+,) 
১-তীর প্রতিপালককে ; :/-আমি তো ;-৮১০-পরাজিত ; ৮০23-0৮-51 )- 
অতএব আপনি প্রতিবিধান করুন ।€৯ (৮.2 /-0৬-২+--তখন আমি খুলে 
দিলাম ; ০,0%-দরজাসমূহ ; *2..0-আসমানের ; 
তলদেশ হোক অথবা কোনো জীব-জস্তুর উদর হোক, তার দেহাবশেষ মাটির যে 
স্তরেই মিশে গিয়ে থাকুক না কেনো, সে উঠে হাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে । 
৯. অর্থাৎ নূহ আ.-এর জাতিও অবিশ্বাস করে ছিলো আখিরাতকে। তারা মৃত্যুর পর 
পুনজীবিন লাভ, আল্লাহর সামনে জবাবদিহিতা, সেখানে সফলতা লাভের জন্য এখানে 
করণীয় ও বর্জনীয় কাজগুলো কি কি এবং এর সাথে সং্রিষ্ট আকীদা-বিশ্বাস সম্পর্কে 
নৃহ আ. যেসব শিক্ষা প্রচার করেছিলেন, তা সবই তারা মিথ্যা সাব্যস্ত করেছিলো । 


১০. অর্থাৎ তারা শুধুমাত্র নিজেরা অমান্য-অস্বীকার করেই ক্ষান্ত থাকেনি, বরং তারা | 
ি08085888885988818181558- ভয়-ভীতি দেখিয়ে, তিক্কার করে” 





পারা £ ২৭ 


888২০5858 88১88 


রি টি চির [রি পাঁচ 69 পভ এ) 
8/752002521598৮22 র 
মুষ্ধারে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ১২. আর যমীনকে ফোয়ারায় রগান্তরিত করে দিলাম১; চি ৃ 

ৃ গানি মিলিত হনো এমন এক বাগারে যা আগেই নির্ধারিত ছিনো। ৰ 
তে পপ চিপ কিছ পা ০৪৩ 4 পা পা নিপা [ 
০৬০ প57550)৯3৩) 29095156259 
১৩, আর তকে (নৃহকে) আমি আরোহণ করিয়ে দিলাম কাঠের ফালি ও গেরেক বিশিষ্ট নৌযানে»। ১৪. যা চলতো | 

আমার তত্বাবধানে; (এটা) সে বাতির জন্য গ্রতিশোধস্বরপ ছিলো যাকে অস্বীকার করা হয়েছিলো” 
১৮৮৫ (,+)-বৃষ্টি বর্ষণের মাধ্যমে ; ৮ মুষলধারে । €95আর ; ৫৮5 - 
রূপান্তরিত করে দিলাম ; ৮ ঘ-যমীনকে ; (৫, -০-ফোয়ারায় ; .2213-(+ | 
৪)ট-ফলে মিলিত হলো ; - (আসমান ও যমীনের) পানি ; ৮.০ - -এমন 
এক ব্যাপারে ; 7১১ ১$-যা আগেই নির্ধারিত ছিলো । €9+আর ; এ-(৮+4৮৯)- 
হাক রো হরি দিয়া ৩ এ০-কাঠের ফালি বিশিষ্ট 
নৌযানে ; 53 ; ৮১পেরেক 108 ১--যা চলতো ; (-০০0৮+১১০।৬)- 

আমার তত্বাবধানে ; 22 (এটা) প্রতিশোধ স্বরূপ ; ১০-সে ব্যক্তির ; ৮৮ ১৬- 
যাকে অস্বীকার করা হয়েছিলো । 
দীনের শিক্ষা প্রচার-প্রসারে বাধা সৃষ্টি করে। নবীকে হুমকী ধমকী দিয়ে এবং 
অবশেষে তার জীবনের ভয় দেখিয়ে তাঁকে এ কাজ থেকে বিরত রাখতে চেয়েছে। তারা 
তাকে এমন কথাও বলেছে যে, আপনি যদি দীন প্রচার-প্রসারের কাজ থেকে বিরত না 
হন, তাহলে আমরা আপনাকে পাথরের আঘাতে মেরে ফেলবো । 
মুজাহিদ র. থেকে বর্ণিত__ নূহ আ.-এর লোকেরা তাকে পথে-ঘাটে কোথাও সাক্ষাত 
পেলে তারা তার গলা চেপে ধরতো। ফলে তিনি হুশ হারিয়ে ফেলতেন। অতপর হুশ 
অপরাধ ক্ষমা করে দিন, তারা অজ্ঞ । এভাবে তিনি সাড়ে নয়শত বছর তাদের নির্যাতনের 
জবাবে তাদের জন্য দোয়া করেছেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি তাদের জন্য বদ দোয়া 
করেন, ফলে পুরো জাতি-ই মহাপ্লাবণে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যায়। | 

১১. অর্থাৎ আল্লাহর হুকুমে ভূ-পৃষ্ঠ ফেটে অসংখ্য ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে, যা 
থেকে অনর্গল পানি উপচে পড়ছে। 
১২. অর্থাৎ আসমান থেকে বর্ষিত পানি এবং ভূ-পৃষ্ঠ থেকে উপচে পড়া পানি মিলিত | 
| হয়ে 'কাওমে নূহ'কে ডুবিয়ে মারার পূর্ব-নির্ধারিত আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত 
করলো । আমি নূহ আ. এবং তার অনুসারী মুমিনদেরকে কাঠের তক্তা ও পেরেক 





শ. শ. কু. ১২/৩৩-__ পারা ঃ ২৭ 


রি সার 2102619 
১৫, আর নিঃসন্দেহে আমি তাকে একটি নিদর্শন্বরপ রেখে দিয়েছি, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী ? | 
১৬. অতপর (দেখো), কেমন (কঠোর) ছিলো জামার আযাব এবং ভীতি প্রদর্শন ] 


পাজিতপ ০৮০5৩ 696 ॥ কপ ৯৩১) প 1827) বাঞিডেপ জিপ প 
90-8935473686০+52095910151 05245 
১৭. জার নিঃসন্দেহে আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ খহণের জন্য« অতএব আহে কি কোনো উপদেশ | 

গ্রহণকারী? ১৮. 'আদ' জাতিও অস্বীকার করেছিলো (তাদের নবীকে), অতপর কেমন (কঠোর) ছিলো 


€9১-আর ; (০ ১$0-0৮৮$৯ ১৪+৭)-নিঃসন্দেহের আমি তাকে রেখে দিয়েছি ; 
| 2-একটি নিদর্শন স্বরূপ ;)4$-অতএব আছে কি ; ১কোনো ; ০শউপদেশ 
থহণকারী 1৫৯ -১৫-(-০:+-)-অতপর (দেখো) কেমন (কঠোর) ; ১-ছিলো ; 
০9-৫+5৪)-আমার আযাব ; এবং ; ভীতি প্রদর্শন ।697-আর ; 4) 
(৮40০, ৪+)-নিঃসন্দেহে আমি সহজ করে দিয়েছি ; 21,5)1-কুরআনকে ; 
৮৪11-0১5১+।+৭)-উপদেশ গ্রহণের জন্য ;:)$-অতএব আছে ; কোনো , 
উপদেশ গ্রহণকারী | 69:5:-অস্বীকার করেছিলো (তোদের নবীকে) ;%- 


“আদ জাতিও ; 3-অতপর কেমন (কঠোর) ; ১$-ছিলো ; 


সম্বলিত নৌযানে আরোহণ করিয়ে বাচিয়ে রাখলাম । অবিশ্বাসী জাতির কেউ পাহাড়ে 
উঠেও রক্ষা পেল না। 


১৩. অর্থাৎ আমার নবী নূহ আ.-কে মেনে নিতে অস্বীকার করার কারণেই সেই জাতির | 
উপর প্রতিশোধ স্বরূপ তাদেরকে সমূলে ডুবিয়ে মারা হয়েছিলো । 


১৪. অর্থাৎ নুহ আ.-এর তৈরী জাহাজকে সুদীর্ঘকাল পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় 
নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। যাতে করে মানুষ বুঝতে সক্ষম হয় যে, আল্লাহর 
নাফরমানদের পরিণতি দুনিয়াতেই কেমন হতে পারে । আর আখিরাতের অনন্ত জীবনের 
শাস্তি তো তৈরী করেই রাখা হয়েছে। আর মু'মিনদেরকে আল্লাহ কিভাবে রক্ষা করেন, 
সে শিক্ষাও এ থেকে মানুষ পেতে পারে। 


হাদীসের বর্ণনা থেকে জানা যায় যে, মুসলমানরা যখন ইরাক ও আল জাধিরা জয় 
করে তখন জুদী-পাহাড়ের ওপর নৃহ আ.-এর জাহাজ দেখেছিলেন। বর্তমান কালেও 
বিমান ভ্রমণের সময় সেই অঞ্চলের একটি পর্বত শীর্ষে জাহাজের মতো একটি বস্তু 
পড়ে থাকতে দেখা যায়, যাকে নৃহ আ.-এর জাহাজ বলে সন্দেহ করা হয়। 

১৫. কুরআনকে সহজ করে দেয়ার দুটো অর্থ হতে পারে-_(এক) কুরআন বুঝা এবং 
85288557855958088555558555388855550880 ] 





পারা ৫ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল কামার 
৮৬৮৯৩ | ঠ তি নি নি পপ ভিত চিট এ 
| ০১৮০০৯১ (০72১::59 45৫18 
আমার শাস্তি ও সতর্কবাণী ? ১৯. নিশ্চয়ই আমি তাদের ওপর পাঠিয়েছিলাম এবং প্রচণ্ড 
ঝড়ো বাতাস এক চির অশুভ দিনে ১৬ 


পি 2আমার শাস্তি ; $-ও ; ১-সতর্কবাণী । €১ নিশ্চয়ই আমি ; 01, - 
পাঠিয়েছিলাম ; ডনের ও ()-এক বাতাস ; ০০১০ প্রচণ্ড ঝড়ো ; গে 
| 7%-এক দিনে ;। অশুভ ; ,.০চির। 


সম্মত। এ বিধান অনুসারে চলা কোনো কঠিন ব্যাপার নয়। যে কোনো মানুষ 
বিদ্যমান উপায়-উপকরণের মাধ্যমে সহজেই কুরআন বুঝতে পারে এবং সহজেই তা 
মেনে চলতে পারে । এ কুরআন থেকে বড় বড় আলেম ও দার্শনিক যেমন কল্যাণ 
সহজে লাভ করতে পারে তেমনি অক্ষর জ্ঞানহীন মূর্খ লোকও এ কুরআনের শিক্ষা শুনে 
শুনে অনুসরণ করতে পারে এবং নিজের জীবনকে সুন্দর করতে পারে। (দুই) কুরআন 
হিফয করা বা মুখস্ত করার জন্য সহজ করে দেয়া হয়েছে। ইতিপূর্বেকার আসমানী 
কিতাবগুলোর কোনোটাই মানুষের মুখস্ত ছিলো না। আল্লাহ তাআলা কুরআন মাজীদকে 
হিফয করা সহজ করে দিয়েছেন। তাই দেখা যায় কচি কচি বালক-বালিকারাও 
কুরআন মুখস্ত করতে পারে এবং তাতে একটি যের-যবরও ভুল হয় না। চৌদ্দশ বছর 


ধরে পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ হাফেজের বুকে কুরআন মাজীদ সংরক্ষিত আছে 
এবং এ ধারা কিয়ামত পর্যন্ত জারী থাকবে ইনশাআল্লাহ । 


১৬. অর্থাৎ যেদিন এ ঝগ্জাবায়ু শুরু হয়েছিলো এবং একাধারে সাত রাত ও আট 
দিন চলছিলো । সেই দিনটা ছিলো বৃধবার। সে দিনটাতে আদ সম্প্রদায়ের ওপর এক 
] অশুভ বিপদ আপতিত হয়েছিলো । আর এ জন্য দিনটাকে তাদের জন্য “অশুভ দিন” 
বলা হয়েছে। মূলত কোনো দিন বা সময় শুভ বা অশুভ বলতে কিছুই নেই। 


আল্লামা আলুসী র.-এর মতে, সবদিন সমান । বুধবারকে অশুভ মনে করার কোনো 
কারণ নেই। রাত ও দিনের যে কোনো মুহূর্তই কারো জন্য কল্যাণকর ৷ আবার কারো 
জন্য অকল্যাণকর। আল্লাহ তা'আলা প্রতিটি মুহুর্তে কারো জন্য, অনুকূল এবং কারো 
জন্য প্রতিকূল অবস্থা সৃষ্টি করেন। 

কিছু সংখ্যক হাদীসে বুধবার দিনটাকে অশুভ বলে উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসীনে 
কিরাম এ হাদীসগুলোকে দুর্বল ও জাল হাদীস বলে মন্তব্য করেছেন। সুতরাং এসব 
হাদীস বিশ্বাসের ভিত্তি হতে পারে না। 


আল্লামা মৃনাভী বলেন- অশুভ লক্ষণ সূচক মনে করে বুধবারকে পরিত্যাগ করা 
| এবং জ্যোতিষ মতে বিশ্বাস পোষণ করা কঠোরভাবে হারাম । কারণ সব দিনের স্রষ্টা | 
| আল্লাহ । দিন হিসেবে কোনো দিনই কোনো কল্যাণ বা অকল্যাণ সাধন করতে পারে না। ] 





পারা £ ২৭ 


ৰঁ ০2০৫ নি পাত পতিত পচ টি এ 
২০. পিজি তে সান তত 
২১. অতপর (দেখো) কেমন ছিলো আমার আযাব ও সতর্কবাণী ? 


৩৮৫০০০৯৪১০৬) 081 ০ £৫ ০৪ 199 
২২. আর নিঃসন্দেহে আমি সহজ করে দিয়েছি কুরআনকে উপদেশ হণ করার জন্য, 
অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী ? 


€935-তা উপড়ে ফেলেছিলো ; -0-মানুষকে ;74:-৫-৫৯+১)-যেন তারা ; 
)৬এ-কাওড ;/৯০-খেজুর গাছের ; ৮:-উৎপাটিত। €)-:৫$--+-)-অতপর 
(দেখো) কেমন ; ০/-ছিলো ; :০০(৬৯০৭০)- -আমার আযাব ; 7ও ;১4- - 
সতর্কবাণী । €);আর ; (৫, ১] নিঃসন্দেহে আমি সহজ করে দিয়েছি ; 3(£0- 
কুরআনকে ; 4-উপদেশ গ্রহণের জন্য ; ৭)4-00১+-)-অতএব আছে কি; ; ০ 
কোনো; উপদেশ গ্রহণকারী । 


১ম রুকৃ" (১-২২ আয়াত)-এর শিক্ষা 


১. কিয়ামত নিঃসন্দেহে নিদিউ সময়ে সংঘটিত হবে, তার প্রমাণ চাদ দিখাঙ্ত হওয়া । 

২. চাঁদের মতো একাটি বিশাল উপথহ যেমন দু'খও হয়ে দ্বার্দিকে চলে গেছে । তেমনি উধার জগতের 

| এহ-নক্ষত্রগলোও বিদীরর হয়ে বিশ্ব-জগতের যাবতীয় ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে । 

৩. চাদ দিখণিত হওয়া মুহাম্মাদ সা.-এর নবৃওয়াতের সত্যতারও এরমাণ। কেননা তিনি যেসব 
ংবাদ দিয়েছেন, এ অলৌকিক ঘটনাই তার সত্যতার এমাণ দেয় । 

৪. প্রত্যেক বিষয়েরই একটি চূড়ান্ত পরিণতি আছে । সুতরাং সত্যের এতি রাসূলের আহ্বান এবং 
কাফিরদের সত্য-অস্বীকাতিরও একটি চূড়া পরিণতি আছে এবং তা একদিন প্রকাশিত হবেই__ 
এতে কোনো সন্দেহ নেই । 

€. আগেকার অবাধ্য জাতিগুলোর পরিণতি থেকে পরবতী কালের লোকদের অবাধ্যতার পরিণাতি 
সম্পকে পৃবার্ভাস পাওয়া যায় । ৰ 

৬. অবাধ্যতা থেকে ফিরে আসার জন্য পয়োজনীয় সকল যুজি-ধমাণ-ই আল কুরআনে বিদ্যমান 
আছে ॥ কিছু অবিশ্থাসীরা তা থেকে উপকৃত হতে পারে না । 

৭. আল কুরআনের যুক্তি_-পরমাণ ও সাবধানবাণী থেকে যারা উপকার লাভ করতে ব্যর্থ হয় এবং 
এ থেকে উপকৃত হতে রাজী নয়, তাদের পেছনে সময় ব্যয় করার এয়োজন নেই । 

| ৮. কিয়ামতের দিন অবিশ্বাসীরা ইসরাফিলের শিঙ্গার শব্দে কবরগুলো থেকে মাথা নিচু করে | 
| পঙ্গপালের মতো বের হয়ে আসবে । রা 





পারা ৪ ২৭ 


| রাসূলদের কথার সত্যতার চাক্ষুষ এমাণ পাবে । কিভু তখন তো আর তাদের বিশ্বাস ও কর্ম শুধরে | 
নেয়ার সুযোগ থাকবে না । | 

১০. নৃহ আ.-এর জাতি-ও তাঁকে মিথ্যা সাব্যস্ত করে পাগল আখ্যা দিয়েছিলো । তারা তাঁকে 
মেরে ফেলার হুমকী দিয়ে দীনের দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিলো । পরিণামে তারাই সবংশে 
ডুবে মরেছিলো । 

১১. আল্লাহ তাঁর নবী নৃহ আ. ও তাঁর অনুসারী মু 'মিনদেরকে ধংস থেকে রক্ষা করোছিলেন । 
আলাহ যুগে যুগে তাঁর মু'মিন বান্দাহদেরকে একইভাবে রক্ষা করেন । ৰ 
১২. আল্লাহ তা'আলা নূহ আ.এর জাতিকে তার তয় বান্দাহ নৃহ আ.-কে মিথ্যা সাব্যস্ত করা, 
তাকে পাগল" বলে উপহাস করা এবং তার ওপর হুমকী ধমকীর মাধমে যুলুম-নিারতিন করার | 

ফলেই সমূলে ধ্বংস করে দিয়েছিলেন । 

১৩. পৃথিবীতে ভ্রমণ করলে আল্লাহর কুদরতের নিদশর্নাবলী দেখা যায় । এসব নিদশর্নাবলী 
দেখার পর কেবলমার মৃখর্রাই হিদায়াত লাত থেকে বঞ্চগ্তি থাকে । | 

১৪. আল্লাহর নিদশর্নাবলী দেখে এবং আল্লাহর কিতাব আল কুরআনের বাণীর মর্ম উপলবি করে 
তা থেকে জীবনের আলো লাভ করার জন্য তিনি আল কুরআনকে সহজবোধ্য করে দিয়েছেন । | 
সৃতরাং কুরআন না বুঝার অক্ষমতার অজুহাত আল্লাহর দরবারে কোনোক্রুমেই গৃহীত হবে না । 

১৫. আল কুরআনকে হিফাষতের লক্ষ্যে সহজে মুখ করার জন্য কুরআনকে সহজ করে | 
দিয়েছেন । তাই আজ পৃথিবীতে অগাণিত কুরআনের হাফেজ দেখা যায় । এ ধারা কিয়ামত প্য্ত 
আল্লাহ জারী রাখবেন । 

১৬. অতীতের গর্ভে বিলীন হয়ে যাওয়া “আদ জাতিও আলাহর নবী এবং তাঁর দাওয়াতকে 
প্রত্যাখ্যান করেছিলো । পরিণতিতে ঝ/ঞ্চাবাযুর তাওবে তারা সমূলে ধ্বংস হয়ে যায় । | 

| ১৭. আল্লাহর শাড়ি অত্যন্ত কঠোর । এ শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহর কিতাব আল 
কুরআন ও তীর ধিয় রাসূল মুহাম্মাদ সা.-এর পদাংক অনুসরণ করে চলা । 

১৮. আল্লাহর কিতাব ও রাসূলের পদাংক অনুসরণের জন্য কুরআন ও হাদীসের জ্ঞান অজর্ন | 
করার বিকল কোনো ব্যবস্থা নেই । 





পারা $ ২৭ 


মিটি তি তাতে 


(905505575585798৩4895-4 
| ২৩, না ভি বারী (বাবদ বররন $. তখন ভারা বলেছিনো__আমরা কি আমাদের ূ 


মধাকার একজন মানুষকে এককভাবে মেনে চলবো ?, তাহলে তো জামরা তখন পড়ে যাবো পুমরাহীতে এবং 


চিপাতা এটি টি ৬ 


(৫১ 254485-450595545781 1951 


পাগলামীতে। ২৫. তবে কি আমাদের মধ্যে থেকে গধমাতর তার ওগরই ওহী নাধিল করা হয়েছে? বরং সে একজন | 


ডাহা মিথ্যাবাদী-__অহংকারী লোক* | ২৬. তারা জানতে গারবে___ 


| €9০4-মিথ্যা সাব্যস্ত করেছিলো ; ১৮৮-সামদ জাতিও ; )-/৩-(১০১+০।+*)- 


সতর্ককারী (নবী)দেরকে । 9 1/-0১1+)-তখন তারা বলেছিলো ; 0:7-(+1 
1৮১)-একজন মানুষকে কি; ; ০৮৫০৯৮১- -আমাদের মধ্যকার ; 1৮ এককভাবে; 


| 145 গল 


5৫-0৯০)-আমরা মেনে চলবো তাকে : (42তাহলো তো আমরা ; ঠি-তখন ; 


ৃ ৮০ ০৮-পড়ে যাবো গুমরাহীতে ; /-এবং ; ৮; ৮শপাগলামীতে। 69:11: তি 
| ৬৪)-তবে কি নাধিল করা হয়েছে ; %444-ওহী ;412-তার ওপরই ; বা , 
| (2::আমাদের মধ্যে ;"1:-বরং ; 2১-সে ;4১%-ডাহা মিথ্যাবাদী ; ”-এ-অহং 

| লোক। হ১:৯::-তারা শীঘ্রই জানতে পারবে ; 


১৭. অর্থাৎ সামূদ জাতি সালেহ আ.-কে নবী হিসেবে মেনে নিতে একথা বলে | 
আপত্তি তুলেছিলো যে, তিনি তো আমাদের মধ্যকার একজন মানুষ । তিনি মানব-সত্তার 
উর্ধ্বে নন। তিনি আমাদের সম্প্রদায়ের বাইরের কোনো ব্যক্তি নন। তাছাড়া তার সাথে 
কোনো লোক-লঙ্কর, সৈন্য-সামন্ত, দল-বল কিছুই নেই। এমন একক একজন মানুষের | 
আনুগত্য-অনুসরণ করলে সঠিক পথ থেকে আমরা বিচ্যুত হয়ে পড়বো এবং আমাদের 
বোকামীর পরিচয় হবে । অতএব আমরা তার (সালেহ-এর) কথা মেনে চলতে পারি না। 

তাদের ধারণা ছিলো__যিনি নবী হবেন, তিনি মানুষ হবেন না, তাকে আসমান থেকে 
পাঠানো হবে, তার সাথে লোক-লঙ্কর থাকবে, দলবল ও ঝাঁকজমক সহকারে তিনি 
আসবেন । তখন সবাই তাকে নবী হিসেবে বরণ করে নেবে এবং তার কথা মেনে চলবে । 

মক্কার কুরাইশ কাফিরদের ধারণাও একই ছিলো, ফলে তারাও একই মূর্খতাসুলভ 





শব্দে শব্দে আল কুরআন (৬৩১ সুরা আল কামার 
22606 2525000211৩; 8%14152015514 
আগামীকাল-__কে ডাহা মিথ্যাবাদী অহংকারী । ২৭. ই টত্িজারা 
একটি উটনী পাঠাচ্ছি, অতএব আপনি তাদেরকে লক্ষ্য করুন এবং | 
ভিত পা ছি পাপা ৯৩ 062 ৯ -পানিপাতজডিপানি পা ৫ +০৪পপ 5৯০৮ | 
193৪১০৯ ০১১ ১৫৪৮2585701015 €১৪০০| 
চৈচাজ গানি (এখন) তাদের মধ্যে গালা করে দেয়া হলো; গরতকেই | 
| (ভার) গানি গানের গালার দিন হাজির হবে» ২৯. অতপর তারা ডাকলো 


5292:795)6086-94 চি পপর নিশি 
ভাদের এক সবে, তখন সেবৃতক্ষেপ করলো এবং সে (উটনীকে) এন অতএব | 
(দেখো দেখে) কেমন ছিলো আমার আযাব ও সত্বাসীসূহ। ৩১, আমি তাদের ওপর গাঠীনাম। 


(-আগামীকাল ; কে ,2$।-ডাহা মিথ্যাবাদী ; ৫-অহংকারী | €)0| - 
আমি অবশ্যই ; 14...পাঠাচ্ছি ; $৩41-একটি উউনী ; 3-পরীক্ষা স্বরূপ ; ডি 
তাদের ; 429১৩- (৯৮৮/-)-অভএব আপনি তাদেরকে লক্ষ্য করুন ; ১এবং, 
পপ ধৈর্যধারণ রতি ।€১ ”আর ; ; ৮৪৮ (৯+৮)-তাদেরকে জানিয়ে দিন ; ১1- 
যে; :0-গানি ;%::.১-৫এখন) পালা করে দেয়া হলো ; ৮: (-৮+৮৮)-তাদের 
মধ্যে ; প্রত্যেকেই ;০:-4-(তোর) পানি পানের পালার দিন 7: -হাজির 
| হবে । ৫৯ $১-৫১১৩+-)-অতপর তারা ডাকলো ; +৪৮৮৫শপিতে )-তাদের 
এক সাথীকে ; ৮--6৮-০+-)-তখন সে হস্তক্ষেপ করলো ; ৮8$৫+ | 
»৪০)-এবং সে (উটনীকে) আঘাত করে মেরে ফেললো (9 -৮$-(-৬+-)- 
অতএব (দেখো) কেমন ; ১৫-ছিলো ; (%3-(+৯/5০)-আমার আযাব ; +ও ; 
১:৫-সত্র্বাণীসমূহ।€) ৫-আমি ; ৫-:/-পাঠালাম ;1:০-তাদের ওপর ; 
তাদেরকে সামূদ জাতির- তাদের নবীর সাথে তাদের আচরণ সম্পর্কিত ঘটনা শুনিয়ে 
সঠিক পথে আনার চেষ্টা করা হয়েছে 
১৮. 'কাষ্যাব' অর্থ ডাহা মিথ্যাবাদী, আর “আশির অর্থ গর্ব-অহকারে সীমালংঘনকারী । 
“সামৃদ' জাতি সালেহ আ.-কে উপরোক্ত কথা বলে প্রত্যাখ্যান করেছিলো। 
১৯. “ফিতনা' অর্থ পরীক্ষা । একটি উটনীকে পরীক্ষাস্বরূপ পাঠানোর অর্থ এই যে, | 
| সামান্য একটি উটনীকে পানি পানের পালায় তাদের সমান গুরুত্ব দিয়ে নির্দেশ জারী | 





শব্দে শব্দে আল কুরআন 8১৯৫ 


: 58100075759) |::447555225 
একটিমাত্র বিকট ধ্বনি, তখন তারা খোঁয়াড়-মালিকের শুষ্-পদদলিত খড়ের মতো হয়ে গেলো ।৯ ৩২. আর 
| নিদেহে আমি কুরানকে সহজ করে িযেছ উপদেশ গহদর জন- 
2 ভিলা 171019)20 চগঠিঃ 8 ৮ পাতি ০23৫৪৮৮০৪০৪ | 
ৰ চিন্তিত শর ৫ 
৩৪. আমিই ভাদের ওপর গাথর বর্ষণকারী ঝড়ো বাতাস পঠিয়েছিনাম- 


| 2: বিকট ধ্বনি; $:০1,-একটিমাত্র ; [-0৯$+.০)-তখন তারা হয়ে গেলো; 

| ০৪-৫৯০০)-শফাপদদলিত খড়ের মতো; ০৯০১)-খোয়াড় মালিকের ।€)5 

| -আর ; ৫০. *£-নিঃসন্দেহে আমি সহজ করে দিয়েছি ; 01$-কুরআনকে ; 

| ,441-উপদেশ গ্রহণের জন্য ;:)4$-61৯+-)-অতএব আছে কি ; :»-কোনো ; 
৪০উপদেশ রহণকারী। €)-:/-মি্া সাব্যস্ত করেছিলো ১৮ -সম্প্রদায়ও ; 

| ৮৯লৃতের ;১4)৬ (১১+০+৬)-সতর্ককারীদেরকে । €) (-আমি-ই ; 4) - 

| পাঠিয়েছিলাম ; :-তাদের ওপর ; ০-পাথর বর্ষণকারী ঝড়ো বাতাস ; 


| করা। তা-ও আবার এমন ব্যক্তি কর্তৃক এ নির্দেশ দান যাকে তারা দলবলহীন ও 
| নিঃসম্বল একক একজন মানুষ হিসেবেই মনে করে। তাছাড়া এ লোকটিকে তারা ডাহা 
মিথ্যাবাদী ও দান্তিক বলে অমান্য করে আসছে। এ নির্দেশ মেনে নেয়াটা তাদের জন্য 
কঠিন ব্যাপার-ই বটে। আর সেজন্যই আল্লাহ তাআলা উটনীকে তাদের জন্য 
পরীক্ষাস্বরূপ বলে উল্লেখ করেছেন। 
| ২০. “সামূদ' জাতি উটনীকে সহ্য করতে পারছিলো না। একে তো কৃপের পানিতে 
উটনীটি তাদের সমান অংশ অধিকার করে রেখেছিলো । অপর দিকে এমন এক 
ব্যক্তির মাধ্যমে উটনীটির আবির্ভাব হয়েছে, যাকে তারা অস্বীকার-অমান্য করে ' 
আসছিলো । কিন্তু তারা উটনীটির দৌরাত্ম্য সত্বেও তার ওপর আঘাত করতে ভয় 
| পাচ্ছিলো। কারণ তারা মনে মনে ভাবছিলো যে, এর পেছনে কোনো অলৌকিক শক্তি 
আছে। তাই উটনীটিকে আঘাত করতে তারা সাহস পাচ্ছিলো না। অবশেষে তারা 
তাদের মধ্যকার দুঃসাহসী, হঠকারী ও অপরিণামদর্শী লোকটিকে এ জঘন্য কাজে 
নিয়োজিত করেছে। সে লোকটি উটনীটিকে হত্যা করে নিজের বাহাদুরী প্রকাশ করলো । 
২১. অর্থাৎ গৃহপালিত পশুর খোয়াড়-মালিকেরা যেমন খোয়াড়ের পশুর জন্য শুষ্ক | 
খড়, কাঠ ও বাশ ব্যবহার করে আর পশুর পায়ে পিষ্ট হয়ে সেসব দ্রব্যাদি গুড়ো গুড়ো 
1 হয়ে যায়, সামূদ জাতির লাশগুলোকেও আল্লাহ তা*আলা খোয়াড়ের পদদলিত খড়- 
কুটোর সাথে তুলনা করেছেন। | 





পারা 8 ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল কামার 

| ০৫০০০৮৯৩195 ঠা 

নৃত-এর পরিবার ছাড়া; আমি তাদেরকে রাতের শেষভাগে রক্ধাকরেছিলাম। ৩৫.__আমার গক্ষ থেকে দয় 
অনুগহ স্বরূপ; রে নারি 


355:25504855396550520 
৩৬. আর নিঃসন্দেহে তিনি (মৃত) আমার পাকড়াও সপর্কে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু তারা 
সতকীকরণ সম্পর্কে সন্দেহ পোষণ করেছিলো। ৩৭. আর তারা তো তীঁকে (লূত-কে) তীর মেহমানদের 
ব্যাপারে ফুসলিয়েছিলো, তখন আমি অন্ধ করে দিলাম। 


৯৫ গু পাতা গত *পভপ দপ্জি টিপ 8১ পপর লটিতি শি কিসিলাটিনি পা 
০১৪2+০4%০ ৪১১৭ ৪৯৮০০৭০৯৩১9 ০91১-199০1 
| তাদের চোখগুলো ; (এবং বললাম) অতএব আমার আযাব ও সতকীকরর€৫ণের মজী ভোগ করো ।২ 
৩৮. আর নিঃসন্দেহে অতি ভোরে তাদের ওপর আপতিত হলো এক বিরামহীন আযাব। 
| ৭া-ছাড়া ; 0-পরিবার ;৮৮%-লৃতের ;14+5-আমি তাদেরকে রক্ষা করেছিলাম ; 
০০াবাতের শেষভাগে । €9:--দয়া অনুষহ স্বরূপ ; ১.০-থেকে ; ১০ -আমার 
পক্ষ : ; ৬/১৫-এরূপই ; আমি প্রতিদান দিয়ে থাকি; '-তাদেরকে যারা ; 
০£৫শোকর করে । ও) 7আর ; ৮৯১ »£/-নিঃসন্দেহে তিনি (লুত) তাদেরকে 
সতর্ক করে দিয়েছিলেন ; 2:20.:-আমার পাকড়াও সম্পর্কে; [)৮-3-কিস্তু তারা 
সন্দেহ পোষণ করেছিলো; ১:1৬-সততাঁকরণ সম্পর্কে । 69 /আর ; ৮১0 ১-20- 
তারা তো তাকে (লুতকে) ফুসলিয়েছিলো ; '১০-ব্যাপারে ; :৮ তীর মেহমানদের; 
5-তখন আমি অন্ধ করে দিলাম ; 7/:৮1-0৯+০+০)-তাদের চোখগুলো ; 
($3-(এবং বললাম)-অতএব তোমরা মজা ভে ভোগ করো ; ০০-আমার আযাব ; 
$-ও ১ ১/-সতকীকরণের । ৫১/আর ; ৮০ 44-আর নিঃসন্দেহের তাদের ওপর 
| আপতিত হলো ; £4-অতি ভোরে ;%,0-এক আযাব ;%£:..৮-বিরামহীন। | 
২২. 'কাওমে লৃতের ঘটনা ইতিপূর্বে সূরা হুদ-এর ৭৭ থেকে ৮৩ আয়াত এবং সূরা 
| হিজর-এর ৬১ থেকে ৭৪ আয়াতে সবিস্তার বর্ণিত হয়েছে। এ জাতি এমন এক অপকর্মের 
সূচনা করেছিলো, যা ইতিপূর্বে দুনিয়াতে আর কোনো মানুষ করেনি । এরা বালকদের সাথে 
কুকর্মে অভ্যস্ত ছিলো । আল্লাহ তাদের পরীক্ষার জন্য কয়েকজন ফেরেশতাকে সুশ্রী বালকের 
বেশে লৃত আ.-এর নিকট পাঠান । দুর্বৃত্তরা বালকবেশী ফেরেশতাদের সাথে অপকর্মের 
মানসে লৃত আ.-এর গৃহে. উপস্থিত হয়। লৃত আ. ঘরের দরজা বন্ধ করে দেন; কিন্তু তারা 
দরজা ভেঙ্গে অথবা দেয়াল টপকে ভেতরে ঢুকতে থাকে । লূত আ. নিজেকে অসহায় 
॥ বোধ করলে ফেরেশতারা তাদের আসল পরিচয় দিয়ে তাকে অভয় দিয়ে বলে__“আপনি | 


পর 
8৬ 





শ. শ. কু. ১২/৩৪-___ পারা ৫২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৫২৬৬১ সূরা আল কামার 


]ঁ £ 5৮ দিপা ডি ৬) পা 189 পাচ নর ২ ভিটা হপু্ণারত০৯ ৩ "| 
|০৮১০১৭৪১১/০70466597%51617545| 
৩৯, অতএব আমার আযাব ও সতকীকরণের মনা ভোগ করো। 8০. জার নিঃসন্দেহে আমি উপদেশ গ্রহণের | 
জন্য কুরআনকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী ? 
(৯১-১-(1৯০১১+)-অতএব মজা ভোগ করো ; ৮০-০-(৬+০)-আমার | 
আযাব ; /-ও ; )4-সতকঁকিরণের | €9+আর ; (৮: 34-নিঃসন্দেহে আমি সহজ 
করে দিয়েছি ; ১1$)1-কুরআনকে ; »%/1-উপদেশ গ্রহণের জন্য ;')$$-0)৯+-)- 
অতএব আছে কি? :১+-কোনো ; ,০+-উপদেশ গ্রহণকারী । | 


চিন্তিত হবেন না, এরা আমাদের নিকটেই আসতে পারবে না। আমরা ওদেরকে শাস্তি 
দেয়ার জন্যই প্রেরিত হয়েছি। তারপর ফেরেশতারা দুর্বৃত্তদের চোখ অন্ধ করে দেয়। 
ফলে তারা অন্ধকারে ঘরের দরজা খুঁজে ফিরতে থাকে । ফেরেশতারা লূত আ.-কে ভোর 
হওয়ার আগেই পরিবার-পরিজন নিয়ে সেই এলাকার বাইরে চলে যেতে বলে। লৃত 
আ. সপরিবারে রাত থাকতেই এলাকা ত্যাগ করেন। অতপর আল্লাহ এ অপরাধী জাতিকে 
সমূলে ধ্বংস করে দেন। 


২য় রুকৃ' (২৩-৪০ আয়াত)-এর শিক্ষা 


১. সবর্ষগে রিসালাতকে অবিশ্বাসী মানুষ তাদের বিশ্বাস ও কমের্র সপক্ষে একই অজুহাত 
উাপন করেছে। সামূদ জাতিও তাদের পাতি প্রেরিত নবী সালেহ আ.-কে একই অজুহাত উত্থাপন 
করে তাঁর কথা মেনে নিতে অস্বীকার করেছে । মক্কার কুরাইশ-কাফিররাও মুহাম্মাদ সা.-এর আনীত 
দীনকে একই অজুহাতে অমান্য করেছে। 

২. আজও যারা ইসলামকে মেনে নিতে অস্বীকার করছে, তারাও বিভিরি আঙ্গিকে সেই পুরোনো 
খোঁড়া মিথ্যা অজুহাত পেশ করছে । 

৩. লূত আ.-এর কাওমও আল্লাহর নবী লূত আ.-এর সাথে হঠকারিতায় সীমালংঘন করেছে ; 
পৃথিবীতে এরা ছিলো সমকামিতার মতো জঘন্য কৃকমের্র সৃচনাকারী । 

৪. আল্লাহর দীনের বিরন্দে বিদ্োহকারী সকল অপরাধী জাতির পরিণাতি একই হতে বাধ্য । | 
এটাই আলাহর স্থায়ী বিধান । আর আল্লাহর বিধানে কোনো পরিবতর্ন নেই । | 

৫. আল্লাহ তা'আলা কুরআন মাজীদকে মানুষের জন্য সহজ করে পেশ করেছেন, যাতে সবর্কালে 
সকল পথার্য়ের মানুষই সহজেই কুরআনের আদেশ-নিষেধ মেনে চলতে পারে । 
আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন । আর আখিরাতের শাস্তি তো তাদের জন্য নিধাঁরিত আছেই । 

৭. আল্লাহ নৃহ আ.-এর জাতিকেই জলোম্বাস ও ঝড়-বৃষ্টি দিয়ে ; “আদ জাতিকে প্রচ ঝড়- 

| তুফান দিয়ে এবং সামূদ জাতিকে বিকট বুধ্বনি দিয়ে এবং কাওমে লূতকে পাথর বধর্ণকারী-ঝড়ো 
বাতাস দিয়ে ধংস করে দিয়েছেন । 

৮. আল্লাহ তা আলা যুগে যুগে তার অনুগত ও সত্ক্মর্শীল বান্দাহদেরকে তীর আযাব থেকে রক্ষণ 
করেন, যেমন লৃত আ.-এর পরিবার ও তাঁর অনুসারীদেরকে রক্ষা করেছেন । 

৯. লূত আ.-এর জাতির করুণ পরিণতি থেকে শিক্ষণীয় উপদেশ হলো আল্লাহর আযাব থেকে 4] 

|| রক্ষা পেতে হলে আল্লাহর নবীর আনীত দীন মেনে চলতে হবে । ] 





০9656 90157১938)6:10527017545 
8১. আর নিঃসন্দেহে ফিরআউন-সম্র্দায়ের কাছেও সতর্ককারীগণ এসেছিলেন। ৪২. (কিন) তারা আমার 
বাছা নো গাও 


8175115০ টির ৯০১ পা পাপা 
নিসা চিনি চিজ ব্রন নি 
কাফিরদের চেয়ে রেষ্ট ?৬ না-কি তোমাদের জন্য মুক্তির সনদ রয়েছে 

পালি ট্রিপাটিতা এট ছিপাছি পুটিপাদিপটি পা গু পনি গু ছি পা পিজা পান্রিসিঠিণা ০৮৩ 
৩১199শেল্য(9০৮-8৮০০০ ১৯৩ 829৮ (8591 
আসমানী কিতাবসমূহে ? 88. না-কি তারা বলে__'আমরা একটি সংঘবদ্ধ বিজয়ী দল" ? | 
ূ 8৫. খুব শীঘ্রই দলটি পরাজিত হবে এবং পালিয়ে যাবে 
€১আর ; 2ত 52-0৬ ৩+০)-নিঃসন্দেহে এসেছিলেন ; 0-সম্প্রদায়ের কাছেও ; 
টি *-ফিরআউন ; ; //-সতর্ককারীগণ । €১ [4-€কিস্তু) তারা মিথ্যা সাব্যস্ত 
করেছে; (-৮-6০+০/+৬)-আমার নিদর্শনকে ; (4-সকল ; ৮ 
| +৯+০১৯)-সুতরাং আমি তাদেরকে পাকড়াও করলাম ; ৮-পাকড়াও ; ১১০ - 
| পরাক্রমশালী ;--৮*মহাশক্তিধরের । €97৫/-:4-৫৯+১-%1 )-তোমাদের 
| ফগের) কাফিররা কি ;%:/-শ্রেষ্ঠ ; :-থেকে ;745:%-৫5+-২9। )-তোমাদের 
ূ আগেকার (যুগের) কাফিরদের )1-না-কি ; ৮৫--তোমাদের জন্য রয়েছে ;%:0- 
| মুক্তির সনদ ; || ৮-(৮৯+)- -আসমানী কিতাবসমূহে । ৫৪ 1-না-কি ; 
| ডিপ একটি সংঘবদ্ধ দল ; ৮ ০৫৪ বিজযী। €9 
74-.খুব শীঘ্বই পরাজিত হবে ; £:0-দলটি ; /এবং ; 0১1, পালিয়ে যাবে ; 

২৩. অর্থাৎ আগেকার যেসব কাফির তাদের নবীদের অমান্য করার কারণে কঠোর 
| আযাবে পতিত হয়েছে, তাদের চেয়ে এমন কি আলাদা বৈশিষ্ট্য আছে যে, তোমরা শেষ | 
| নবীর আনীত দীন অমান্য করে অনুরূপ কুফরীতে লিপ্ত থেকেও আযাব থেকে রেহাই পেয়ে 

যাবে__কক্ষণো নয়__ তোমরাও অতীতের কাফিরদের মতো আযাবে পতিত হবে। তাদের | 
উনার ভোর জািআনাদা জন জোন: উরি রা ভিযিডরে | 


ধন | 





শব্দে শব্ধে আল কুরআন সূরা আল কামার 





* ০৯ 5 1 (৫০ পা 89 ০2 সাতটি তি 


৬৫১৯০] € ১45৯24-09 0525900001 | 
কিন ৪৬. বরং কিয়ামত-ই হলো তাদের (শাস্তির) ওয়াদাকৃত সময়, আর 
১০১১১০০১১৪৫ নিশ্চয়ই অপরাধীরা পড়ে আছে 


৯০০০০ 1৩5 পিন এটি তা চিট ০9০০ 59 (৮৮ 
9 ৪১১৮%৮৯১)41৬০১-০৮-:৪৭-০৩ | 
গুমবাহী ও পাগলামীতে । ৪৮. যেদিন তাদেরকে তাদের মুখমণ্ডলের ওপর টেনে-হেচড়ে | 

জাহান্নামে নিয়ে যাওয়া হবে (সেদিন বলা হবে)__মজা ভোগ করো 

৯41 -পৃষ্ঠ দেখিয়ে ।€$ ।৫৯০+-বরং ; £০4কিয়ামত-ই হলো ; ৯১০৮৮৫৯৪৮ 
৮০)-তাদের শোতির) ওয়াদাকৃত সময় ; ;আর ; $০0|-কিয়ামত ; ৬৯১-বড়ই 
কঠোর 3 7-ও 3 ৮-অধিক তিক্ত সময়। €9-নিশ্চয়ই ; 0 
১1০ পড়ে আছে গুমরাহী ; +ও ; ০২.-পাগলামীতে । €১7৮%-যেদিন ১0৮০4- 
তাদেরকে টেনে-হেচড়ে নিয়ে যাওয়া হবে ১ ১4 ৮৫০০৩+০+ 9-জাহাননামে ; 
০উপর ;1৯১১/৫৯*১৮৯১-তাদেরকে মুখমণ্ডলের ; ($,১-(সেদিন বলা 
হবে)_ মজা ভোগ করো ; 
আযাব থেকে রক্ষা করতে পারে। এ কথাগুলো মক্কার কুরাইশ কাফিরদেরকে সম্বোধন 


করে বলা হয়েছে। 


২৪. অর্থাৎ মক্কার কাফির কুরাইশরা যদিও এখন নিজেদের সংঘবদ্ধ বিজয়ী দল হিসেবে 
ভেবে আত্মপ্রসাদ লাভ করলেও শীঘ্রই এমন সময় আসবে যে, তারা মুসলমানদের সাথে 
মুকাবিলায় পেছন ফিরে পালাবে । হিজরতের পাচ বছর আগে এমন এক সময়ে | 
মুসলমানদেরকে এ ভবিষ্যদ্বাণী শোনানো হয়েছে, তখন কেউ কল্পনাও করতে পারেনি 
যে, মুসলমানদের সামনে এমন এক অনুকূল অবস্থা আসবে । কারণ মুসলমানদের 
তখনকার অবস্থা ছিল অত্যন্ত করুন, কাফিরদের অত্যাচার নির্যাতনে অতীষ্ট হয়ে তাদের 
অনেক লোককে হাবশায় হিজরত করতে হয়েছে। অবশিষ্ট মুসলমানরা কুরাইশদের 
বয়কট-অবরোধের শিকার হয়ে আবু তালিব গিরিসংকটে অমানবিক জীবনযাপনে বাধ্য 
হয়েছে। এমতাবস্থায় এটা কল্পনাও করতে পারার কথা নয় যে, মাত্র সাত বছরের 
মধ্যেই অবস্থা আমূল পরিবর্তন হয়ে যাবে এবং আলোচ্য আয়াতে ঘোষিত ভবিষ্যদ্বাণী 
হুবুহু বাস্তব হয়ে দেখা দেবে । ইকরিমা থেকে বর্ণিত আছে যে, হযরত উমর রা. প্রায়ই 
বলতেন যে, এ আয়াত নাযিল হলে আমি হয়রান হয়ে গেলাম-_-এ সংঘবদ্ধ বিজয়ী 
দল কোন্টি যারা সহসা পরাজিত হয়ে পালাবে । অতপর বদর যুদ্ধে আমি যখন 
দেখলাম রাসূলুল্লাহ সা. বর্ম পরিহিত অবস্থায় কাফিরদের ওপর অভিযান পরিচালনা 
করছেন আর তীর যবান মুবারকে উচ্চারিত হচ্ছে আলোচ্য আয়াতটি তখন আমি বুঝতে 

| পারলাম যে, আয়াতে বদরের পরাজয়ের খবরই সাত বছর আগে দেয়া হয়েছিল। 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল কুমার 






৪ - রাড ৮০৭৫ ঙ্প পারত তি 1 7 পৃ ৩9০৮ পলো ও ৮-্থী 
1 ৪০৯1১10১০46)০৮১৭-৮৪৬৯০০1৪১০ | 
আগুনের স্পর্শের । ৪৯. আমি অবশ্যই প্রত্যেকটি বস্তুকে তাকে সুনির্ধারিত পরিমাণে সৃষ্টি 
করেছি।২ ৫০. আর আমার নির্দেশ তো এক মুহূর্তের ব্যাপার ছাড়া কিছু নয়__ 
56 * 8 পাতা নটি পানি প্পিি সনির চে পা পার &ি চপ 
০3০০০০৯৪৮৭৭ ৮০৬ ০৮9১1026- 
চোখের একটি পনকের মতো ।* ৫১. আর নিঃসন্দেহে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের সমপন্থী দলগুলোকে, 
অতএব আছে কি (এ থেকে) কোনো উপদেশ হণকারী? 


৬৮স্পর্শের ; 72.-আগুনের 6৯ (-আমি অবশ্যই ;44-প্রত্যেকটি ; “১-বন্তুকে; 
“৮৮ ৬৪)-তাকে সৃষ্টি করেছি ১০১ ১০+-)-সুনির্ধারিত পরিমাণে 1।৫9$- 
আর ; ০-কিছু নয় ; -4-(৮+৮০)-আমার নির্দেশতো ; 41-ছাড়া ; ৮.৮ -এক 
মুহূর্তের ব্যাপার ;?০1$-(৩-/+)-একটি পলকের মতো ; ,--)৮-চোখের ।€)+- 
আর ; (৫৮ +€-নিঃসন্দেহে আমি ধ্বংস করে দিয়েছি ; ০৮-4-0+৮৮৮1)- 
তোমাদের সমপন্থী দলগুলোকে ; 14 /-(১৯-০)-অতএব আছে কি ; ৮ -(এ 
থেকে) কোনো ;৮০উপদেশ গ্রহণকারী । | 

২৫. অর্থাৎ কিয়ামত সবচেয়ে ভয়াবহ, কঠোর এবং সবচেয়ে তিক্ত ও অপছন্দনীয় 
ঘটনা। “'আদহা" অর্থ সবচেয়ে ভয়াবহ ও কঠোর ৷ আর “আমারর্ুতন' অর্থ সবচেয়ে 
তিক্ত। শব্দটি “মুররুন' শব্দ থেকে উদ্ভূত । 

২৬. অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্ব-জাহানের প্রতিটি ছোট-বড় বস্তুকে উপযোগিতা 
অনুসারে যথাযথ পরিমাপ ও পরিমাণে তৈরী করেছেন। কোনো জিনিস-ই উদ্দেশ্য ও 
লক্ষ্যহীনভাবে বিনা পরিকল্পনায় সৃষ্টি করেননি। “কাদার” শব্দটি আল্লাহর নির্ধারিত 
“তাকদীর* বা বিধিলিপি অর্থেও ব্যবহৃত হয়। এ অর্থের আলোকে মুফাসসিরীনে 
কিরাম আয়াতের অর্থ করেছেন__-“আমি প্রত্যেকটি বস্তুকে তার “তাকদীর অনুসারে 
সৃষ্টি করেছি।” অর্থাৎ প্রত্যেকটি বন্তুই একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট পরিমাণে 
সৃষ্টি করা হয়েছে এবং সেই নির্দিষ্ট সময় শেষ হলেই তার বিলুপ্তি ঘটবে। এ 
তাকদীরের আবেষ্টনী থেকে এ বিশ্বজগতও মুক্ত নয়। নির্দিষ্ট মেয়াদ শেষে এ জগতেরও 
বিলুপ্তি অবশ্যই ঘটবে। 

ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে তাকদীর" অন্যতম । তাকদীরকে সরাসরি 
অস্বীকারকারী “কাফির'। আর ছ্যর্থবোধক ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে 
অস্বীকারকারী ফাসিক ৷ 

হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ 


নি 































পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন 88888 


রা ৯০৮৮ 5 পপি ৫ ৯ পি ৯ ৩.০ ৯2৩ চি 2 ॥ 
চটে ৩1৪০:-৮১৮2) ৮095৮98514৬ 
৫২. আর গরতোকটি বিষয_যা ভারা করেছে” আমলনামা নিবন্ধ আছে। 6৩._এবং ঘেট ও রিট 
১/০১১৯০১ ১১১৪১১৬ 


শের নি পাতাজ পর ন্া নি প পভ হি 
রিনার বক উল চা 
শক্তিধর মালিকের সমীপে । 


চির ভেরছি? ৪০-বিষয় ; ৮-৫৮19)-যা তারা করেছে ; ১ 
০১)- -(০+০৯)-আমলনামায় লিপিবদ্ধ আছে। €;- এবং ;:)/-প্রতিটি বিষয় ; 

| ৯৮ ছোট ; ও; ০2৫-বড় ১০2-পলিখিত আছে । €91-অবশ্যই ; ০-৫-| - 
মুত্তাকীরা ; মধ্যে থাকবে ; ০-বাগ-বাগিচা ;5-ও ; %-বর্ণাধারাসমূহের | € 
১০৪ -আসনে ; যথাযথ মর্যাদার ; 4:০-সমীপে ; ৩০ মালিকের ; ০০ 
সর্বময় শক্তিধর । 


আমার উম্মতের অগ্নিপূজক হলো তারা, যারা “তাকদীর' বিশ্বাস করে না। এরা অসুস্থ 
হলে খবর নিও না এবং মরে গেলে কাফন-দাফনে অংশ ্রহণ করো না । (রুহুল মাআনী) 


২৭. অর্থাৎ তাকদীর অনুসারে কিয়ামত সংঘটনের জন্য আমার কোনো দীর্ঘ প্রস্তুতির 
প্রয়োজন হবে না! চোখের পলক ফেলার মতো সময়ের মধ্যেই আমার নির্দেশ কার্যকর 
হয়ে যাবে। 


২৮. অর্থাৎ তোমাদের মতো আকীদা-বিশ্বাস পোষণকারী এবং তোমাদের চেয়ে 
সবদিক দিয়ে শক্তিমান অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। সুতরাং তোমাদের 
এটা মনে করার কোনো সুযোগ নেই যে, তোমরা যা ইচ্ছে করেই যাবে, তোমাদেরকে 
পাকড়াও করার কেউ নেই। 

২৯. অর্থাৎ মানুষের ছোট-বড় সকল কৃতকর্মের রেকর্ড সংরক্ষিত আছে। কোনো 
কাজেই হারিয়ে যাওয়ার উপায় নেই। আর এ সংরক্ষিত রেকর্ড যথাসময়ে তাদের 
সামনে হাজির করা হবে। 


৩য় রুকৃ'(৪১-৫৫ আয়াত)-এর শিক্ষা 


১. এ সূরাতে অতীতের পাঁচটি শক্তিশালী এবল-পরাক্রাভ জাতির পরিণাতি উল্লেখ করে বারবার 
বলেছেন যে, আমার শাস্তি ও সতকীর্ষিরণের মজা ভোগ কর। এ থেকে আমাদের উপদেশ এহণ 
|| করা কতর্য ূ 





পারা ৪ ২৭ 


| ২. পাঁচটি জাতির এথমে উল্লেখ করা হয়েছে নৃহ আ-এর জাতির । কারণ তারাই ছিল 
স্ব এম জাতি যাদেরকে আল্লাহ স্বীয় আযাক দিয়ে ধ্বংস করে দিয়েছেন । 

॥ ৩. ধংস থাও জাতি হিসেবে বাকী যাদের লাম উল্লিখিত হয়েছে তারা হলো-_আদ জাতি, সামূদ 
জাতি ও লূত আ.-এর জাতি এবং সবর্শেষ ফিরাউনের সম্প্রদায় । | 

৪. আল্লাহর দীনকে ধত্যাখ্যান করার ফলে অতীতের এসব শক্তিশালী জাতিওলো ধংস হয়ে 
গেছে, তেমনি বতর্মানকালের আপাত শক্তিধর অপরাধী জাতিগলোও নিঃসন্দেহে ধংস হয়ে যাবে । 

৫. কোনো অপরাধী জাতি-ই তার অপরাধের জন্য আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পেতে পারে 
না। এটা যেমন অতীতে পারেনি তেমনি আজ এবং আগামীকালও পারবে না । 

৫. অপরাধী জাতিওলোকেটি পাকড়াও করার চূড়াভ সময় হলো কিয়ামত । তবে কিয়ামতের 
সংঘটনকাল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 

৭. কোনো যুগের কাফিরই আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাবে না-_-এটা আল্লাহর ওয়াদা, 
স্থতরাং বাতিলের সাময়িক উত্থানে ভয় পাওয়ার কিছুই নেই । 

৮. কিয়ামত অত্যন্ত ভয়াবহ ও কঠিন থেকে কঠিন বিপদজনক এবং খুঁবই তিক্ত ও বিহ্বাদজনক 
ঘটনা । সুতরাং এটাকে খেলো ও গুরুত্তুহীন মনে করার কোনো স্বযোগ নেই । 

৯. যারা কিয়ামতকে উপেক্ষা করে যাচ্ছেতাই জীবনে অভ্যন্ত হয়ে পড়েছে, তারা নিশ্চিতভাবে 
পথে ও মত্তিক বিকৃত । কিয়ামতের দিন উরিখিত বিকৃত মভভিফ পথভ্রঈদেরকে উপ্রুড় করে টেনে- 
হেচড়ে জাহারামের আগুনে নিক্ষেপ করা হবে । 

১০. আল্লাহ প্রত্যেকটি বন্ুকে একটি সুনিধারিত মেয়াদ এবং পরিমিতিতে সৃষ্টি করেছেন_ 
এটাই তার তাকদীর__এর ব্যতিক্রম কিছু হতে পারে না । 

১১. তাকদীরে বিশ্বাস ঈমানের মৌলিক বিষয়ের অন্যতম । তাকদীর অবিশ্বাসকারী কাফির । 

১২. কিয়ামত সংঘটনের আল্লাহর একটিমাত্র নিদেশি-ই যথেষ্ট ; যা চোখের একটি পলক ফেলার 
সময়ের মধ্যেই সংঘ্ঘটিত হয়ে যাবে । 

১৩, অতীতের অবিশ্বাসী জাতিসমূহের ধ্বংস থেকে শিক্ষা এহণ করে জীবনকে সঠিক পথে 
পরিচালিত করাই বুদ্ধিমানের পরিচায়ক । 

১৪. মানুষের কৃতকমের্র কোনো দষদ্রাতিক্ষুদ্ বিষয়ই আমলনামায় সংরক্ষণ থেকে বাদ থাকবে 
না কিয়ামতের দিন সবই তার সামনে উপস্থাপিত হবে । 

১৫. আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী সতক্মশীল বান্দাহগণ অবশ্যই বাগ-বাগিচা ও ঝণার্ধারার মধ্যে 
সুখ-স্কাচ্ছন্যে বসবাস করবেন । 

১৬. স্কমমর্শীল মু'মিন বান্দাহগণ নিঃসন্দেহে আল্লাহর দরবারে যথাযথ মধার্দার আসনে থাকবে । 





























3 


স্ুক্লা আব জাহ্মান-মাদালী 
আন্মাত ৪ ৭৮ 
আম্কু” ৪ ৩ 


সূরার প্রথম আয়াতটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। 'আর-রাহমান' অর্থ 
পরম দয়াবান। অবশ্য বিষয়বস্তুর আলোকেও এ নামকরণ সার্থক হয়েছে। কারণ 
বিষয়বস্তুর সিংহভাগেই অসীম দয়াবান আল্লাহর করুণা-অনুগ্রহের বিবরণ রয়েছে। 


এ সূরার “আর-রাহমান' নামকরণের একটি কারণ এই যে, মক্কার কাফিররা আল্লাহ 

| তাআলার এ নাম সম্পর্কে অবগত ছিলো না। তাই মুসলমানদের মুখে এ নাম শুনে 
তারা বলাবলি করতো-_“রাহমান' আবার কি ?” জাদেরকে জিবহিত বার জনয :এ 
সূরার নাম হিসেবে “'আর-রাহমান' শব্দটি গ্রহণ করা হয়েছে। 


নাবিন্লের সমকসকাকল 

অধিকাংশ মুফাস্সির-এর মতে এ সূরা রাসূলুল্লাহ সা.-এর মাক্বী জীবনের প্রথমদিকে 
নাধিল হয়েছে। বেশ কিছু হাদীস থেকে এর সমর্থন পাওয়া যায়। হযরত জাবির রা. 
থেকে তিরমিষীতে বর্ণিত হয়েছে যে, একবার রাসূলুল্লাহ সা. কয়েকজন লোকের 
সামনে সূরা আর-রাহমান তিলাওয়াত করেন। শ্রোতাদের মধ্যে থেকে এর কোনো 
সাড়া না পেয়ে তিনি বললেন___-“আমি লাইলাতুল জিন তথা জিন-রজনীতে জিনদের 
সামনে এ সুরা তিলাওয়াত করেছিলাম । তারা তোমাদের চেয়ে উত্তম সাড়া দান 
করেছিল। আমি যখনই “ফা-বিআইয়ি আ-লা-য়ি রাব্বিকুমা তুকাযৃযিবান' (অতপর 
তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে 1?) 
পাঠ করতাম তখন তারা সমস্বরে বলে উঠতো 'রাব্বানা লা নুকাযৃধিবু বিশাইয়িম মিন 
নিয়ামিকা ফা-লাকাল হামদু। অর্থাৎ হে আমাদের প্রতিপালক! আমরা আপনার কোনো 
নিয়ামতকেই অস্বীকার করি না, অতএব সমস্ত প্রশংসা-ই আপনার জন্য। এ হাদীস 
থেকে প্রমাণিত হয় যে, এ সূরা মাক্বী ; কেননা জিন-রজনীর ঘটনা মক্কায় সংঘটিত 
হয়েছিল। সে রাতে তিনি জিনদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং 
তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন। 


আলোচ্য বিঅক় 

এ সূরার আগের সূরা আল কামারে আগেকার অবাধ্য জাতিসমূহের শাস্তি সম্পর্কে 
আলোচনা করা হয়েছে । তাই প্রত্যেক শান্তি আলোচনা করার পরপরই মানুষকে একথা 
বলে হুশিয়ার করে দেয়া হয়েছে__“দেখো কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী ।” 
আবার নাফরমান জাতিসমূহের প্রতি উদ্দেশ্য করে বলা হয়েছে__“এখন আমার শাস্তি 
| ও সতর্ককরণের মজা ভোগ করো ।” অতপর মানুষকে এ বলে উপদেশ গ্রহণের প্রতি. 





পারা ৪ ২৭ 


শব্ধে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


টডিৎসাহিত করা হয়েছে__“আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে 
দিয়েছি, আছে কি (তোমাদের মধ্যে) কোনো উপদেশ গ্রহণকারী ?” 


তারপর আলোচ্য সূরা আর-রাহমানে সৃষ্টির প্রতি আল্লাহ তা'আলার ইহলৌকিক ও 
পারলৌকিক দয়া-অনুগ্রহের বর্ণনা দেয়া হয়েছে। তাই কোনো বিশেষ অবদান উল্লেখ 
করার পরই মানুষ ও জিনকে সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করার জন্য 
বারবার জিজ্ঞেস করা হয়েছে__“অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের 
প্রতিপালকের কোন্‌ কোন্‌ অবদানকে অস্বীকার করবে ?” এ প্রশ্নরবোধক বাক্যটি 
আলোচ্য সূরাতে ৩১ (একত্রিশ) বার উল্লিখিত হয়েছে। কুরআন মাজীদের শুধুমাত্র এ 
সূরাতেই আল্লাহ তাআলা মানুষ ও জ্বিন জাতিকে একই সাথে সম্বোধন করেছেন এবং 
তাদের প্রতি আল্লাহর অপরিসীম দয়া অনুগ্রহের বর্ণনা, তার সামনে তাদের অক্ষমতা 
ও অসহায়ত্ব, তাঁর সামনে তাদের জবাবদিহীর অনুভূতি জাগিয়ে দিয়ে তার 
অবাধ্যতার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। সূরা আর-রাহমান ছাড়াও 
জিনদের ব্যাপারে পরিষ্কার বক্তব্য রয়েছে যে, তারাও মানুষের মতো স্বাধীন ক্ষমতা ও 
কর্তৃতৃসম্পন্ন দায়িতৃশীল সৃষ্টি । তাদেরকেও কুফরী ও ঈমান গ্রহণের এবং অনুগত ও 
অবাধ্য হওয়ার স্বাধীনতা দেয়া হয়েছে। তাদের মধ্যেও মানুষের মতো কাফির ও 
মুমিন এবং অনুগত ও অবাধ্য আছে। তাদের মধ্যেও নবী-রাসূল ও আসমানী 
কিতাবসমূহের প্রতি বিশ্বাসী ও অবিশ্বাসী বান্দাহ আছে। 


সূরার শুরুতে মানুষকে সম্বোধন করে কথা বলা হয়েছে। কারণ তাদেরকেই আল্লাহ 
দুনিয়াতে তার খলিফা বা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন। তাদের মধ্যে নবী- 
রাসূলদের আগমন হয়েছে। আসমানী কিতাবগুলো তাদের ভাষাতেই নাযিল হয়েছে। 


অতপর ১৩ আয়াত থেকে শেষ পর্যস্ত মানুষ ও জিন উভয় জাতিকে সম্বোধন করে 
| কথা বলা হয়েছে এবং উভয়ের সামনে একই দাওয়াত দেয়া হয়েছে। সুরার 'শেষ 
পর্যন্ত যা কিছু বলা হয়েছে সেসব কিছুতে মানুষ ও জিন উভয় জাতিরই সংশ্লিষ্টতা 
রয়েছে। স্রষ্টার আনুগত্যের পুরস্কার এবং অবাধ্যতার শাস্তি উভয় জাতি-ই ভোগ 
করবে। | 





ও ্ 


শ. শ. কু. ১২/৩৫__ লাস? ২। 


টক কু পা পাতি, &ে পালার & পা 17৮68, পড়িত ০ 

শিি$৩5)/280)1-৬9 

১. পরম করুণাময় (আল্লাহ) ২. তিনি শিক্ষা দিয়েছেন কুরআন১। ৩. তিনি সৃষ্টি করেছেন 
মানুষ ।২ ৪. তিনিই তাকে কথা বলতে শিখিয়েছেনও ৫. সুরুজ ও চাদ 


০১_৯৮/-পরম করুণাময় (আল্লাহ)। $71-তিনি শিক্ষা দিয়েছেন ; 31-4)| - 
কুরআন । ও 9৮-তিনি সৃষ্টি করেছেন ; ০.-১31-মানুষ ।১+-৮-(+4০ )-তিনিই 
তাকে শিখিয়েছেন ; 0(2/1-কথা বলতে ।/৮217সুরুজ ; 7-ও ;%28)1চাদ ; 


১. এ সম সূরাতে আল্লাহ মানুষের প্রতি তার ইহলৌকিক ও পারলৌকিক 
অবদানসমূহ উল্লেখ করেছেন। আর এ অবদানসমূহের মধ্যে সবচেয়ে বড় ও 
মূল্যবান অবদান হচ্ছে মানুষকে কুরআন শিক্ষা দেয়া। তাই সকল অবদানের মধ্যে 
প্রথমেই কুরআন শিক্ষা দানের কথাই উল্লেখ করেছেন। এ কুরআন আল্লাহ শিক্ষা 
দিয়েছেন তার প্রিয়তম রাসূল হযরত মুহাম্মদ সা.-এর মাধ্যমে । আল্লাহ তাআলা 
তাকেই জিবরাঈলের মারফতে শিক্ষা দিয়েছেন ; আর মানুষ এ কুরআন তার যবানেই 
শিখেছে। আল্লাহ তাআলা কর্তৃক রাসূলকে কুরআন শিক্ষা দেয়ার কথা বলা ঘ্বারা বুঝানো 
হয়েছে যে, এ কুরআন তার রচিত নয়। প্রথমে “রাহমান' শব্দ উল্লেখের দ্বারা বুঝানো 
হয়েছে যে, কুরআন শিক্ষা দেয়া ছ্বারা মানুষকে সঠিক পথের সন্ধান দেয়া আল্লাহর 
দয়া-অনুগ্রহেরই প্রমাণ। তিনি মানুষকে সৃষ্টি করে অন্ধকারে পথ হাতড়ে মরতে 
দেননি । বরং কুরআন নাধিলের মাধ্যমে তাকে সঠিক পথের দিশা দিয়েছেন। 


২. মানুষ সৃষ্টি আল্লাহর একটি বড় অবদান । ক্রম অনুসারে মানুষ সৃষ্টিই আগে এবং 
কুরআন শিক্ষা দান করা পরে ; কিন্তু এখানে কুরআন শিক্ষাদানের কথা আগে উল্লেখ 
করে বুঝানো হয়েছে যে, মানুষ সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে কুরআন শিক্ষাদান এবং 
কুরআনের দেখানো পথে চলা । 


আল্লাহ মানুষের স্রষ্টা, তিনি মানুষের রিধিক দাতা । তার সৃষ্টিকে পথ দেখানোর দায়িতৃও 

তার । সুতরাংমানুষকে কুরআন শিক্ষা দেয়া তার দয়াশীলতার দাবীই নয়, বরংস্রষ্টী হিসেবে 
এটা তার অনিবার্য ও স্বাভাবিক দাবী । সৃষ্টি জগতের সবকিছুকে সৃষ্টির পর পথ নির্দেশ 
দিয়ে তাকে ছেড়েছেন । তাই গোটা সৃষ্টি জগত-ই তার দেখানো পথেই চলে । 


৩. 'বায়ান' অর্থ বাকশক্তি বা মনের ভাব প্রকাশের ক্ষমতা মানুষের অস্তিত্ব লাভ ও 
৷ ক্রমবিকাশ লাভের সাথে আল্লাহর যেসব অবদান কার্যকর রয়েছে, যেমন-খাদ্য, বন্ত্, | 


৮3 


মি 
রঙ 





শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


পপ পালা পাপা পল 0১, প 1০ দাত 9 পাতি 555 পানি ০ ৃ 
[৮১১9৮৯৬12৯০০৯-৭১৯1১০--19৬এ৪ | 

একটি হিসাব অনুসরণ করেই চলে। ৬. আর তারকারাজিং ও বৃক্ষরাজি উত্যাই (তারি) অনুগত | ৭. আর 

আসমান___ তিনিই তাকে সৃউচ করেছেন এবং স্থাপন করেছেন 

|১০.০৫একটি হিসাব অনুসরণ করেই চলে 1$)-আর ; ৫:)-তারকারাজি ; /-ও; 
:+-৯).বৃক্ষরাজি ; ০-+--উভয়ই (তার) অনুগত। ৪-আর ; 2০-|-আসমান ; 
(৬,-(৬+০১)-তিনিই তাকে সুউচ্চ করেছেন ; /-এবং ; ৮০১ স্থাপন করেছেন; 
বাসস্থান ইত্যাদি, তন্মধ্যে কুরআন শিক্ষা ও ভাব প্রকাশের ক্ষমতা লাভ-ই অগ্রগণ্য। 
কেননা কুরআন শিক্ষা করা ও শিক্ষা দান বাকশক্তি বা ভাব প্রকাশের ক্ষমতার উপরই 
নির্ভরশীল । তাই আল্লাহ মানুষকে এ বায়ান" বা প্রকাশ-ক্ষমতা দিয়েছেন। যদ্ধারা সে 
কুরআন এবং কুরআনের শিক্ষাকে প্রচার, বক্তৃতা, বিবৃতি, লিখনী ও অন্যান্য সম্ভাব্য 
উপায়-উপাদানের মাধ্যমে জগতে ছড়িয়ে দিতে পারে। 

৪. আল্লাহ তাআলা উর্ধজগতে ও ভূপৃষ্ঠে মানুষের কল্যাণে যতো কিছু সৃষ্টি করেছেন 
তন্মধ্যে সুরুজ ও চাদের কথা এখানে উল্লেখ করেছেন। কারণ বিশ্ব-জগতের গোটা 
ব্যবস্থাপনাই এ দুটোর গতি ও আলোর সাথে গভীরভাবে জড়িত। আয়াতে বলা 
হয়েছে যে, সুরুজ ও চাদের গতিও কক্ষপথে বিচরণের অটল ব্যবস্থা একটি বিশেষ 
হিসাব ও পরিমাপ অনুযায়ী চালু রয়েছে। এ দুটোর গতির উপরই মানব জীবনের 


| সমস্ত কাজকর্ম নির্ভরশীল । এর মাধ্যমেই দিবারান্রির পরিবর্তন, ঝতু পরিবর্তন এবং 
মাস, বছর ইত্যাদি নির্ধারিত হয়। সুরুজ ও চাদের পরিক্রমণের আলাদা আলাদা 
হিসাব আছে। এসব হিসাবের উপর সৌর ও চান্দ্র ব্যবস্থা চালু রয়েছে। এসব 
হিসাবও এমন অটল ও অনড় যে, লক্ষ-কোটি বছর অতিক্রান্ত হওয়ার পরও এতে 
এক মিনিট বা এক সেকেপডের পার্থক্য সূচীত হয়নি । 


৫. “নাজম' শব্দ দ্বারা তারকারাজি ও কাগুবিহীন লতানো উত্ভিদ উভয়ই বুঝায় । 
তাফসীরবিদদের থেকে উভয় অর্থই বর্ণিত আছে। 


৬. অর্থাৎ আকাশের তারকা এবং পৃথিবীর যাবতীয় উদ্ভিদ সবই আল্লাহর হুকুম মেনে 
চলে। তারকারাজি, গাছপালা ও লতাপাতা, ফুল-ফল এসবকে আল্লাহ তাআলা যে 
কাজের জন্য সৃষ্টি করেছেন, তারা সে কাজই করে যাচ্ছে। এসব কিছুকে তিনি 
মানবজাতির উপকারের জন্যই সৃষ্টি করেছেন, তারা নিজ নিজ কর্তব্য পালন করে 
অনবরত মানুষের উপকারই করে যাচ্ছে। এ সৃষ্টি জগতের বাধ্যতামূলক আনুগত্যকেই 
আয়াতে “সিজদা করা' দ্বারা প্রকাশ করা হয়েছে। রেন্হুল মায়ানী, মাযহারী) 

এ বিশ্ব জগতের সকল সৃষ্টি যখন ইচ্ছায়-অনিচ্ছায় আল্লাহর আনুগত্য বা হুকুম 
মেনে চলতে বাধ্য তখন তাকে বাদ দিয়ে অন্য কোনো সম্তীর হুকুম মেনে চলা মানুষের 

| পক্ষে কেমন করে বৈধ হতে পারে? অতএব তাওহীদ তথা আল্লাহর একত্ৃবাদই একমাত্র 





শব্দে শব্দে আল কুরআন সূরা আর রাহমান 













19৮55৮-255091555995149586৩০11 
দাড়িপাল্লাহ মোনদপ্ড)।৭ ৮. যেন তোমরা পরিমাপে কমবেশী না করো । ৯. আর 
ইনসাফের সাথে তোমরা পরিমাপকে প্রতিষ্ঠিত করো এবং কম দিও না পরিমাণে 1 
0৯1%89০৮5-৮580051--555০845909। 
১০. “আর পৃথিবী*___তিনিই তাকে বানিয়েছেন সৃষ্টিকূলের জন্য ।১ ১১. সেখানে রয়েছে 
বিভিন্ন প্রকার ফলমূল এবং খেজুর গাছ__ 


১0.1-দাড়িপাল্লা (মানদণ্ড) ।0 18 ৭া-0৯৮০3+৩)-যেন তোমরা কম-বেশী না 
কর ; ১০. ৬-পরিমাপে 1 %আর ; (৮-:9-তোমরা প্রতিষ্ঠিত করো ; 0৯]- 
পরিমাপকে ; --5)৮-(-৮-+41৮)-ইনসাফের সাথে ; 4-এবং ; (৮৮ এ -কম 
দিও না ; ০০৯-)-পরিমাপে । 69 7-আর ; ০৮১%-পৃথিবী ;147৮৮৫৬৮০ )- 
তিনিই তাকে বানিয়েছেন 7 :0১0-(-১++১)-সৃষ্টিকূলের জন্য । €)4-:১-সেখানে 
রয়েছে ; +৫৬-বিভিন্ন প্রকার ফলমূল ; +এবং ; /০--/-খেজুর গাছ; 
৭. অর্থাৎ আল্লাহ তা“আলার বিশ্ব-জাহানের গোটা ব্যবস্থাপনা সুবিচার বা ইনসাফের 
উপর প্রতিষ্ঠিত। মহাকাশ থেকে নিয়ে এ পৃথিবী পর্যন্ত বিশ্ব-জগতে আল্লাহ তা'আলা 
ইনসাফ ও সুবিচার কায়েম করেছেন বলেই এ বিশ্ব-জগত ও এর মধ্যকার যাবতীয় 
উত্তিদরাজি ও প্রাণীজগতের অস্তিত্ব রয়েছে। মহাকাশে অবস্থানরত সীমা-সংখ্যাহীন 
গ্রহ-নক্ষত্র এবং বিশ্বলোকে বিরাজমান অগণিত অসংখ্য সৃষ্টি ও বস্তুরাজির মধ্যে 
আল্লাহ যদি সুবিচার ও ভারসাম্য প্রতিষ্ঠা না করতেন, তাহলে এ জগত এক মুহূর্তের 
জন্যও টিকে থাকতে পারতো না। অনুরূপ মানুষের সমাজেও যদি ন্যায়বিচার ও 
ইনসাফ প্রতিষ্ঠা না করা হয়, তাহলে মানুষের সমাজেও বিশৃংখলা সৃষ্টি হতে বাধ্য । 
অতপর এক সময় তা ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। 


৮. অর্থাৎ বিশ্বজগতে আল্লাহ তা'আলা যেমন সুবিচার ও ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন, 
তেমনি তোমরাও তোমাদেরকে প্রদত্ত সীমিত পরিসরের স্বাধীন ক্ষমতা-ইখতিয়ারের 
ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করবে এটাই তোমাদের দায়িত্্‌। তোমরা যদি এ ক্ষেত্রে না- 
ইনসাফী কর এবং তোমাদের দায়িত্বে প্রদত্ত হকদারদের হক বা অধিকারসমূহ 
এতোটুকু বিদ্বিত কর, যা দাড়িপাল্লার ভারসাম্যে বিঘ্ব ঘটায়। তাহলে তোমাদের এ 
কাজ বিশ্ব-জগতের স্বভাব-প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ বলে গণ্য হবে। 
কুরআন মাজীদের প্রথম শিক্ষা হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ £ আর তার 


দ্বিতীয় শিক্ষা হলো ইনসাফ বা ন্যায় বিচার । এভাবে কয়েকটি. সংক্ষিপ্ত কথায় কুরআন 
[ মাজীদের শিক্ষাকে তুলে ধরা হয়েছে। | 







































শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


পা! এরতা ৯৮৯০০ 0 পাছি পাটি তাতে ০ নন 
508০০15-4093-258108 455 
খোসাযৃক্ত। ১২, আর (সেখানে রয়েছে) খোসা বিশিষ্ট শস্যদানা এবং গন্ধ উদ্ভিদ» ১৩. অতএব (হে জনি ও মানুষ) 
তোমাদের গ্রতিগানকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে* 
51998) £ 1০42559590৬ 75] 
তোমরা উভয়ে অস্বীকার করবে 1১০ ১৪. তিনিই সৃষ্টি করেছেন মানুষকে শুকনো টিলের 
মতো পচা কাদামাটি থেকে । ১৫. আর সৃষ্টি করেছেন জনকে 


2০৭ ০৫৩+০1০/১-খোসাযুক্ত। €%আর (সেখানে রয়েছে) ; টি 
শস্যদানা ; ০০)| +১-খোসাবিশিষ্ট ; এবং ; ১৮৯০], সুগন্ধি উদ্ভিদ | €95১- 
ন্কাাও (হে জন ও মানুষ) কোন্‌ কোন্‌ ; 'ঘু-নিয়ামতকে ; ; ৮৬০০ তোমাদের 
প্রতিপালকের ; ৮১৫-:-তোমরা উভয়ে অস্বীকার করবে । €9315-তিনিই সৃষ্টি 
করেছেন ; ১০ -মানুষকে ; ৮থেকে ; পচা কাদামাটি ; ১৬০৪৬-৫৬ 
১+))-শুকনো টিলের মতো । 687 আর ; সৃষ্টি করেছেন; 1১641-জ্িনকে ; 


৯. অর্থাৎ আসমান ও যমীন এতোদুভয়ের মাঝখানে মীযান তথা ন্যায়-ইনসাফ-এর 
উল্লেখ করে বুঝানো হয়েছে যে, আসমান ও যমীনকে সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো 
ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা। মানুষের জন্য এ উভয়কে সৃষ্টি করা হয়েছে, যাতে তারা 
ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে এবং পৃথিবী তাদের জন্য বসবাসের যোগ্য | 
থাকে। ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমেই পৃথিবী কায়েম থাকতে পারে। অন্যথায় তা 
ধ্বংস হয়ে যেতে বাধ্য । 

১০. “ওয়াদায়া' অর্থ সংযোজন করা, তৈরি করা, স্থাপন করা, রাখা ইত্যাদি । আর 
“আনাম, ছারা তৃপূষ্ঠের প্রত্যেক প্রাণীকে বুঝায় €কোমৃস)। আল্লামা কারযাবী বলেন, 
যার দহ আছে সে-ই আনাম । আয়াতে “আনাম' ছারা বাহ্যত মানুষ ও জনকে বুঝানো 
হয়েছে। কেননা যাদের ব্ূহ আছে তাদের মধ্যে এ দু'জাতি-ই শরয়ী বিধানের 
আওতাধীন। আর তাই তাদেরকেই বার বার সম্বোধন করে বলা হয়েছে__'তোমরা 
উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ? 

১১. অর্থাৎ আল্লাহ তা“আলা তোমাদের জন্য খোসাবিশিষ্ট নানা প্রকার শস্য উৎপাদন 
করেছেন। তোমাদের ভেবে দেখা উচিত যে, আল্লাহ তোমাদের খাদ্য শস্যকে কিভাবে 
খোসার মোড়কে সংরক্ষিত করে সৃষ্টি করেছেন। মাটি ও পানি থেকে সৃষ্ট তোমাদের 
খাদ্য শস্যকে কিভাবে রোগ জীবাণু ও কীট-পতঙ্গ থেকে নিরাপদে রেখেছেন । তা ছাড়া 
এ খোসা বা ভূষিকে তোমাদের গৃহপালিত পশুর খাদ্য হিসেবে নিধারণ করে 
দিয়েছেন। এসব পশুর গোশত ও দুধ থেকে তোমরা দেহের পুষ্টি সাধন কর। 


0. ১২. 'আলা" শব্দের অর্থ নিয়ামতসমূহ। শব্দটি ব্যাপক অর্থবোধক। এর দ্বারা অসীম | 





৪3০০৯১৪০৪৯৪ 288488 


ূ ফিজোরারেদ্যা রিপন | 
আগুনের শিখা থেকে। ১৬. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার 
করবে? ১৭. তিনিই তো প্রতিপালক সূর্যের দু' উদয় স্থানের 
৮থেকে ;১০শিখা ; ১ ১আগুনের 169$৮/-৫/+৩-)-অতএব কোন্‌ 
কোন্‌ ; .এনিয়ামতকে ; $৫-তোমাদের প্রতিপালকের ; ০:4৫- তোমরা উভয়ে 
অস্বীকার করবে +€৯:,-তিনিই তো প্রতিপালক; ১:৪2 (সূর্যের) দুই উদয়স্থলের; 


ক্ষমতা, অসীম ক্ষমতার বিস্বয়কর দিকসমূহ, ক্ষমতার পরিপূর্ণতা গুণাবলী, মহত- 
গুণাবলী, পরিপূর্ণ মর্যাদা প্রভৃতি অর্থ-ও বুঝায়। তবে আল্লাহর অসীম ক্ষমতা, 
গুণাবলী, পরিপূর্ণতা, মর্যাদা ইত্যাদির বহিপ্রকাশ জ্বিন ও ইনসানের জন্য আল্লাহর 
নিয়ামতের অন্তর্ভুক্ত। | 
১৩. আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি দ্বারা আল্লাহকে এ সবের ্রষ্টা স্বীকার না করা ; 
এ সবের সৃষ্টি কর্মে আল্লাহ ছাড়া অন্যদেরকেও শরীক করা ; আল্লাহর আদেশ-নিষেধ | 
এবং তার হিদায়াতকে মানতে অস্বীকার করা এবং মুখে মুখে আল্লাহর আদেশ-নিষেধ 
মানার কথা বলে কাজে তার বিপরীত করাকে বুঝানো হয়েছে। 


১৪. এখানে মানুষ সৃষ্টির প্রাথমিক পর্যায় সম্পর্কে বলা হয়েছে। কুরআন মাজীদে 
মানব সৃষ্টির এ পর্যায় সম্পর্কে বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, 
মানুষকে সৃষ্টি করা হয়েছে__-এক. মাটি থেকে ; দুই. পচা কাদামাটি থেকে ; তিন. 
আঠালো মাটি থেকে ; চার. গন্ধযুক্ত পচা মাটি থেকে ; পাচ. পঁচা মাটি শুকিয়ে শুকনো | 
টিলের মতো হয়ে যাওয়া মাটি থেকে ; ছয়. এ থেকে তৈরি হয়েছে “বাশার' যার মধ্যে 
আল্লাহ “ব্ূহ' ফুঁকে দিয়েছেন এবং যাকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে হুকুম 
দিয়েছেন। অতপর তার থেকে তার জোড়া সৃষ্টি করে দিয়েছেন। সাত. তারপর দেহ 
থেকে নির্গত নিকৃষ্ট এক ফৌটা পানি থেকে মানুষের বংশধারা জারী করেছেন। আয়াতে 
“ইনসান' দ্বারা প্রথম মানুষ আদম আ.-কে বুঝানো হয়েছে। 


১৫. জিন জাতি আল্লাহ তা'আলার এক ব্রতন্্র সৃষ্টি । মানুষ সৃষ্টির মূল উপাদান 
যেমন মাটি, তেমনি জ্বিন সৃষ্টির মূল উপাদান আগুনের ধোয়াবিহীন শিখা । মাটির 
তৈরি হলেও মানুষের দেহে যেমন এখন মাটি খুঁজে পাওয়া যায় না, তেমনি আগুনের 
শিখা থেকে তৈরি হলেও তাদের দেহে-সরাসরি আগুন পাওয়া যায় না। জ্বিনেরাও 
মানুষের মতো পানাহার করে, তাদের মধ্যেও পুরুষ ও স্ত্রী প্রজাতি রয়েছে । তারা নিজেদের 

পরিবর্তন করতে পারে এবং অত্যন্ত দ্রুত গতিতে একস্থান থেকে অন্য স্থানে 
যেতে পারে। তারা মানুষের দৃষ্টির অন্তরাল থেকে মানুষকে দেখতে সক্ষম । কিন্তু মানুষ 
॥॥ তাদেরকে দেখতে পায় না। | 





পারা 8 ২৭ 


98884988288 ৫৫. সূরা আর রাহমান 


জিরা 8 তরী 8 পী তাত পাশটি গরিওটি ভা ও সর ৬ টি চি লি ভিলাছি ৫ 
৮৮৯21659৮82 ৯১৮৮১১৯| ৮9 
এবং দু' স্থানের ১৮. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নয়ামতকে 
অস্বীকার করবে? ১৯. তিনিই স্বাধীনভীবে প্রবাহিত করেছেন দু'টো সাগরকে 
০৬৫৫০) সীর$৬5:052- 
_গর্র মিনিতভাবে। ২০. উভয়ের মাঝে রয়েছে ক পর্ণ (া যা) তারা অতিক্রম করতে পারে না ) 

৬. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে? 


ঠএবং; ৬ ৮ প্রতিপালক ; ; ০ »:»» )1-দুই অস্তাচলের ।€9০-৫৬+৬৮০)-- 

অতএব কোন্‌ কোন্‌ ; *থানিয়ামতকে ; -৫০০-তোমাদের প্রতিপালকের ; ১:৫৩ - | 
তোমরা উভয়ে অস্বীকার করবে ?96:০-ভিনিই প্রবাহিত করেছেন ; ০:০)-দুটো 
সাগরকে ; ০--পরম্পর মিলিতভাবে । €)৮-+--৫--১+৮৮)-উভয়ের মাঝে 
রয়েছে; দি 
(৬1+১৮+-)-অতএব কোন্‌ কোন্‌ ; *।-নিয়ামতকে ; ৫০০ -তোমাদের 
প্রতিপালকের ; ০৫০ টিরািতরতিহীরনারনরে? 


১৬. অর্থাৎ হে মানুষ ও জ্বিন তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের যেসব 

তোমাদের প্রতি বর্ষিত তার কোনোটাকে অস্বীকার করবে ? তোমাদেরকে 
পৃথিবীতে সৃষ্টি করা কত বড় ক্ষমতা ও বিস্বয়কর কাজ তা-কি. তোমরা ভেবে 
দেখেছো? অতপর তোমাদের আকার-আকৃতি, দৈহিক গঠন, বুদ্ধি-বিবেক এবং 
পৃথিবীতে তোমাদের টিকে থাকার প্রয়োজনে যাবতীয় বস্তুরাজি সম্পর্কে চিন্তা-গবেষণা 
করলে তোমরা আল্লাহর কোনো নিয়ামতকেই অস্বীকার করতে পারো না। 

১৭. “মাশরিকাইন' অর্থ সূর্যের দুই উদয়স্থল। শব্দটি দ্বিবচন। একবচনে “মাশরিক'। 
অনুরূপভাবে “মাগরিবাইন' অর্থ সূর্য-অস্তের দু" স্থান। এ শব্দটিও দ্বিবচন। এক বচনে 
“মাগরিব' ৷ শীত ও থ্রীম্মকালে সূর্যের উদয়স্থল ও অন্ত যাওয়ার স্থান পরিবতীতি হয়। 
আয়াতে সেদিকেই ইংগীত করে বলা হয়েছে যে, শীতকালে সূর্য যে একটু দক্ষিণে সরে 
গিয়ে উদয় হয় এবং গ্রীম্মকালে একটু উত্তরে সরে গিয়ে উদিত হয়, এ উভয় |' 
উদয়স্থলের প্রতিপালকই আল্লাহ। অপরদিকে এ দুই খতুতে সূর্যাস্তের স্থানও 
পরিবতীতি হয় । আর এ উভয় অন্তাচলের প্রতিপালকও আল্লাহ। 

১৮. অর্থাৎ হে জিন ও মানুষ! সূর্যোদয়ের স্থান এবং সূর্যাস্তের স্থান পরিবর্তন করার 
আল্লাহর এ অসীম ক্ষমতাকে তোমরা কিভাবে অস্বীকার করবে ? এ পরিবর্তনের কারণে 
খতুর পরিবর্তন ঘটে। আর খাতু পরিবর্তন সৃষ্টিকুলের জন্য এক বিরাট নিয়ামত । | 

|॥ অতএব এ নিয়ামতকে অস্বীকার করা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে না। 





পারা ৪২৭ 


শব্দে শব্দে আল কুরআন 805845857 
।৮8928456৬05757055659 
১ আকুতি ০ট 2 
ধরতিগালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ?৯ 


পট স্পা ভতেত পাতি জি পা ৯ তাি শট | পা890 ১ পার্টি, পালা 

০৬৫০0510982 ৬-42)75৩ 

২৪. রিনি /বর এ ২৫. অভএব তোমরা উভয়ে 

তোমাদের গ্রতিগালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অন্থীকার করবে? 

€১৮৯৫-বের হয় ; --4তাদের উভয় (সাগর) থেকে ; +74-মুক্তা ; ও ; 
১৮৯০।-প্রবাল। €9:53-6+৮%-)-অতএব কোন্‌ কোন্‌ ; *ঘা-নিয়ামতকে ; 
০০ -তোমাদের প্রতিপালকের ; ০৪৩৩ -তোমরা উভয়ে অস্বীকার করবে ?€)১- | 
আর ; 41-তারই আয়ত্ত্াধীন ; ১৫-জাহাজগুলো ; ০০।-উছু উচু; ০০) ৪ 
সাগর বক্ষে 1956-0১-০0) -পাহাড়ের মতো । €9:5(4+%) )- 
অতএব কোন্‌ কোন্‌ ; ,খাঁ-নিয়ামতকে ; (-$০০-তোমাদের প্রতিপালকের ;১::$- 
তোমরা উভয়ে অস্বীকার করবে ? 


১৯. অর্থাৎ সমুদ্রের লোনা পানি ও মিঠা পানি একই সাথে পাশাপাশি প্রবাহিত 
হওয়া সত্ত্বেও একটি অপরটির সাথে মিশে না। এ উভয় স্বাদের পানির মধ্যে আড়াল 
হয়ে থাকে আল্লাহর অপার শক্তি। এটা আল্লাহর কুদরতেরই বহিঃপ্রকাশ । পৃথিবীর 
বহু স্থানেই এরূপ দৃশ্য দেখা যায় যে, মিষ্টি পানি ও লোনা পানি একই সাথে প্রবাহিত | 
হচ্ছে, কিন্তু একটি অপরটির সাথে মিশছে না। পানির তারল্য সত্বেও একটি অপরটির 
সাথে না মেশা এক বিস্বয়কর ব্যাপার । এটা মহান আল্লাহরই অবদান। 


২০. মিঠা পানি ও লোনা পানি উভয় প্রকার পানির সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল 
পাওয়া যায়। যদিও কারো কারো ধারণা যে, শুধুমাত্র লোনা পানির সমুদ্র থেকে মুক্তা 
পাওয়া যায়। এ আয়াতে তাদের ধারণাকে ভুল প্রমাণ করা হয়েছে। 


* ২১. 'ূলু' অর্থ মুক্তা, আর “মারজান' অর্থ প্রবাল। উভয়ই মূল্যবান পদার্থ । 

২২. এখানে “আলা' দ্বারা আল্লাহর নিয়ামত তথা তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের সৌন্দর্য 
পিপাসু মনের চাহিদা মেটাবার উপকরণকে বুঝানো হয়েছে। আল্লাহ তা“আলা 
মানুষকে একটি সৌন্দর্য পিপাসু অন্তর দিয়েছেন। অতপর এ পিপাসা মেটানোর জন্য 
দিয়েছেন নানারকম উপায় উপকরণ। এ পর্যায়ে তিনি সমুদ্রে মুক্তা ও প্রবাল সৃষ্টি 
করেছেন। এসবই আল্লাহর নিয়ামত। মানুষ এসব নিয়ামতের অস্বীকারকারী কিভাবে 





শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


টি ২৩. অর্থাৎ সমুদ্রে যেসব বিশাল বিশাল নৌযান চলে তা একমাত্র আল্লাহর ক্ষমতা 
| ও কুদরতেরই অবদান। আল্লাহ-ই মানুষকে সমুদ্রগামী নৌযানগুলো তৈরির কৌশল ও 
যোগ্যতা দান করেছেন। তিনিই পানিকে এমন বিধানের অধীন করে দিয়েছেন, যার | 
ফলে তরঙ্গ-বিক্ষুন্ধ সমুদ্রে পাহাড়ের মতো বিশাল জাহাজগুলো সহজভাবে যাতায়াত 
করতে পারে। 


২৪. অর্থাৎ আল্লাহর অসীম ক্ষমতা বলে তোমরা তোমাদের জাহাজগুলো পরিচালনা 
কর, যা তোমাদের জন্য এক বিরাট নিয়ামতস্বরূপ তা তোমরা কিভাবে অস্বীকার করবে ? 


১ম রুকু" (১-২৫ আয়াত)-এর শিক্ষা 

১. আল্লাহ তাআলা পরম করুণাময় । মানুষকে কুরআন শিক্ষা দেয়া আল্লাহর করুণার সবচেয়ে 
বড় নিদর্শন । 

২. মানুষ সৃষ্টির উদ্দেশযও তাদেরকে কুরআন শিক্ষা দেয়া, যার ফলে তারা আল্লাহর যথার্ধ 
'আবিদ' হতে সক্ষম হবে । 

৩. মানুষকে মনের ভাব একাশের জন্য বাকশক্ি ও ভাষা দান করার উদ্দেশাও কুরআন নিজে 
শেখা এবং অপরকে শেখানো । 

৪. কুরআন শেখার অর্ধ কুরআনের অথ্সহ শেখা এবং কৃরআনের বিধি-বিধান মেনে চলা । অর্থ 
না বৃঝে শুধুমাতর মন্ত্রের মত পড়তে পারা ঘারা কুরআন শেখা হয় না । 


৫. সুরুজ এবং চাদ আলাহর বেঁধে দেয়া নিয়ম-নীতি মেনে চলে । আল্লাহর দেয়া বিধি-বিধান 
মেনে চলার মধ্যেই দুনিয়ার শাভি ও আখিরাতের মুক্তি । 
৬. আকাশের তারকারাজি ও পৃথিবীর গাছ-গাছালী সবই আল্লাহর বিধানের অন্রগত । আর তাই 
তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই । 
| ৭. আল্লাহ আসমানকে সুউচ্চ করে স্থাপন করেছেন এবং পৃথিবীতে পরিমাপের মানদও দাড়িপালা 
॥ তৈরির জ্ঞান মানুষকে দিয়েছেন, যাতে মানুষ পরিমাপে কম-বেশী করে ন্যায়-ইনসাফে বিছা না 
ঘটায় । 


৮. মানব জীবনের সব্র্ষেতরে সঠিক পরিমাপের ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ন্যায়-ইনসাফ এতিষ্ঠিত 
করা মানুষের দায়িতু । 
৯. পৃথিবীকে মানুষ ও ভ্রিন জাতির জন্য সৃষ্টি করা হয়েছে; কেননা তারাই আল্লাহর শরয়ী বিধি- 
বিধানের আওতামুক্ত । 
১০. পৃথিবীতে উৎপর যাবতীয় খাদ্যশস্য, ফল-ফলাদি এবং বিভিন্ন এজাতির উডিদ সবই জ্বিন 
জাতি ও মানুষের কল7াণে নিবেদিত ; যাতে তারা আল্লাহর বিধানকে নিজেদের মধ্যে তথা 
| পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে । 
১১. আমরা আল্লাহর এসব নিয়ামতকে কখনো অস্বীকার করতে পারি না । কারণ তা হবে চরম 
অকৃতজ্ঞতা / 
১২. মানুষ সৃষ্টির মূল উপাদান হলো দৃগর্ষময় পা মাটি যা শুকিয়ে ঠন এন টিলের মতো হয়ে 
গেছে । এটা মানব-সৃষ্টির সৃচনা পর্ব । 





শ.শ. কু. ১২/৩৬- পারা ঃ ২৭ 


| ১৩. ভিন সৃষ্টির মূল উপাদান হলো-_আওনের শিখা । সৃষ্টির মূল উপাদান হলো__-আগনের : 
শিখা । এটা ভিন সৃষ্টির পর্ব । 

১৪. মানুষ ও ভ্রিনের পরবতী বংশধারা নারী ও পুরুষের সাশ্বিলনে জৈবিক নিয়মেই চালু আছে 
এবং কিয়ামত পর্যর্ত এ নিয়মের কোনো খেলাপ হবে না । 

১৫. আমরা আল্লাহর এসব ক্ষমতা ও কৃদরতের কোনোটাকে অস্বীকার করতে পারি না। কারণ 
আল্লাহর এসব অবদানকে অস্বীকার করার কোনো ক্ষমতা-ই কারো নেই । 

১৩. সুযোর্দয় ও সৃার্তের স্থান পরিবতর্নের ফলেই খড় পরিবতর্ন হয় । ধাতু পারিবতন না হলে 
মানুষের জীবন অসহনীয় হয়ে উঠতো । সৃতরাং এটাও আল্লাহর এক বিরাট নিয়ামত । : 
১৭. খাতু পরিবতর্নের এ নিয়ামতকে অস্বীকার করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো ভ্বিন ও 

মানুষের নেই । 

১৮. মিষি পানি ও লোনা পানির দুটো ভোতধারা পাশাপাশি বাহিত করা এবং একটা অপরটার 
সাথে না মেশা আল্লাহর অসীম ক্ষমতার এমাণ । একে অন্কীকার করার কোনো ক্ষমতা কোথাও 
কারো নেই । 

১৯. উভয় একার সাগর থেকেই মাহষের সাজ-সঙ্জার উপকরণ মূল্যবান মুক্তা ও এবাল পাওয়া 
যায় । 

২০. সাগর মহাসাগরে ভাসমান ও আকৃতির জাহাজগলো আল্লাহর ক্ষমতাই সচল থাকে । 
আল্লাহর এসব ক্ষমতার কোনোটাকে অ্কীকার করার কোনো ক্ষমতা কোনো মানুষ ও ভবনের নেই । 


নে 





শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


হি ঠা 1প7) ৩ পা) তপতি দিপা 1809৬6€ হপারপান্িা টিপা ৩ 
রর 
809501455475255355891557554-9 
২৬. তার (ঘমীনের) ওপর যা কিছু আছে তা সবই ধাংসশীন। ২৭. আর বাকী থাকবে শুধুমাত্র আপনার 
প্রতিপানকের (আল্লাহর) সা (যিনি) মহানতব ও মহানুভবতার মালিক। 

€94৫-তা সবই ; যা কিছু আছে ; ৫:--(৯+.০)-তার (যমীনের) উপর ; 
০ধ্বংসশীল। €9/আর ; ৫_%-বাকী থাকবে ; ++-সভ্তা ; ০০-৫4+৮১ )- 
আপনার প্রতিপালকের (আল্লাহর) ; +১-(যিনি) মালিক ;9-2-0-মহানত ; /-ও ; 
20-মহানুভবতার । ৃ 

২৫. অর্থাৎ হে জ্বিন ও মানুষ ! ভূ-পৃষ্ঠে যত জ্বিন ও মানুষ আছে এবং তাদের জন্য 
যা কিছু সৃষ্টি করা হয়েছে, সেসব কিছুই ধ্বংস হয়ে যাবে । শুধুমাত্র মহান ও মহানুভৰ 
আল্লাহর সম্তী বাকী থাকবে । সুতরাং তোমাদের মধ্যে কেউ যেন এ গর্ব অহংকার না 
করে যে, তার চেয়ে বড় কেউ নেই। কেবলমাত্র সংকীর্ণ বুদ্ধির মানুষ-ই এমন কথা 
ভাবতে পারে । কোনো একজন বা একাধিক ব্যক্তি অথবা কোনো একটি বিরাট দলও 
যদি এমন ধারণা পোষণ করে যে, তাদের ক্ষমতা-কর্তৃক চিরস্থায়ী, তাহলে তার বা 
তাদের চিন্তা করে দেখা উচিত যে, আল্লাহর এ বিশাল-বিস্তৃত মহাবিশ্বের মধ্যে তার | 
বসবাস-_ গ্রহ পৃথিবীর অনুপাতে একটি মটরদানার মতও নয়। তারও আবার এক 
নিভৃত কোণে দশ-বিশ অথবা পঞ্চাশ-যাট বছর তার কর্তৃত্ব চলার পর তাকেও অতীত | 
ইতিহাসের কাহিনীতে পরিণত হতে হবে। এর জন্য গর্ব-অহংকার করাটা বোকামী 
ছাড়া আর কি হতে পারে ? 

অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা মহান ও চিরঞ্জীব আন্লাহ ছাড়া আর কোনো 
সন্তাকেই তোমাদের উপাস্য বানিয়ে নিতে পার না। কোনো সত্তাকেই তোমাদের বিপদ 
দূরকারী, অভাব মোচনকারী হিসেবে তোমরা গ্রহণ করতে পার না__যদিও সে সত্তা 
ফেরেশতা, নবী-রাসূল, অলী-দরবেশ কিংবা চন্দ্র-সূর্য ও গ্রহ-তারকা যা কিছুই হোক 
না কেন। কেননা, তারা নিজেদেরকেই ধ্বংস থেকে নিজেরা রক্ষা করতে অক্ষম। 

তবে আল্লাহ তা'আলা যেমন চিরঞ্জীব ও চিরস্থায়ী, তেমনি মানুষ, জ্বিন ও ফেরেশতাগণ 
যে কাজ আল্লাহর জন্যে করে, সেই কাজও চিরস্থায়ী, অক্ষয়। তা কোনো সময় ধ্বংস 
হবে না (মোযহারী, কুরতুবী, রূহুল মায়ানী) 
] আল্লাহ তা'আলা ইরশাদ করেন__-“তোমাদের কাছে যা-কিছু.আছে, (অর্থ-সম্পদ, ] 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আর রাহমান 


0 4201৮414০424573605 [05 ূ 
২৮. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ?৬ ২১. রই কাছে 
্ার্ঘনা করে আসমানে ও যমীনে যারা আছে তারা সকলেই প্রতিটি মূহুর্তে 


88122425546 2272%06৬558% 
উদ জজ :অঙএব তোমরা যে তোমাদের গুিগাদকের কোন কোন দিয়ক নার 
করবে ?৬ ৩১. হে (পৃথিবীর) ৃ'বোবাষ (মানুষ ও জিন) আমি শুই তোমাদের (হিদের নেয়ার) রতি মনোযোগ দেবো ।» 

€১-+ (৬+.+-)-অতএব কোন্‌ কোন্‌ ; -41-নিয়ামতকে ; ০০ -তোমাদের 
প্রতিপালকের ; ০০৩ -তোমরা উভয়ে অন্বীকার করবে 142 -(+০৯)-তারই 
কাছে প্রার্থনা করে ; যারা আছে, তারা নি ০৮। গা ্‌ 
০৬-)-আসমানে ; /-ও ;৮১%-যমীনে ; 0১ -প্রতিটি ;/%-মুহূর্তে ; »»-তিনি ; 
505 ঞশান বা অবস্থায় থাকেন ।(€9 । ৫9 5১-(।+৬৮-১)-অতএব কোন্‌ কোন্‌ ; | ৃ 
-নিয়ামতকে ; (:৫--তোমাদের প্রতিপালকের ; 93৫৬ তোমরা উভয়ে অস্বীকার 
| করবে ?€9১:--আমি শীঘ্ই মনোযোগ দেবো ; "৫-তোমাদের হিসেব নেয়ার) 


প্রতি ; -হে; ০22- -(পৃথিবীর) দু'বোঝা (মানুষ ও জ্ন)। 


যা কিছু আছে, তা অবশিষ্ট থাকবে ।” অতএব আল্লাহর সাথে সম্পর্কযুক্ত মানুষের 
যেসব কর্ম ও অবস্থা আছে, তা ধ্বংস হবে না। 


২৬. অর্থাৎ হে মানুষ ও জ্বিন তোমরা আল্লাহর এসব নিয়ামতরাজি তথা পরিপূর্ণতাকে 
| অস্বীকার করে নিজেদের ক্ষুদ্র ক্ষমতা ও কর্তৃত্কে চিরস্থায়ী মনে করে নিতে পার কেমন 
করে ? যারা নিজেদের ক্ষমতা-কর্তৃত্বকে অবিনশ্বর মনে করে, তারা মুখে প্রকাশ না করলেও 
তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্রে পরিপূর্ণতাকে অস্বীকার করে। 


২৭. অর্থাৎ আসমান ও যমীনের সকল সৃষ্টজীব ও সৃষ্টবস্তু সবই তার রহমত ও 
করুণার মুখাপেক্ষী । সকলেই তাদের প্রয়োজনীয় বস্তু তার কাছেই প্রার্থনা করে। | 
দুনিয়াবাসীরা দুনিয়ায় তাদের রিযিক, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুখ-শান্তি এবং পরকালে 
ক্ষমা, রহমত ও জান্নাত তার কাছে চায়। আর আসমানের অধিবাসীরাও আল্লাহর 
দয়া-অনুগ্রহের মুখাপেক্ষী । সুতরাং আসমান-যমীনের সমস্ত সৃষ্টিই অবিরাম-অনবরত 
তার কাছেই তাদের প্রার্থনা পেশ করছে। আর তাই আল্লাহ তাআলা সার্বক্ষণিক 
মহাবিশ্বের এ কর্মক্ষেত্রে প্রতি মুহুর্তে এক সীমাহীন কর্মতৎপর অবস্থায় রয়েছেন। তিনি 
| কাউকে জীবন দান করেন, করো তিনি মৃত্যু ঘটান ; কাউকে তিনি সম্মানিত করেন, | 





শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


অসুস্থকে করেন সুস্থ। কাউকে তিনি বিপদ্স্ত করেন, আবার কাউকে বিপদ থেকে ] 
মুক্তি দিয়ে তার মুখে হাসি ফুটান। কোনো ধ্রার্থনাকারীকে তার প্রার্থিত বস্তু দান | 
করেন। কারো গুনাহ মাফ করে তাকে জান্নাতের যোগ্য করে দেন। কোনো জাতিকে 
সমুন্নত ও ক্ষমতাসীন করেন, আবার কোনো জাতিকে লাঞ্কিত ও অধপতিত করেন। 
এভাবে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তেই একটা শান বা অবস্থায় থাকেন। 


২৮. অর্থাৎ তোমরা আল্লাহর কোন্‌ কোন্‌ নিয়ামত তথা গুণাবলী অস্বীকার করবে ? | 
এখানে “আ'লা' তথা নিয়ামত দ্বারা আল্লাহর গুণাবলী অর্থই অধিক প্রযোজ্য । যে 
ব্যক্তি শিরক করে সে প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট শিরকে আল্লাহর কোনো না কোনো গুণকে 
অস্বীকার করে । যেমন কেউ যদি বলে অমুক ডাক্তার আমাকে রোগমুক্ত করেছেন, তার 
অর্থ আল্লাহ রোগমুক্তকারী নন, বরং সে ডাক্তারই রোগ মুক্তকারী। একইভাবে কেউ 
যদি বলে অমুক বুযর্গ ব্যক্তির দয়ায় আমি রুযী লাভ করেছি, তার অর্থ আল্লাহ 
রিযিকদাতা নন, বরং সেই বুযর্গ ব্যক্তি রিযিকদাতা। কেউ যদি কোনো মাযার বা 
আস্তানাকে উদ্দেশ্য পূরণের কারণ মনে করে, তবে দুনিয়াতে সংশ্লিষ্ট মাযার বা 
আস্তানার হুকুম চলছে বলে স্বীকার করলো এবং সে আল্লাহর হুকুমকে অস্বীকার 

| করলো । শিরকের অর্থই হলো-_যেসব গুণ এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট সেসব 
গুণ আল্লাহ ছাড়া অন্যদের মধ্যে আছে বলে বিশ্বাস করা। 


২৯. “সাকালান' শব্দটি “সাকাল' শব্দের দ্বি-বচন। এর অর্থ দু'বোঝা। এর দ্বারা 
মানুষ ও জিনকে বুঝানো হয়েছে। যার ওজন ও মূল্যমান সুবিদিত তাকে আরবি 
ভাষায় “সাকাল' বলা হয়। বলা বাহুল্য আল্লাহর সকল সৃষ্টির মধ্যে মানুষ ও জিন এ ] 
উভয় জাতিকে বুঝানো হয়েছে। কারণ মানুষ ও জনকে ভূ-পৃষ্ঠে বোঝা হিসেবে 
চাপানো হয়েছে। তাছাড়া আগের আয়াতগুলো থেকে উক্ত দু'জাতিকে সম্বোধন করেই 
কথা বলা হচ্ছে। এখানে সেসব জ্বিন ও মানুষকে এসব কথা বলা হচ্ছে, যারা তাদের 
প্রতিপালকের দাসত্ব ও আনুগত্যের পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, আল্লাহর কালামের 
মর্ম এটাই যে, তোমরা যারা আমার পৃথিবীর উপর বোঝা হয়ে আছ, তোমাদের হিসেব 
নেয়ার জন্য আমি সময় বের করে নেবো । হিসেব নেয়া হবে না__এমন মনে করার 
কোনো কারণ নেই। 


৩০. অর্থাৎ আমি তোমাদের হিসেব নেয়ার জন্য যেসব সময়সূচী নির্ধারণ করে 
রেখেছি, সে সময়টা শীঘ্বই এসে পড়বে । | 


আল্লাহ মানুষ ও জ্বিনের হিসেব নেয়ার জন্য মনযোগ দেবেন-_এ কথার অর্থ এটা 
নয় যে, আল্লাহ অন্য কাজের ঝামেলায় এখন হিসেব নেয়ার প্রতি মনোযোগ দিতে 
পারছেন না, কিছুদিন পর ঝামেলা মুক্ত হয়ে সেদিকে নযর দেবেন। প্রকৃতপক্ষে এর অর্থ 
আল্লাহ তা'আলা মানুষ ও জ্বিনকে সৃষ্টি করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার 
[ পরীক্ষাগারে বংশ পরম্পরা কাজ করে যাওয়ার সুযোগ দেবেন ; অতপর একটি সুনির্দিষ্ট | 





শব্দে শব্দে আল কুরআন ১80881938 


রী চা পাশ্টিএপা শো আপাত 


2452491-585555759700027-1055 | 
৩২. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে 
অস্বীকার করবে ?৩১ ৩৩. হে জ্বিন ও মানুষ জাতি! যদি তোমরা ক্ষমতা রাখ 

9908. চি 9870 টিটি নিলা 06755 59 
আসমান ও যমীনের সীমানা থেকে বের হয়ে যাওয়ার, তাহলে বের হয়ে যাও ; 

(কিন্তু) তোমরা বের হতে পারবে না। 

85 070060-5460874101582 ১ 
ক্ষমতার সাহায্য ছড়া (« ৩৪. অতএব তোমরা উভয়ে তোমাদের গতিগালকের কোন্‌ কোন্‌ 

অস্বীকার করবে ? ৩৫. তোমাদের উভয়ের ওগর নিক্ষেপ করা হবে আগুনের শিখা 


€35/অতএব কোন্‌ কোন্‌ ; ঘ-নিয়ামতকে ; ($০১-তোমাদের প্রতিপালকের ; 
০ -তোমরা উভয়ে অস্বীকার করবে 759 72১2-€.+0)-হে জাতি ; পে - 
জিন; +ও ; ১১-মানুষ ; ০-যদি ; .5০৮:4-তোমরা ক্ষমতা রাখ ; 725 21- 
| বের হয়ে যাওয়ার ; ১+-থেকে ; ১2-সীমানা ; ০:১.:1-আসমান ;7ও ; ১৮ 


-যমীনের ; [43-0১51+-9)-তাহলে বের হয়ে যাও ; 24:৫৭- (কিন্তু) তোমরা 
বের হতে পারবে না ; এছাড়া ; ;০৮-4(9০-০)-ক্ষমতার সাহায্য । €9 ৬৩১ - 
অতএব কোন্‌ কোন্‌; 'ঝু-নিয়ামতকে ; ৫-তোমাদের প্রতিপালকের ; ০443- 
তোমরা উভয়ে অস্বীকার করবে ?69/-/-নিক্ষেপ করা হবে ; 12 -তোমাদের 
উভয়ের উপর ;৮১-শিখা ; ১৫ :১-৮-আগুনের ; 

সময়ে এসৰ সৃষ্টিকে ধ্বংস করে দেবেন। তারপর এক সময় তাদের আগে-পরের সকল 
মানুষ ও জ্বিনকে একত্র করে হিসেব গ্রহণ করবেন এবং তাদের উভয় প্রজাতিকে 
তাদের দুনিয়ার কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার সম্মুখীন করবেন। সেই সময়টা রুটিন 
অনুযায়ী যথাসময়ে এসে উপস্থিত হবে এবং সময়টা খুব বেশী দূরে নয়। 

৩১. অর্থাৎ তোমাদেরকে যখন জবাবদিহির মুখোমুখী করা হবে, তখন আমি ধরে 
নেবো যে, তোমরা দুনিয়াতে আমার অগণিত নিয়ামত ভোগ করে শিরক, নাস্তিকতা, 
যুলুম ও পাপাচারে নিমগ্ন হয়েছিলে এবং আমার এসব নিয়ামত ও তোমাদের নিকট | 
থেকে হিসেব নেয়ার আমার অসীম ক্ষমতাকে অস্বীকার করেছিলে । 
| ৩২. অর্থাৎ আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর প্রভুত্ের সীমানা 
ছাড়িয়ে কোথাও যাওয়ার কোনো পথ নেই। এমন কোনো স্থান যদি থেকে থাকে, || 





পারা $ ২৭ 


8095:88888 ৪83358১8 


হেরা যেতে 
| এবং ধৌয়াঞ্, তখন তোমরা (তার) মূকাবিলা করতে পারবে না। ৩৬. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের | 
কোন্‌ কোন নিয়ামতকে অবীকার করবে? ৩৭, অতপর যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে তখন তা হবে 


সিকি নিপা ০০৯০0 পা নিপা 1 ৬৮০০ পিএপাীডি। ৬ তত ডি. ৪ ৬৪ পা বাটি ডি ও 


19১০০০২ ০০৮৩৮০৪)০২। ৪০৬৬৩1৫৪১১০ 
রজত চামড়ার মতো লাল । ৩৮. অভএৰ তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে 
অস্বীকার করবে ৬ ৩৯, আর সেদিন কাউকে তার অপরাধ রক জিজেস করা হবে লা__ 


-এবং ; ১১৮০-ধোয়া ; ১ ০৪ 9.$-(৩-০-৮০২+০)-তখন তোমরা (তার) | 
মুকাবিলা করতে পারবে না 1€৯:4-৮/(+৮-)-অতএব কোন্‌ কোন্‌ ; »া- 
নিয়ামতকে ; (:৫4০-তোমাদের প্রতিপালকের ; ১::৫-তোমরা উভয়ে অস্বীকার 
করবে 16) (-$-0)+-)-অতপর যখন ; ০ :১-ফেটে চৌচির হয়ে যাবে ; 
“৮*-আসমান ; ১ ০০৫৬-(০০৬+ল) -তখন তা হবে ; £১)১-লাল ; ১৬:১৬-০৬ 
১৬১+০])-রঞ্জিত চামড়ার মতো । €১5$-0/+৯+-)-অতএব কোন্‌ কোন্‌ ;,এ| 
| -নিয়ামতকে ; (-৫-:-তোমাদের প্রতিপালকের ; ০4৫৫- তোমরা উভয়ে অস্বীকার 


করবে 16৯ 4:১:১-(3:৮+-)-আর সেদিন ; +)£::থ-কাউকে জিজ্ঞস করা হবে 
না; 2-সম্পর্কে ;%-১-0৮৬১)-তার অপরাধ ; 
যেখানে গেলে আল্লাহ পাকড়াও করতে পারবেন না, তাহলে সকল মানুষ ও জিন 


তাদের সব শক্তি প্রয়োগে চেষ্টা করে দেখুক, কিন্তু না তাদের এমন শক্তি-ক্ষমতা নেই। 
সুতরাং আল্লাহর সামনে জবাবদিহির কথা স্মরণ রেখেই জীবন যাপন করা উচিত। 


৩৩. অর্থাৎ হে জন ও মানুষ! তোমরা যদি আমার আওতা তথা আমার সামনে জবাবদিহি 
থেকে পালাতে চাও তাহলে তোমাদের উপর 'শুয়ায' (ধোয়াহীন আগুনের শিখা) এবং 
'নুহাস' (আগুন বিহীন ধোয়ার কুণুলী) নিক্ষেপ করা হবে। এ শাস্তি হিসাব-নিকাশের 
পরও হতে পারে। জাহান্নামীকে দু'ধরনের শাস্তি দেয়া হতে পারে । কোথাও ধোৌঁয়াহীন 
আগুনের শিখা হবে, আবার কোথাও আগুন হীন ধোয়ার কুপ্লী হবে। 


| এ আয়াতের এ অর্থও হতে পারে যে, হেজ্বিন ও মানুষ! তোমরা যদি আমার আকাশ 
| ও পৃথিবীর সীমানা ছেড়ে কোথাও পালাতে চেষ্টা কর, তাহলে তোমাদের ওপর নিক্ষেপ 
করা হবে ধোয়াহীন আগুনের শিখা এবং আগুনহীন ধোয়ার কুণুলী নিক্ষেপ করা হবে। 
(ইবনে কাসীর) 


৩৪. অর্থাৎ কিয়ামত তথা মহাপ্রলয়ের দিন আসমান রঙিন চামড়ার মতো লাল রং 
চারা িরারারমর রত হা হরর কারা রিরো রো নর 





পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সুরা আর রাহমান 


১১05১ 9৮8৫০237058৩55০81 
কোনো মানুষকে, আর না কোনো জিনকে।* ৪০. অতএব তোমরা উভয়ে তোমাদের গ্তিগালকের কোন্‌ কোন্‌ 
নিয়ামতকে অস্বীকার করবে ?' 8১. অপরাধীদেরকে চেনা যাবে 


তির ডি লে কোন্‌ | 
কোন্‌ ; ,ঘুঁ-নিয়ামতকে ; :৫4০-তোমাদের প্রতিপালকের ; %:৫$-তোমরা উভয়ে 
অস্বীকার করবে ?€১:/+4-চেনা যাবে ; 2৮,৮01-অপরাধীদেরকে ; 
গ্রহ ও নক্ষত্রের মধ্যে পারস্পরিক আকর্ষণ শক্তি রয়েছে তা নিঃশেষ হয়ে যাওয়া । 
সেদিন কেউ আসমানের দিকে তাকালে দেখতে পাবে যে, আকাশে আগুন ধরে গেছে। 
৩৫. অর্থাৎ তোমাদের বিশ্বাসের বিপরীত যখন চোখের সামনে কিয়ামত সংঘটিত 
হতে দেখবে, তখন তোমরা তার কোন্‌ কোন্‌ ক্ষমতাকে মিথ্যা সাব্যস্ত করবে ? তখন 
কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করার কোনো পথই তোমাদের থাকবে না। ৃ 
৩৬. অর্থাৎ হাশরের ময়দানে যখন দুনিয়ার আগে-পরের সব লোককে একত্র করা | 


হবে, তখন এসব লোকের মধ্যে কে অপরাধী. ও কে নিরপরাধ তা জিজ্ঞেস করার | 
| প্রয়োজন হবে না। পরবর্তী ৪০ আয়াতেই অপরাধীদের চেনার পদ্ধতি বলে দেয়া 


হয়েছে। বলা হয়েছে যে, অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা দেখেই । আখিরাতে 
যেহেতু ন্যায়বিচার সম্পর্কে অপরাধী ও নিরপরাধ সকলে নিশ্চিত, তাই নিরপরাধ 
ব্যক্তির সাজা হওয়ার কোনো কারণ নেই, তাই তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন 
থাকবে না। অপরদিকে যে অপরাধী সে ভাববে তার আজ সাজা থেকে বাচার কোনো 
পথ নেই। সুতরাং তার চেহারায় ভীতির চিহ্ন ফুটে উঠবে। অতএব চেহারা দেখে 
দেখেই অপরাধীদেরকে সহজেই বাছাই করে নেয়া যাবে। 


৩৭. অর্থাৎ তখন চিহ্নিত অপরাধীদের থেকে হিসাৰ নেবো-__দুনিয়াতে আমার 
অগণিত নিয়ামত ভোগ করার পর তারা কিভাবে এ ধারণা পোষণ করেছিল যে, এসব 
নিয়ামত তারা এমনিই লাভ করেছে, এগুলো কারো দান নয়। অথবা তারা এ ধারণা 
পোষণ করেছে যে, এগুলো আল্লাহর দান নয়, এগুলো তাদের সৌভাগ্য ও যোগ্যতা 
বলেই লাভ করেছে ; অথবা আল্লাহর দান হলেও এর হিসেব নেয়ার কোনো অধিকার 
নেই ; অথবা আল্লাহ নিজে এগুলো তাদেরকে দেননি ; অন্য কোনো সত্তার মাধ্যমে 
তারা এসব নিয়ামত লাভ করেছে। মানুষের এসব ভ্রান্ত ধারণাই তাদেরকে আল্লাহ- 
বিমুখ এবং তার আদেশ নিষেধ অমান্য করে দুনিয়াতে জীবন-যাপন করতে সুযোগ 
দিয়েছে। কুরআনের দৃষ্টিতে আল্লাহর দেয়া নিয়ামতের ব্যাপারে মানুষের এ ধারণাই 
অপরাধের মূল ভিত্তি। উল্লিখিত ধারণার সব মানুষই আল্লাহর নিয়ামতের 
অস্বীকারকারী ৷ এদেরকে লক্ষ্য করেই বলা হয়েছে যে, তোমাদের চেহারা দেখেই চেনা 
[যাবে যে, তোমরা অপরাধী। তখন আমি দেখবো তোমরা আমার কোন্‌ নিয়ামতকে এ 





পারা £ ২৭ 





29895৯4 ৫৫. সূরা আর রাহমান 







০৮৫৫7 551550555522 


তাদের চেহারা দিয়েই, তখন (তাদের) সামনের চুল ও ঠযাংঘলো ধরে তাদেরকে হেচড়ে নেয়া হবে। 
৪২. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে? 


পাঁততি তি তি ডি তিতি ০9 ৬৬ পতি 21169 ০০ পাতা 


3৮৮৯ 96০5স্পাজে 2৫০ 10১5 
৪৩. (বলা হব্ে _এটাই সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা মনে করতো। 
৪৪. তারা ছুটাছুটি করতে থাকবে তার (জাহান্নামের) মাঝে এবং 


॥ ৬৬ ৬০ নি পারা কি 
০৮:9০ (০3759100 912% 
টগবগে ফুটন্ত উত্তপ্ত পানির মাঝে । ৪৪. নী 
প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ?৩৯ 
৮++৫৯৯+৮৮৮৮৮)-তাদের চেহারা দিয়েই ; 4৮:--১৯৮+-)-তখন 
তাদেরকে ধরে হেঁচড়ে নেয়া হবে ; :৮৮৮(4৮(০/৯+৭/৯)-€তাদের) সামনের 
চুল হবে ; ও; ত০ি৭- -ঠ্যাংগুলো। €১/০৫/++-)-অতএব কোন্‌ কোন্‌ ; 
.এ1-নিয়ামতকে ;  :৫-:-তোমাদের প্রতিপালকের ; ১::$-তোমরা উভয়ে 
অস্বীকার করবে ? €9+১১-(বলা হবে)- -এটাই ; “:$ জাহান্নামে ; --সেই ; 
মিথ্যা মনে করতো ; (%-যাকে ; 3৯০৯-১0-অপরাধীরা । €9০১4%04 -তারা 
ছুটাছুটি করতে থাকবে ; $::0৬+১_৯)-তার জাহান্নামের) মাঝে ; 7-এবং ; 
০্রমাঝে ; /উততপ্ত পানির ; দু টগবগে ফুটন্ত 168৬ (৬1+৯+০ )-অতএব 
কোন্‌ কোন্‌ ; *থু-নিয়ামতকে ; ৫4 তোমাদের প্রতিপালকের ; 9:৫4 -তোমরা 
উভয়ে অস্বীকার করবে ? 


অস্বীকার করেছো। সূরা আত-তাকাসুরে কথাটি এভাবে বলা হয়েছে__-“অতপর 
তোমাদেরকে প্রদত্ত নিয়ামতরাজি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ 
আমার দেয়া নিয়ামত ভোগ করে আমাকে কিভাবে অস্বীকার করেছিলে, আমার 
আদেশ-নিষেধ কিভাবে অমান্য করেছিলে এবং আমার দেয়া নিয়ামত কোন্‌ কাজে 
খরচ করেছিলে ।” 

৩৮. অর্থাৎ অপরাধীরা যখন জাহান্নামে পিপাসার্ত হয়ে পড়বে, তখন টগবগে ফুটস্ত 
পানির ঝর্ণার দিকে ছুটবে ; কিন্তু সেখানে পাবে অত্যন্ত উত্তপ্ত পানি যাতে তাদের 
পিপাসা নিবারণ হবে না। এভাবে বারবার তারা জাহান্নাম এবং ফুটত্ত পানির ঝর্ণার | 
85555250608 ॥ 




































শ. শ. কু. ১২/৩৭-_ পারা ৪ ২৭ 


8:5/88৮১/৯ 83851984888 


18 ৩৯. অর্থাৎ তখন তোমরা আল্লাহর ক্ষমতাকে কিভাবে অস্বীকার করবে ? আল্লাহ যেখী 
কিয়ামত সংঘটিত করা, পুনজীবিন দান, সবাইকে একত্র করে জিজ্ঞাসাবাদ এবং জান্নাত 
দান বা জাহান্নামে নিক্ষেপ করতে পারেন-_-তখনকার সেই বাস্তবতাকে তোমরা 
কিভাবে অস্বীকার করবে ? 


২য় রুকৃ“ (২৬-৪৫ আয়াত)-এর শিক্ষা 


১.কিয়ামত বা মহা এলয়ের দিন একমার মহান প্র্টা আল্লাহ ছাড়া সৃটিজগত পুরোটাই ধ্বংস হয়ে 
যাবে । এ ২৬ নং আয়াত ঘারা কিয়ামতের সত্যতা এতিষ্ঠিত। 

২. মহানতৃ ও মহানুভবতার একমাত মালিক আল্লাহ তা'আলা । তাঁর সৃষ্টি মানুষের মধ্যে এ শু 
দুটোর পতিফলন একাশ পেলে, তা অতি সামান্য এবং তা-ও আল্লাহর-ই অনুথহের দান । 

৩. সৃষ্টি জগতের কাউকে মহান ও মহানুভব বলে মেনে নিলে আল্লাহর মহানতৃ ও মহানুভবতৃকে 
মিথ্যা সাবা করা হয় । স্থৃতরাং আল্লাহ ছাড়া কেউ মহান ও মহানুভব হতে পারে না । 

৪. আসমান ও যমীনের সকল জড় ও জৈব সৃষ্টি তাদের সকল চাওয়া আল্লাহর দরবারেই পেশ 
করে, কারণ তিনিই একমার সকলের চাহিদা পূরণ করার ক্ষমতা ও অধিকার রাখেন । 

৫. আল্লাহ তা'আলা সাবর্ষিণিক তাঁর সৃতি জগত পরিচালনা-_ জীবন-মৃত্যু, সুখ-দুখ, হাসি- 
কানা, উদ্ান-পতন, হাচ্ছন্য-দারির, সৃহতা-অসুহতা এবং সকল সৃষ্টির রিষিকের ব্যবহ্থাকরণ 
ইত্যাদি যাবতীয় কাজে বিরামহীন কমর্তৎপর রয়েছেন । 

৬. আল্লাহ তা'আলার উল্লিখিত শান বা অবস্থাকে আমরা কখনো অবিশ্বাস করতে পারি না-_ 
এটাকে অবিশ্বাস করা কুফরী । 

৭. কিয়ামত বা মহারলয়ের পরে আল্লাহ মানুষ ও ভ্িনকে পুনজীর্বন দান করবেন এবং তাদের এ 
দুনিয়ার সকল কমর্কাতের পৃংখানুপৃংখ হিসাব এহণ করবেন । সৃতরাং এখন থেকেই হিসাব দেয়ার 
এরন্ভাতি এহণ করতে হবে । 

৮. আখিরাতে আল্লাহর দরবারে হিসাব-নিকাশ দান করা এ (৩১ নং) আয়াত থেকে অকাট্য 
সত্য হিসেবে এমাণিত । সুতরাং এটাকে বিশ্বাস বা কমের্র মাধ্যমে অবিশ্বাস করা কুফরী । 

৯. মহাবিষ্বোর সবর্ত আল্লাহর রাজত্‌ ও পড়ত এতিষ্ঠিত । তাঁর রাজতেের বাইরে পালিয়ে যাওয়ার 
কোনো সুযোগ নেই । অতএব তার সামনে জবাবাদিহির জন্য বিশ্বাসের দৃঢ়তা ও কমর্তৎপরতার 
মাধ্যমে প্রচ্ছাতি এহণ করাই বুদ্ধিমানের কাজ । 

১০. যারা আল্লাহর পাকড়াও তথা হিসাব-নিকাশ এহণকে বিশ্বাস ও কমের মাধ্যমে অক্ীকার 
করবে, তাদের উপর আখিরাতে ধোঁয়াহীন আগন এবং আগুনহীন ধোঁয়ার কৃঙলী নিক্ষেপের শাস্তি 
নিধারিত রয়েছে । 

১১, আল্লাহর শান্তির মুকাবিলা করার ক্ষমতা দুনিয়া আখিরাতে কোথাও কারো পক্ষে স্ব হবে 
না। দুনিয়া বা আখিরাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় হলো আকাদা-বিশ্বাস ও কাজকে 
আল্লাহর কিতাবের আলোকে গঠন করে নেয়া । 

১২. মহাধলয় বা কিয়ামতের দিন আকাশের রং হবে রং করা চামড়ার মতো লাল । মহাবিশ্বের 

| সকল এহ-নক্ষত্রের মধ্যাকর্ণ শক্তি নিঃশেষ হয়ে যাবে । ফলে আকাশ মওলী ফেটে চৌচির হয়ে 
|॥ যাবে । কোনো ক্ষমতা-ই কিয়ামতের সংঘটনকে রোধ করতে পারবে লা । | 





শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


[টি ১৩. ক্য়ামতের অবস্থাকে অবিষ্বাস-অস্কীকার করার ক্ষমতা কোনো মানুষ বা স্তিনের নেই বাঁ 
যারা এটাকে অবিশ্বাস করবে তারা নিঃসন্দেহে কাফির । ৃ 
১৪.শেষ বিচারের দিন অপরাধী মানুষ ও ভ্িনদের কাউকে তাদের অপরাধ সম্পকো জিজ্ঞাসাবাদের 
প্রয়োজন হবে না, তাদের চেহারা দেখেই বেছে আলাদা করা যাবে । তারা আল্লাহর একটি 

আদেশের সাথে সাথেই আলাদা হয়ে যাবে । 

১৫. অপরাধীদেরকে তাদের মাথার সামনের চুল এবং পা ধরে টেনে হেঁচড়ে জাহানামে নিয়ে 
ফেলা হবে ।_-বলা হবে এটাই সেই জাহারাম যা তোমরা অবিশ্বাস করতে । 

১৬, পিপাসাতার অপরাধীরা কাতর হয়ে জাহারামের মধ্যে টগবগে ফুট পানির বণার্র দিকে ছুটে 
গিয়ে সে পানি পান করবে কিছু পিপাসা না মেটায় ফিরে আসবে__ আবার যাবে-_ এভাবে 
ছুটাছুটি করেই তার সময় যাবে । 

১৭. উল্লিখিত শার্ভিকে কোনো মানুষ ও জিনের পক্ষে মিথ্যা সাব্য্ত করার কোনো সুযোগ নেই, 
তাহলে কুরআনকেই অ্কীকার করা হবে । আর কুরআনকে অক্কীকারকারী কাফির_এতে ইমামদের 
মধ্যে কোনো ধিমত নেই । 





পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আর রাহমান 


1 এপ চু ৬ দে ৬তত (9৮ ৬ পরী পা পারা তা . 

০/৪০০০০৫৪)ত 098৬০543706-955155 | 
৪৬ উনি তার জন্য রয়েছে দু'টো বাগান*১। 
8৭. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে 1 


€৯+আর ; ১)-তার জন্য রয়েছে, যে ব্যক্তি ; ০-ভয় পায় ; 7৮৮দীড়ানোকে ; 
+০-৫+১)-তার প্রতিপালকের সামনে ; ০-:-দুটো বাগান । 69 $-$(+৬ 
৬)-অতএব কোন্‌ কোন্‌ ; “1-নিয়ামতকে ; _:৫-:১-তোমাদের প্রতিপালকের ; 
১%-তোমরা উভয়ে অস্বীকার করবে ? 


৪০. অর্থাৎ প্রথমোক্ত বাগান দুটো এমন লোকদের জন্য যারা সর্বদা-সর্বাবস্থায় 
কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া ও হিসাব-নিকাশ দেয়ার ভয়ে ভীত 
থাকে । ফলে তারা কোনো গুনাহ তথা পাপকাজের নিকটেও যায় না। তারা দৃঢ়ভাবে 
ইনসাফ, পাক-নাপাক এবং হালাল-হারাম ইত্যাদি বাছ-বিচার করে চলে । আর জেনে 
বুঝে আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় না। বলা বাহুল্য এ ধরনের লোকরাই 
আল্লাহর বিশেষ নৈকট্যশীল। 


৪১. “জান্নাত' শব্দের অর্থ বাগান। সৎকর্মশীল মানুষদেরকে আখিরাতে সে জায়গায় 
রাখা হবে, কুরআন মাজীদে অন্যত্র তার পুরোটাকেই বাগান বলা হয়েছে । আবার 
কোথাও বলা হয়েছে যে, তাদের জন্য থাকবে বাগানসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ 
প্রবাহিত থাকবে । তবে এখানে যে দুটো বাগানের কথা বলা হয়েছে। সে দুটো হবে 
আল্লাহভীরু লোকদের জন্য নির্ধারিত বিশাল বাগানের মধ্যে বিশেষ দুটো বাগান। 
আল্লাহকে ভয় করে তার সামনে জবাবদিহি করার কথা স্বরণ রেখে কাজ করে। | 


৪২. অর্থাৎ আল্লাহর অসীম ক্ষমতা-__যালিমদের শাস্তি দান, সত্যপন্থীদের পুরস্কার 
দান করতে আল্লাহ সক্ষম ; যদিও তোমরা এটাকে অসন্ভব বলে মনে কর। তিনি 
আখিরাতে যখন যালিমদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং ন্যায় ও সত্যের 
অনুসারীদেরকে জান্নাতে উল্লিখিত নিয়ামতসমূহ দেবেন তখনতো আর আল্পাহর 
অসীম ক্ষমতা, নিয়ামতরাজি দানের ক্ষমতা এবং তীর মহৎ গুণাবলীর কোনোটাই 
॥ তোমরা অস্বীকার করতে পারবে না। | 





রা ৫৫. সূরা আর রাহমান 


| ৮৫:০১৪৮৭০৫৫/08488561 
৪৮, সি অভএব তোমরা উয়ে তোমাদের গিালকের 
কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ? ৫০. সেই (বাগান) দু'টোতে ধবহমান থাকবে দু'টো ঝর্দাধারা। 
চ9€ 8৬৯3) /746065558৮7400881565 | 
৫১, ১ অতএব তোমরা উ্য়ে তোমাদের গতিগালকের কোন্‌ কোন নিয়ামতকে অীকার করবে? ৫২. নেই (বাগান) 
দু'টোতে প্রত্যেক ফলেরই দু' ু' কার ধাকবে*। ৫৩. অতএব কোন্‌ কোন্‌ 


০০১ রা এটি ৬৪৮০ পতি অপ চা 


ূ 25241529002 ০297৪৮44০৫০ ১৪] 
নিয়ামতকে তোমাদের প্রতিপালকের তোমরা উভয়ে অস্বীকার করবে ? ৫8. তারা জান্ীতবাসীরা হেলানরত 
অবস্থায় আসীন থাকবে এমন বিছানার ওগর যার আন্তর হবে পুরু রেশমের) 
| €৯ 51১-(বোগান দুটো হবে) বিশিষ্ট ; ১-ডালপালা ও লতাকু্জ | ৫৯ ৮৫৯০ 
/+-)-অতএব কোন্‌ কোন্‌ ; *ঝা-নিয়ামতকে ; (4-তোমাদের প্রতিপালকের ; 
০৩ “তোমরা উভয়ে অস্বীকার করবে ?9 (+:৮৫-৯+)-সেই (বাগান) 
দুটোতে ; ০৮০০ দুটো ঝর্ণাধারা ; ০২০-প্রবহমান থাকবে ।€955-041+০+-3)- 
অতএব কোন্‌ কোন্‌ ; :থু-নিয়ামতকে ; -4-তোমাদের প্রতিপালকের ; ১:৫৬ - 
তোমরা উভয়ে অস্বীকার করবে 2৫) --৮৫-৮৮)- -সেই বোগান) দুটোতে | 
থাকবে ; /$ প্রত্যেক ; 4৬-ফলেরই ; ০৯১০"দুই দুই প্রকার । €9:৮- 
৬+-)-অতএব কোন্‌ কোন্‌ ; :ধু-নিয়ামতকে ; (2৫-তোমাদের প্রতিপালকের ; 
(০১৪ -তোমরা উভয়ে অস্বীকার করবে ? €9:১:_:%4 £-তারা (জান্নাতবাসীরা) 
হেলানরত অবস্থায় আসীন থাকবে ; এ-লউপরে ;১৮৮১-এমন বিছানার ; $20- 
(১+০৬)-যার আস্তর হবে 7:3০ ১৯-পুরু রেশমের ; 

৪৩. অর্থাৎ উভয় বাগানের ফলের স্বাদ হবে ভিন্ন ভিন্ন। অথবা এর অর্থ এক 
বাগানের ফল হবে শুষ্ক, অপর বাগানের ফল হবে আর্র। অথবা এক বাগানের ফল 
হবে সাধারণ স্বাদের, অপর বাগানের ফল হবে বিশেষ স্বাদের । অথবা এক বাগানের 
ফল হবে তার পরিচিত যা সে দুনিয়াতে দেখেছে বা শুনেছে, যদিও সেগুলো স্বাদে- 
গন্ধে দুনিয়ার ফলের চেয়ে অনেক উন্নত হবে আর অপর বাগানের ফল হবে তার 


| সম্পূর্ণ অপরিচিত, যা সে দুনিয়াতে চোখে দেখেনি, এমনকি কানেও শোনেনি । অথবা 
এমনও হতে পারে যে, একই গাছের ফল একটির স্বাদ হবে এক রকম, অন্যটির স্বাদ | 





88808884838 819/৮৫৯১ 


ূ্‌ 855১, ৮115 ৪73৫9৫৫ ৮ ৬ ৩ কিপার 2৮ 
"501425525৫0 
শর বাগান দু'টোর ফলা (ভাদের নিকট) বকর বুল অসার ৫৫ অতপর তোমরা উভয়ে তোমাদের গুতিপালকের 
কোর কোর দিবে জীব কানে? ৫. তার মধ্যে থাকবে লক্জীবনত নয়নের অধিকারী চুরগণ** 


পপ তা ডিএটি পাজি ওটি শটি ডি ডি পতি নি 


8৬146৫05109 890218)০ 255 
যাদেরকে তাদের (জননাতীদে) আগে পর্ণ করেন কোনো মানুষ এবংনা কোনো ছি ৫৭. অভএব 
তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে জন্বীকার করবে ? 


?-আর ; (ফলরাজি ; ০ পক) -বাগান দুটোর ; (নিকটে) থাকবে ঝুলস্ত 
অবস্থায় । €9 ৬ (৬/৯৮-)-অতএব কোন্‌ কোন্‌ ; *থ-নিয়ামতকে ; ০০ | 
তোমাদের প্রতিপালকের ; ০৪৩- তোমরা উভয়ে অস্বীকার করবে 7 €১১+:-৫৯০ | 
১৯)-তার মধ্যে থাকবে ; ০০): ০৮০৪-লজ্জাবনত নয়নের অধিকারী হুরগণ ; +] 
০৪৮১৮:-৫১৮০৭৮ 1-)-যাদেরকে স্পর্শ করেনি ; ০ কোনো মানুষ ; ৮1০ 
(০৮+৪)-তাদের জান্নাতীদের) আগে ; এবং ; এ-না ;১-কোনো জ্ন। €) 
৬৮১৫+৬*-)-অতএব কোন্‌ কোন্‌ ; ধঘুঁনিয়ামতকে ; ৬০১ -তোমাদের 


প্রতিপালকের ; ০৫$-তোমরা উভয়ে অস্বীকার করবে ? 


8৪. “ইসতাবরাক' অর্থ রেশমের মোটা কাপড় । এটা হবে জান্নাতীদের ফরাশের 
আন্তর। যার আন্তর এমন হবে, তার ওপর চাদর কেমন হবে তা অনুমান করা আমাদের 
পক্ষে সম্ভব নয়। 


8৫. অর্থাৎ জান্নাতে নারীরা হবে লজ্জাবতী, স্বল্লভাবী ও লাজনম্্র দৃষ্টির অধিকারী । 
আর এ বৈশিষ্ট্যের নারীরাই প্রকৃত সুন্দরী । তাই জান্নাতের নারীদের কথা বলতে গিয়ে 
তাদের দৈহিক বূপ-সৌন্দর্যের কথা বলার আগে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথাই 
আগে বলা হয়েছে। বলা হয়েছে যে, দুনিয়াতে নারীদের মধ্যে যেমন লঙ্জাহীনতা, | 
বাচালতা, কামার্ত দৃষ্টি দেখা যায় ; জান্নাতের নারীরা তেমন হবে না। তারা তাদের জন্য 
নির্ধারিত পুরুষদের জন্যই আত্ম-নিবেদিত থাকবে। 

৪৬. অর্থাৎ দুনিয়াতে কোনো নারী কুমারী অবস্থায় মৃত্যুবরণ করুক বা বিবাহিত জীবন- 
যাপন করে বৃদ্ধাবস্থায় মৃত্যুবরণ করুক, আখিরাতে এসব নেককার নারী যখন জান্নাতে 
যাবে, ভন ভালিরকে লোন রী রাজী লিিরে রা বেরা ভোটে? 
জন্য নির্ধারিত নেককার পুরুষের জীবন-সঙ্গিনী হবে। সেখানে সেসব নির্ধারিত 
পুরুষের আগে তাদের সাথে কোনো পুরুষের সংস্পর্শ হবে না। 

এ আয়াত থেকে এটাও প্রমাণিত হয় যে, সৎকর্মশীল মানুষের মতো সতকর্মশীল 
জ্বিনরাও জান্নাত লাভ করবে । সৎকর্মশীল পুরুষ মানুষের জন্য যেমন সৎকর্মশীলা মেয়ে || 





পারা £ ২৭ 


88185718558 ৫৫. সূরা আর রাহমান 


)] পা তিতা (চি 9 ৪০৮৫ 
ূ ০৬৮০৫406 ৯১০9০১৪0০01 | 
৫৮. “তারা (ছ্রগণ) যেন মূল্যবান 'ইয়াকৃত' ও “মুক্তা' । ৫৯. অতএব তোমরা উভয়ে 

তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ? 


০৬১০ 3) রা ইল) 99 026 
৬০. , সংবাজের বিনিময় (জান্নাতের মতো উত্তম পরার ছাড়া হতে গারে কি ৮৬১. রর 
তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে ?% 


€১০+৮৪-(০৯১০)-তারা €হুরগণ) যেন ; ০:৯-০-মূল্যবান ইয়াকৃত 3 $-ও ; 
১৮৯৮]-মুক্তা । €১৬৮-(৬/৬*০)-অতএব কোন্‌ কোন্‌; থ-নিয়ামতকে ; 
৮০৯. সি ০০৩ -তোমরা উভয়ে অস্বীকার করবে ?€69+)১- 
হতে পারে কি; £02-বিনিময় ; ১.০31-সৎ কাজের ; ৬-ছাড়া ;)1.4-(জান্নাতের 
মতো) উত্তম পুরষ্কার । €):45$-041++-)-অতএব কোন্‌ কোন্‌ ; ,41-নিয়ামতকে; 
(০৫: তোমাদের প্রতিপালকের ; ১:৫$-তোমরা উভয়ে অস্বীকার করবে ? 


মানুষ থাকবে, তেমনি সৎকর্মশীল পুরুষ জনের জন্যও সৎকর্মশীলা নারী জিন 
থাকবে । মানুষ নারীরা যেমন কুমারী হবে তেমনি জ্বিন নারীরাও কুমারী হবে । মানুষ 
নারীরা যেমন ইতোপূর্বে কোনো মানুষ পুরুষ কর্তৃক স্পর্শিতা হবে না তেমনি জ্বিন 
নারীরাও কোনো জ্বিন পুরুষ কর্তৃক স্পর্শিতা হবে না। এসব নারী শুধুমাত্র তাদের জান্নাতী 
স্বামীদের জন্যই সংরক্ষিত থাকবে। 


৪৭. অর্থাৎ যারা দুনিয়াতে সৎকর্ম করেছে___নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রেখেছে, 
| হারাম থেকে আত্মরক্ষা করেছে, হালালের উপর সস্তৃষ্ট থেকেছে । ফরযকে ফরয জেনে 
নিজের দায়িত্ব কর্তব্য পালন করেছে ; ন্যায় ও সত্যের পক্ষ সমর্থন করার কারণে 
দুনিয়াতে লান্কনার শিকার হয়েছে ; অন্যায়-অসত্যের বিরুদ্ধে সাধ্যানুযায়ী প্রতিরোধ 
গড়ে তুলেছে__-এসব করেছে একমাত্র আল্লাহকে সম্তুষ্ট করার নিয়তে । আর তাই 
আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে উত্তম পুরস্কার দান করেছেন। আল্লাহ 
ইরশাদ করেন, এসব সৎকর্মশীল মানুষের জন্য চিরসুখের আবাস জান্নাত ছাড়া আর 
কিছু হতে পারে না। 


৪৮. অর্থাৎ আখিরাতে আল্লাহ তা“আলা যখন সৎকর্মশীল লোকদের সৎকর্মের 
বিনিময়ে প্রতিশ্রন্ত জান্নাত ও সুখের যাবতীয় উপকরণ দান করবেন, তখনও কি 
দুনিয়াতে যারা এসব কথাকে রূপকথা বলে হেসে উড়িয়ে দিত অথবা সন্দেহ-সংশয় 
পৌষণ করতো, তারা কি আখিরাতে চাক্ষুষ দেখা জান্নাতকে অস্বীকার করতে পারবে ? . 


|| আসলে দুনিয়াতে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা আল্লাহর অনেক গুণ ও 
ক্ষমতাকে অবিশ্বাস করে। তারা আল্লাহকে অবিবেচক শাসক, অন্ধ ও বধির, অনুভূতিহীন 





পারা ঃ ২৭ 


৬২. আর সে দু'টো (বাগান) ওখান ৬: অতএব তৌমরা উভয়ে তোমাদের 
প্রতিগালকের পাপন ) দু'টোই হবে সবুজ-শ্যামল।€ 


শাসিত পা] ৬ না (1৮ ০৮ ৬৬ পাটি পাটি ৩ পা তাতো 

তি রিরিনিক বা ৬৩ | 

৬৫. অতএব তোমরা উজয়ে তোমাদের পরতিগানকের কোন্‌ কোন নিয়ামতকে অঁকার করবে ? ৬৬, সেই (বাগান) দু'টোতে রয়েছে 
ফোয়ারার মতো উৎক্ষেপনমান দু'টো বর্ণীধারা। ৬৭. অতএব তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন্‌ নিয়ামতকে 


€)/আর ; ০4:+১ ৮৮৫০১০)-সে দুটো (বাগান) ছাড়াও থাকবে ; ১০ম৪- | 
দুটো বাগান 1655 (৬++-)-অতএব কোন্‌ কোন্‌; খু -নিয়ামতকে ; ০০ | 
তোমাদের প্রতিপালকের ; ০৫৩ -তোমরা উভয়ে অস্বীকার করবে 78 169০১০. - 
(বাগান) দুটোই হবে সবুজ-শ্যামল । ও) ০১-৫+০+)-অতএব কোন্‌ কোন্‌ ; 
ঘঁ-নিয়ামতকে ;  :৫-০-তোমাদের প্রতিপালকের ; ১:৫/-তোমরা উভয়ে 
অস্বীকার করবে ?€9 ০.০ সেই (বাগান) দুটোতে রয়েছে ; ১৫: দুটো বর্ণাধারা ; 


১৮৮৮০ -ফোয়ারার মতো উৎক্ষেপনমান ।€) ৮০/(/৯৮-)-অতএব কোন্‌ 
কোন; *থ-নিয়ামতকে ; :4%-তোমাদের প্রতিপালকের ; 


কোনো বিষয় যথাযথ মূল্যায়ণে অক্ষম এবং কাউকে কিছু দান করার ক্ষমতাহীন 
একটি সত্তা মনে করে। তাই আয়াতে বলা হয়েছে-_আখিরাতে যখন তোমাদের 
চোখের সামনে সৎকর্মশীলদেরকে তাদের সৎকর্মের উত্তম প্রতিদান দেয়া হবে, তখন 
কি তোমরা তোমাদের প্রতিপালকের গুণগুলো অস্বীকার করতে পারবে ? 

৪৯. আলোচ্য ৬২ আয়াতের তিনটি অর্থ হতে পারে । “মিন দূনিহিমা' শব্দের অর্থের 
ভিন্নতর কারণেই এ তিনটি অর্থের সম্ভাবনা রয়েছে । আয়াতে অর্থ হতে পারে-__ “পূর্বোক্ত: 
জান্নাত দুটোর অবস্থান থেকে নীচু স্থানে আরো দুটো জান্নাত হবে এবং এ দুটোর 
মালিকও পূর্বোক্ত জান্নাতীরা হবে, তবে এ জান্নাত দুটো আগের দুটো থেকে কিছুটা 
নিম্ন মানের হবে। অথবা এর অর্থ এটাও হতে পারে যে, প্রথমোক্ত বাগান দুটো হবে 
উন্নত মানের এবং তা লাভ করবে আল্লাহর নৈকট্য লাভকারী বান্দাহগণ। আর এ 
দুটো বাগান হবে কিছুটা নিম্ন মানের, এগুলোর মালিক হবে 'আসহাবুল ইয়ামীন' বা 
ডানপন্থী লোকেরা । অন্যত্র কুরআন মাজীদে শেষোক্ত শ্রেণীর লোকদেরকে “আসহাবুল 
মায়মানাহ'-বলেও উল্লেখ করেছে। হযরত আবু মূসা আশয়ারী রা. থেকে তার পুৰ্র 
আবূ বকর রা. কর্তৃক বর্ণিত একটি হাদীস থেকে আয়াতের দ্বিতীয় অর্থের প্রতি সমর্থন 
পাওয়া যায়। তাতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন-অগ্রগামী 
নৈকট্য প্রাপ্ত লোকদের জন্য নির্ধারিত জান্নাত দুটোর আসবাবপত্র হবে স্বর্ণের তৈরী। || 





শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 
১৬৫৫755146১ 
ভোমরা উভয় অীকার করবে ৬৮. দেই (বাগান) দ'টোছেই রয়েছে নানারকম ফলও ফের এবং আনার | 
৬৯, বকলম 


গু | 7-28০/- । ৩৫০ ৮৪৬৩ লদে! অপাতচ ভি পান 


02)2 ৫0555498০0১ ০১:০9 
৭০. সেখানে রয়েছে উত্তম চরিত্রবতী সুন্দরী নারীরা । ৭১. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের 
কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার করবে? ৭২. (তারা ৮৫০ 


প্রি ৬৮ ৮2 6 নিপা ও 


(৮5০01০24574) ৫ 0012৬ 


তীবুতে 1৭ ৭৩. অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন নিয়ামতকে অবীকার করবে? 
৭৪._তাদেরকে এদের (জান্নীতীদের) আগে স্পর্ণ করেনি কোনো মানুষ 


মি -তোমরা উভয়ে অস্বীকার করবে ?€ট ৮$-সেই (বাগান) দুটোতেই রয়েছে; 
| 44০$নানা রকম ফল ; %-ও; ১১জুর ; /-এবং :%44/-আনার | €৮- 
ূ (/+.+)-অতএব কোন্‌ কোন্‌ ; -ঝা-নিয়ামতকে ; ৫ -তোমাদের 
85 ০৫ -ভোমরা উ্তয়ে্ীকার করবে 769১4 লেখানে রয়েছে 

-৯-উত্তম চরিত্রবতী ; ১০সুন্দরী নারীরা | (১ | ৫১ ৬৮- (৬+-+-)-অতএব কোন্‌ 

কোন্‌; 'ঝা-নিয়ামতকে ; (:4:)-তোমাদের প্রতিপালকের ; ৮০৫৩-তোমরা উভয়ে 
অস্বীকার করবে ? (১*,-(তারা) গৌরবর্ণের হুর ; 2০8. সুরক্ষিত ; ১৩০ এ 
| -তাবুতে | (9 $-৫/1++-)-অতএব কোন্‌ কোন্‌ ; ু-নিয়ামতকে ; ৫০১- 
তোমাদের প্রতিপালকের ; ১:৫৬-তোমরা উভয়ে অস্বীকার করবে ? €)- 
১৫৮৯৭ ₹)-তাদেরকে স্পর্শ করেনি ;:৮-কোনো মানুষ ; ৮৫১- 
(-১*০%)-এদের জোন্নাতীদের) আগে ; 

আর তাদের অনুসারী “আসহাবুল ইয়ামীন' তথা ডানপন্থীদের জন্য নির্ধারিত জান্নাত 
দুটোর আসবাবপত্র হবে রৌপ্যের তৈরী। (ফাতহুল বারী-কিতাবুত তাফসীর) 
॥ ৫০. “মুদহাম্মাতান+ “মুদহাম্মাতুন'-এর দ্বিবচন। ঘন সবুজ-শ্যামলতাকে মুদহাম্মাতুন 
বলা হয়। অর্থাৎ শেষোক্ত বাগান দুটোতে ঘন সবুজের সমারোহ দৃশ্যমান হবে। 

৫১. হুর" শব্দটি “হাওরা' শব্দের বহুবচন। অত্যন্ত গৌর বর্ণের নারীকে 'হাওরা' 
বলা হয়। যেসব নারীর শৃত্রতা ঠিকরে বের হয়, তাদেরকে 'হুর' বলা হয়। মুজাহিদ | 
[| বলেন__“তাদের গৌর বর্ণের উজ্জ্বলতার জন্য তাদের উপর দৃষ্টি স্থির রাখা যায় | 





কু. ১২/৩৮-__ পারা ঃ ২৭ 


৭ [ও 
্ | 


8৮8৯48২8 85188৯88 


টে টি 1 ০০ অপ লে এর প ছি রি 


১5 %০১:৬0৫ (৬3)£ £3/1555 9০৮১৭ ূ 
আর না কোনো জ্ন। ৭৫. অভঞব তোমরা উ়্ে তোমাদের গুতিগানকের কোন্‌ কোন নিয়ামতকে অসার 
করবে ? ৭৬. (তারা) হেলানরত অবস্থায় উপবিষ্ট থাকবে সবৃজ গালিচার ওপর 
(এ০).০1০7৪৩৫৫০ ০৫) / প্র /589-১৩5-59 
শি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ কোন 
অস্বীকার করবে? ৭৮. কতই না বরকতময় আপনার প্রতিপালকের নাম___ 
0003000175 
(যিনি) মহ্‌ ও মহানুভবতার অধিকারী" 


/আর ; এ-না :%-কোন জিন।€৪ । €945-641+৬+-)-অতএব কোন্‌ কোন্‌ ; বু 
-নিয়ামতকে ; ৬০০ -তোমাদের প্রতিপালকের ; ০১৩ -তোমরা উভয়ে অস্বীকার 
করবে ? €9১----০- (তোরা) হেলানরত অবস্থায় উপবিষ্ট থাকবে ; রা ঃ 
০০ গালিচার ; ৮:৮-সবুজ ; এবং ; ১৪দীমহামূল্যবান ফরাশে ; 


অনুপম সুন্দর । ৫9: ৮৫৬+০-)-অতএব কোন্‌ কোন্‌ ; *থু। রা 
০৫১-তোমাদের প্রতিপালকের ; ৮৫৫-তোমরা উভয়ে অস্বীকার করবে ? (9৬০ 
-কতইনা বরকতময় ; (./-নাম ; এ-২-আপনার প্রতিপালকের ; ঞ$ -(যিনি) 
অধিকারী ; 09৩-)-মহত্ব ; +ও ;৮৮-মহানুভবতার । 

না।” আবূ উবায়দা বলেন-“ যেসব নারীর চোখের সাদা অংশ অত্যন্ত সাদা এবং 
কালো অংশ গভীর কালো, তাদেরকে “হুর বলা হয়। (লুগাতুল কুরআন) 

হাদীস থেকে জানা যায় যে, পৃথিবীর মু'মিনা সৎকর্মশীলা নারীদের মর্যাদা হুরদের 
চেয়ে বেশী হবে। কারণ পৃথিবীর নারীরা নামায পড়েছে, রোযা রেখেছে এবং ইবাদত- 
বন্দেগী করেছে। এ থেকে জানা যায় যে, দুনিয়াতে যেসব নারী ঈমান ও নেকআমল 
করে দুনিয়া থেকে বিদায় নেবে, তারাই হবে জান্নাতবাসীদের স্ত্রী। তারা নিজেদের 
ঈমান ও সৎকর্মের বিনিময়ে জান্নাত পাবে এবং একান্ত নিজস্ব ভাবে জান্নাত লাভের 
অধিকারিনী হবে । তারা স্বেচ্ছায় নিজেদের আগেকার স্বামীদের স্ত্রী হবে, যদি সেসব স্বামীরা 
জান্নীতবাসী হয়। তানা হলে আল্লাহ তা'আলা অন্য কোনো জান্নাতবাসী পুরুষের সাথে 
পারস্পরিক পছন্দ অনুসারে বিয়ে দিয়ে দেবেন। আর হুরেরা নিজেদের ঈমান ও সৎকর্মের 
বিনিময়ে জান্নাত লাভ করবে না ; বরং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অন্যান্য | 





শব্দে শব্দে আল কুরআন ৫৫. সূরা আর রাহমান 


ব দান করবেন। যাতে জান্নাতবাসীরা তাদের সাহচর্ষের আনন্দ লাভ করতের্ী 


| পারে। 
৫২. “রফরফ' অর্থ সবুজ রংয়ের রেশমী বন্ত্র। এর দ্বারা বিছানা, বালিশ ও অন্যান্য 


মূল্যবান বিলাস-সামগ্রী তৈরি করা হয়। এসব সামগ্রীর উপর গাছ, লতাপাতা ও 
ফুলের কারুকার্য করা হয়। আর 'আবকারী' অর্থ উৎকৃষ্ট ও দুষ্প্রাপ্য বন্তু। 


৫৩. সূরা আর-রাহমানে আল্লাহ তাআলার অসীম ক্ষমতা, গুণাবলী, মহানত্- 
মহানুভবতা এবং মানুষের প্রতি তার দয়া-অনুগ্রহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 
আল্লাহর পবিত্র সত্তা অদ্বিতীয়-অনন্য। তার গুণবাচক নামগ্ডলোও অত্যন্ত সুন্দর ও 
অর্থবহ। তার নামের সাথেই তার গুণ-বৈশিষ্ট্যসমূহ প্রতিষ্ঠিত আছে। 


ওয় রুকৃ' (8৬-৭৮ আয়াত)-এর শিক্ষা 


১. সূরা আর-রাহমানে মানুষের ধাতি আল্লাহর যেসব দয়া-অনুখহ সম্পকে আলোচনা করা হয়েছে, 
সেসব বিষয় সম্পকের্ভান ও বিশ্বাসের ফলেই মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে । 

২. যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, তাদের সকল কাজকমেহি তাদেরকে জানাতের 
উপযোগী করে তুলবে_এতে কোনো সন্দেহ নেই 

৩. জীবনের এতিটি মুহূর্তে আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহীর অনুভাতি অন্তরে সৃষ্টি করতে 
সক্ষম হলে অন্যায়-অপরাধ থেকে নিজেকে বাঁচানো খুবই সহজ হয়ে যাবে । 

৪. আল্লাহভীর বিশেষভাবে নৈকট্টথাও লোকদের এত্যেকের জন্য আল্লাহ তাআলা বিশাল 
জারাতের অভ্যভরে দুটো করে বিশেষ বাগান তৈরী করে রেখেছেন । পত্যেকেরই সেই মধার্দা 
লাভের জন্য সত্কমে এরতিযোগিতা করা কতর্ব । 

€. বাগানগুলো ঘন সারিবিউ গাছপালা ও লতাকৃঙ বিশি্ হবে এবং সেগুলোতে থাকবে দুটো 
করে এবহমান ঝণার্ধারা । 

৬. এসব বাগানে যাবতীয় সকল ফলের সমারোহ থাকবে এবং এত্যেক এজাতির ফলেরই দুটো 
করে একার থাকবে । ূ 

ণ. জানাতবাসী মানুষেরা এসব বাগানে পুরু রেশমের গালিচার উপর হেলান দিয়ে বসবে আর 
ফলের গাছগুলো তাদের নিকটেই ঝুলে থাকবে । 

৮. এসব বাগানে জানাতবাসীদের এমোদসঙ্গীনী হবে লঙ্জাবনত দৃষ্টির অধিকারী অত্যজ গৌর 
বরের সুন্দরী হুরগণ । যাদেরকে ইতিপুরে কোনো পুরম্ষ স্পর্শ করোনি । 

৯. সেসব হুরদের দেখলে তাদেরকে এক একটি মূল্যবান ইয়াকৃত ও মারজান মু্গর মত মনে 
হবে। 

১০. আল্লাহ তা'আলার এসব দান সেসব বান্দাহর জন্যই যারা আল্লাহকে যখাখখভাবে ভয় করে 
জীবনযাপন করেছে, তাঁর দীনের জন্য নিজেদের জান-মাল কুরবানী করেছে এবং এ অবস্থার উপর 
মৃত্যু পর্র্ত কায়েম থেকেছে । 

১১. নৈকট্য প্রাওদের চেয়ে নিশ্নমানের মু'মিন সৎকমর্শীল আসহাবুল ইয়ামীন বা ডানপন্থী 

| মানুষের জন্যও থাকবে পৃরবোর্ত দুটোর চেয়ে কিছুটা নিজমানের দুটো করে বিশেষ বাগান । 





পারা $ ২৭ 


83598458888 রা 
॥ ১২, এ বাগান দুটো-ও হবে অভ্যত সর্জ-শ্লামল এবং এ দুটোতেও থাকবে ফোয়ারার মতোষী 
॥ উৎক্ষেপমান দুটো ঝণার্ধারা । 

১৩. এ দুটো বাগানে থাকবে নানা একার ফল, খেডুর ও জানারের গাছ! 


১8. আরো থাকবে উত্তম চরিরবতী সৃন্দরী নারীরা এবং তীবুতে স্রক্ষিত গৌর বণেরর ূরেরা, 
যাদেরকে মানুষ বা ভিন ইতোপূর্বে স্পর্শ করোনি । 


১৫. এসব বাগানে ডানপস্থী সৎকরর্শীল মানুষ সবুজ গালিচায় মহামূল্যবান ফরাশে হেলানরত 
অবস্থায় বসবে । 


১৬. আল্লাহ তাআলার যেসব অসীম ক্ষমতা, গুণ-বৈশিষ্টা, দয়া-অনুথহ এবং মহানত্ব ও 
মহানৃভবতার পরিচয় এ সূরায় বিদ্যমান, তা অধিতীয় ও অনন্য এবং অত্যভ বরকতময় । 

১৭. আল্লাহর উল্লিখিত ৩৭-বৈশিষ্টোর ওপর নিঃসন্দেহে বিশ্বাস স্থাপন করা এত্যেকটি মুমিনের 
ওপর ফরয । এতে কোনো একার সান্দিহান হলে ঈমান থাকবে না। 


ছা. 








সূরার প্রথম আয়াতের “আল ওয়াকি“আ” শব্দটি দ্বারাই তার নামকরণ করা হয়েছে। 


নলাহিলেন্ সমক্সকান্প 

| হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর বর্ণনা অনুসারে এবং হযরত ওমর রা.-এর 
ইসলাম গ্রহণের ঘটনার সংঘটনকাল অনুসারে মুসলমানদের হাবশায় হিজরতের পর |. 
নবুওয়াতের ৫ম বছর “সূরা ওয়াকি'আ' নাযিল হয়েছে। হযরত ওমর রা. যে 
নবুওয়াতের ৫ম বছরে ইসলাম গ্রহণ করেছেন তা এতিহাসিকভাবে প্রমাণিত। 


আন্পোচ্য বিষ্বক্স 

এ সূরার আলোচ্য বিষয় হলো, কিয়ামত, আখিরাত, তাওহীদ ও কুরআন সম্পর্কে 
| কাফিরদের সন্দেহ সংশয়ের প্রতিবাদ। কাফিররা কিয়ামত তথা মহাপ্রলয় এবং 
| আখিরাতের পুনজীবিন লাভ, হিসাব-নিকাশ ও জান্নাত বা জাহান্নাম লাভের বিষয়কে 
একেবারে অসম্ভব মনে করতো । তারা এসব কথাকে কল্পিত কাহিনী বলে মনে করতো । 
তাদের ধারণার প্রতিবাদে আল্লাহ তা'আলা সূরার প্রথমেই ইরশাদ করেছেন যে, এ 
ঘটনা যখন সংঘটিত হবে তখন এটাকে মিথ্যা সাব্যস্ত করার কেউ থাকবে না। কেউ 
একে মুকাবিলা করতে সক্ষম হবে না এবং একে ফিরিয়েও দিতে পারবে না। প্রথম 
আয়াত থেকে ৬ আয়াত পর্যন্ত কিয়ামত সংঘটনকালীন অবস্থা বর্ণনা করা হয়েছে। 


৭ আয়াত থেকে ৫৬ আয়াত পর্যন্ত কিয়ামতের সময় তিন শ্রেণীর মানুষ এবং তাদের 
সাথে আচরণের স্বরূপ তুলে ধরা হয়েছে। মানুষের সেই তিন শ্রেণী হলো-১. 
অগ্রবরতীগণ যারা হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ২. সাধারণ সৎকর্মশীল মানুষ যারা হবে 
ডানপন্থী। ৩. সেসব অবিশ্বাসী মুশরিক ও মুনাফিকের দল, যারা মৃত্যু পর্যন্ত তাদের 
্রান্ত আকীদা-বিশ্বাসের উপর দৃঢ় ছিল। 


৫৭ থেকে ৭৪ আয়াত পর্যস্ত ইসলামের মূল দু'টো বিশ্বাস তাওহীদ ও আখিরাতের 
সত্যতার পক্ষে মানুষের নিজের সত্তা, তার খাদ্য-পানীয় ও তার ব্যবহৃত আগুন দ্বারা | 
যুক্তি-প্রমাণ পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, যে আল্লাহ তোমার সৃষ্টি এবং 
প্রতিপালনের জন্য এসব জিনিস সৃষ্টি করেছেন, তার দাসত্ব থেকে তুমি কিভাবে নিজেকে 
স্বাধীন স্বেচ্ছাচারী বলে ভাবতে পারো ? তিনি তোমাকে প্রথম বার সৃষ্টি করার পর 
পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন বলে তুমি কেমন করে মনে করতে পারো ? 


অতপর ৭৫ থেকে ৮২ আয়াত পর্যন্ত কুরআন সম্পর্কে কাফিরদের বিভিন্ন সন্দেহ 
[সংশয়ের জবাব দেয়া হয়েছে। তাদেরকে বুঝানোর চেষ্টা করা হয়েছে যে, কুরআন, 
































207০ জ্লুল্সীতা 


দিক 
বলা হয়েছে যে, মহাবিশ্বের গ্রহ-নক্ষত্রের যেমন মযবুত ও সুশ্ংখল ব্যবস্থাপনা আছে, 
তেমনি কুরআনের মধ্যেও মযবৃত শৃংখলা ও ব্যবস্থাপনা বিদ্যমান। এর দ্বারা এটাই 
প্রমাণিত হয় যে, মহাবিশ্বের স্রষ্টা ও পরিচালক এবং কুরআনের রচয়িতা একই সত্তা। 


অতপর আল্লাহর নিকট কুরআনের সংরক্ষণব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে যে, এ 
কুরআন সংরক্ষিত আছে এক লুকায়িত কিতাবে যা সৃষ্টির নাগালের বাইরে । সেখান 
থেকে মুহাম্মাদ সা. পর্যস্ত কুরআন নাধিলের যে ধারাবাহিকতা তাতে পবিত্র আত্মা | 
ফেরেশতা ছাড়া কোনো শয়তানের হস্তক্ষেপের বিন্দুমাত্র ক্ষমতাও নেই। 


অবশেষে মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে যে, তোমরা তাওহীদ, আখিরাত ও 
কুরআনকে যতই অবিশ্বাস করো না কেনো, মৃত্যু যখন তোমাদের সামনে উপস্থিত 
হবে, তখন তোমাদের চোখ খুলে যাবে । মৃত্যুর সময় তোমরা এমন অসহায় হয়ে পড় 
যে, চেয়ে দেখা ছাড়া তোমাদের কিছুই করণীয় থাকে না। নিজেদের প্রিয়জনদের 
তোমরা তখন বাচাতে পার না। তোমাদের ওপর যদি সর্বময় ক্ষমতার মালিক যদি 
কেউ না-ই থাকে তাহলে তথন মৃত্যুকে ফিরিয়ে দিয়ে নিজেদের প্রিয়জনদের বাচিয়ে রাখ 
না কেনো ? এ সময় তোমরা যেমন অসহায় হয়ে পড়, তেমনি শেষ বিচারের দিন 
তোমরা অসহায় হয়ে পড়বে । তোমাদের বিশ্বাস বা অবিশ্বাস দ্বারা বিচারে কোনো 
হেরফের হবে না। প্রত্যেককে তার কাজের পরিণাম ভোগ করতে হবে। 


3 





পারা ঃ ২৭ 


রে রে 821:59৩ 
১. যখন সেই মহাপ্লয় ৮ তার সংঘটনে কোনো মিথ্যা 
সাব্যস্তকারী নেই ।১ ৩. (তা হবে) নীছুকারী উঁচুকারী ।২ 

80৮৫ পাতা 5 তা পা 2 (৩ ৫৩ ০৪ 
০৬০৮০ ০৫৬ণ। ৮৮১৯/০১০৮%৩ ূ 
8. যখন যমীনকে কীপানোর মতো কাগিয়ে দেয়া হবে * ৫. আর পাহাড়-র্বতকে ছিন্নভিন্ন করে দেয়া হবে 
ছিন্নভিন্ন করার মতো। ৬. ফলে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। 


ও)গি -যখন ; ০০/সংঘটিত হবে; £০9)- সেই মহাপ্রলয় (কিয়ামত) (2 - 
নেই; $-২-৫১+১৭)-তার সংঘটনে ; %১৬-কোনো মিথ্যা সাব্যস্তকারী | ডে 
2০9৩তো হবে) নীচুকারী ; 5 -উচ্কারী 1) -যখন ; ০+১কীপিয়ে দেয়া 


হবে ; +০১খু-যমীনকে ; (০)-কীপানোর মতো ।05-আর ; ০-*ছিন্নভিন্ন করে 
দেয়া হবে ; :)0:৮1-পাহাড়-পর্বতকে ; ৮.এছিন্রভিন্ন করার মতো (ড০১৬$-৫+ 
০০)-ফলে তা পরিণত হবে ; :-ধুলিকণায় ; $2:৮বিক্ষিপ্ত। 


১. অর্থাৎ যখন 'ওয়াকি'আ' বা অনিবার্ষ-সংঘটিতব্য ঘটনা ঘটে যাবে, তখন 
এটাকে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। এটা হলো মক্কার কাফির-মুশরিকদের 
কথার প্রতিবাদ । তারা সবেমাত্র রাসূলুল্লাহ সা.-এর মুখে ইসলামের দাওয়াত শুনছে। 
তারা কিয়ামত সংঘটিত হওয়া, শেষ বিচার এবং জান্নাত-জাহান্নাম লাভ করার 
ব্যাপারকে একেবারেই অসন্ভব বলে মনে করেছে। তাদের কথা ছিলো-_এ পাহাড়- 
পর্বত, নদী-সাগর, চাদ-সুরুজ ও গ্রহ-নক্ষত্র সবই ধ্বংস হয়ে যাবে এবং হাজার হাজার 
বছরের মৃত ব্যক্তিরা সব পুনজীবিত হয়ে উঠবে, এসব কিছুই অসম্ভব, মিথ্যা গাল-গল্প | 
মাত্র। এ পটভূমিতেই আন্মাহ তা'আলা এসব কাফির-মুশরিকের কথার প্রতিবাদ 
দিয়েই সূরাটি শুরু হয়েছে। 


২. 'খাফিদাতুন' এবং “রাফি'আতুন” শব্দ দুটোর অর্থ যথাক্রমে “নীছুকারী' ও 
“উদ্কারী'। এ দুটো কিয়ামত-এর বিশেষণ । অর্থাৎ কিয়ামত উঁচুকে নীচু এবং নীছুকে 
উদ্চু করে দেবে । উঁচু উচু পাহাড়কে সাগরে এবং সাগরকে পাহাড়ে পরিণত করে দেবে 
অর্থাৎ সব কিছুই ওলট-পালট হয়ে যাবে। | 





পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সুরা আল ওয়াকি'আ 


ৃ্‌ পাতি পি 8৯ ০টি 1 সতত না 5 উপ তা চাকর দত ৬ 
উপ 62472 
৭.আর (তখন) তোমরা তিন ভাগে বিভক্ত থাকবে ॥ ৮. অতপর ডান দলের 
লোকেরাৎ_কতই না সৌভাগ্যবান ডান দলের লোকেরা। 
5 ৫2 পা স্পট পা ৬ পাতি টিপা, ০ রি 9 +€+0) 
০5৮41054/8225:11-5027-555 
৯. আর বাম দলের লোকেরা*, কতই না দুর্ভাগ্য বাম দলের লোকেরা । ১০. আর 
অগ্রবর্তীরা তো অগ্রগামী |" 
()/আর ততেখন) ; *::৫-তোমরা থাকবে ; (2%-ভাগে বিভক্ত ; 2-26-তিন। 
| (৮০৩-(৯০-৪+-)-অতপর লোকেরা ; 2:2+2)1-ডান দলের লোকেরা ; ০ -কতই 
|. না সৌভাগ্যবান ; ৮.»-০-লোকেরা ; 2 +21-ডান দলের ।6),-আর ; ০:০1 - | 
লোকেরা ; --:-5.)1-বাম দলের ; কতই না দুর্ভাগা ; ৮»-:এঁলোকেরা ; 
22৫5:9-বাম দলের । 69-আর ; ০8:.0-অথ্রবরতীরা তো ; 2: )-অগ্বগামী । 
| হযরত ইবনে আব্বাস রা.-এর মতে, এ বাক্যের অর্থ এই যে, কিয়ামতের ঘটনা অতি | 
উচ্চ মর্যাদাশালী জাতি ও ব্যক্তিকে নীচ করে দেবে এবং নীচ ও হেয় জাতি ও 
ব্যক্তিকে উচ্চ মর্যাদায় আসীন করে দেবে। উদ্দেশ্য এই যে, কিয়ামতের অবস্থা হবে 
ভয়াবহ এবং কিয়ামত হবে এক অভিনব বিপ্রব । রাল্ত্রীয় ক্ষেত্রে বিপ্লব সংঘটিত হলে 


দেখা যায় যে, ওপরের লোক নীচে এবং নীচের লোক ওপরে উঠে যায়। নিধস্ব ব্যক্তি 
ধনবান হয়ে যায়, আর ধনবান হয়ে যায় নিঃস্ব। (রূহুল মাআনী) 


৩. অর্থাৎ এ ভূ-কম্পন যমীনের কোনো অঞ্চলবিশেষে হবে না, বরং সমগ্র পৃথিবীকে 
এমনভাবে প্রকম্পিত করে দেয়া হবে যে, পৃথিবীর সবকিছুই ওলট-পালট ও লগুভগ্ 
হয়ে যাবে। 


৪. অর্থাৎ পৃথিবীর আদি-অন্ত সব মানুষই তিন ভাগে বিভক্ত হয়ে যাবে__ 


এক ৪ ডানপন্থী-__-এদের অবস্থান হবে আরশের ডানদিকে, তারা আদম আ.-এর 
ডান পার্থ থেকে সৃষ্ট, কিয়ামতের দিন তারা তাদের আমলনামা পাবে ডান হাতে, এরা 
সবাই জান্নাতে যাবে । 

দুই ঃ বামপনস্থী__এদেরকে আরশের বামপার্থে সমবেত করা হবে, এরা আদম আ.- | 
এর বামপার্্ব থেকে সৃষ্ট, তারা তাদের আমলনামাও পাবে বাম হাতে। এরা সবাই | 
জাহান্নামে যাবে । 

তিন ঃ অগ্রবর্তী দল-_-তারা আরশের মালিকের সামনে বিশেষ মর্যাদা ও নৈকট্যের 
| আসনে আসীন থাকবেন। তাঁরা হবেন নবী-রাসূল, সিদ্দীক, শহীদ ও ওলীগণ। 





পারা ৪ ২৭ 


ূ 0৬8155৯154৯ ১851০229 
আল্লাহর) নৈকট্যপ্া্ত। ১২. (তারা) নিয়ামতপূর্ণ জাননীতে (থাকবে)। ১৩._ (তারা) 
পূর্ববর্তীদের মধ্য থেকে (হবে) বহসংখ্যক। ১৪. আর কম সংখ্যক (হবে) 


০০৯ এত পা ডি তাত পানা ৮৮ 5৩ পাটি টি 59 ০৩ (রত ৮ ৩৮ 62০৬ 
০৯46৮ ০12০962250৭ 27852758152 
পরবতীঁদের মধ্য থেকে |” ১৫. (তারা) স্ব্ণখচিত আসনসমূহে, ১৬. তার ওপর 
হেলানরত অবস্থায় পরস্পর মুখোমুখী আসীন হবে। ১৭. ঘ্বুরে বেড়াবে 


)43/-তারাই ; 9৯৮৯-(আল্লাহর) নৈকট্য প্রাপ্ত 16৯০2: ০-€তোরা) জান্নাতে 
(থাকবে) ; [০ _নিয়ামতপূর্ণ । ৪4 (তোরা) বহুসংখ্যক (হবে) ; ১০-মধ্য 
থেকে; ০2ী- -পূর্ববতীঁদের | ৫৪); আর ; 4$-কমসংখ্যক (হবে); ০মধ্য থেকে; 
১৮৯২ -পরবতীদের । 69১৮ ৮০-(তারা) আসনসমূহে ; 2৮০১৮স্বপখিচিত । 6৯) 
৮৩ -হেলানরত অবস্থায় আসীন হবে ; (৫০-তার ওপর ; ০4০০০ -পরস্পর 
মুখোমুখী ।69-১৮৮:-ঘুরে বেড়াবে ; 


৫. “আসহাবুল মাইমানাহ', অর্থ “ডানের লোক" । এর দ্বারা অনেক সম্মানিত, 
মর্যাদাবান ও ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ বুঝানো উদ্দেশ্য । এর অর্থ খোশনসীব বা 
সৌভাগ্যবানও হতে পারে । যারা ডানের লোক হবে তারা অবশ্যই সৌভাগ্যবান হবে ; 
অপরদিকে যারা সৌভাগ্যবান হবে তারাই ডানের লোক হবে। 

৬. “আসহাবুল মাশয়ামাহ' অর্থ “বামের লোক' এর ছারা দুর্ভাগা মানুষ বুঝানো 
| হয়েছে। অর্থাৎ এরা অত্যন্ত দুর্ভাগা । যারা আল্লাহর নিকট লাঞ্নার শিকার হবে এবং 
সেজন্য তাদের স্থান হবে আরশের বাম পাশে। 

" ৭. “সাবিকুন' তথা অগ্রবর্তীরা কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য প্রান্ত হবে এবং 
আরশের সামনে বিশেষ মর্যাদায় আল্লাহর ছায়ায় স্থান পাবে। অগ্রবর্তী তাঁরাই যারা 
দুনিয়াতে সৎকর্মে অন্যের চেয়ে অগ্নে থেকেছে, পরকালেও তারা অগ্নবতীিপে গণ্য 
হবে। কারণ, পরকালের প্রতিদান দুনিয়ার কর্মের ভিত্তিতেই দেয়া হবে। দুনিয়াতে 
এসব লোক সকল আল্লাহ ও রাসূলের ডাকে সকল কল্যাণকর কাজে-_তা জিহাদের 
ব্যাপারে হোক, আল্লাহর পথে ব্যয়ের ব্যাপারে হোক অথবা জনকল্যাণমূলক কাজ 
হোক-__অগ্রগামী থেকেছে। হাশরের ময়দানে আল্লাহর দরবারের অবস্থা হবে-_ডান 
পাশে থাকবে ডানের লোক তথা সৎকর্মশীল বান্দাহগণ, বাম পাশে বামের লোক তথা 
ফাসেক ও পাপী লোকেরা, আর সবার আগে আল্লাহ তা'আলার নিকটে. থাকবেন 
] অগ্রবর্তী নৈকট্যপ্রাপ্ত বান্দাহগণ। হাদীসে আছে যে, অগ্রবর্তী তারা হবে, দুনিয়াতে | 
80505585565 এসেছে তারা তা গ্রহণ করে নিয়েছে; রা 





শ. শ. কু. ১২/৩৯- পারা £ ২৭ 


88881888 সূরা আল ওয়াকি“আ 


| ৯9৯৬ পাত ভ পে 8 প৯ক্ডপঞ গুতা ॥ *৫পা 
ূ 0%550865 $%)51 5520827534) )/9৭০ | 
তাদের নিকট চির-কিশোররা৯ ; ১৮. পানপাত্র ও কুঁজা এবং জান্নাতের খাঁটি পানীয় 
পরিপূর্ণ পেয়ালা নিয়ে। 


[1545 তাদের নিকট 744, কিশোররা ; 055-চির ৪9 (৪:০০৮৮০৮৯- | 
পানা নিয়ে ; /-ও ; 3:১4-কুজা ; +এবং ;৮+৩-পেয়ালা ;,০:০ জান্নাতের | 
টি পানীয় পরিপূর্ণ । 


তাদের কাছে হক বা প্রাপ্য চাওয়া হয়েছে, তখনই তা দিয়ে দিয়েছে । আর তারা নিজেদের 
ব্যাপারে যে ফায়সালা করেছে, অন্যদের ব্যাপারেও একই ফায়সালা করেছে। 


| ৮. 'সুল্লাতুন' অর্থ একটি বড় দল। আয়াতের অর্থ হলো__“আওয়ালীন' বা পৃৰ্বতীদের 
মধ্য থেকে একটি বড় দল অগ্রবর্তী নৈকট্যশীলদের মধ্যে থাকবে । আর “আখিরীন' || 
| ঝ পরবরতীদের মধ্য থেকে সেই নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে কমসংখ্যক লোক। | 


এখানে “আওয়ালীন' বা পূর্ববর্তী কারা এবং “আখিরীন' বা পরবর্তী কারা এ সম্পর্কে 
মুফাস্সিরীনদের মত হলো-_ 
এক. আদম আ.-এর থেকে মুহাম্মাদ সা.-এর নবুওয়াত পাওয়ার আগ পর্যন্ত যত | 
উম্মত অতিক্রান্ত হয়ে গেছে, তারাই “আওয়ালীন' বা পূর্ববর্তী । আর মুহাম্মাদ সা. 

| থেকে কিয়ামত পর্যস্ত যত মানুষ আসবে সবাই “আখিরীন' বা পরবর্তীদের মধ্যে 
শামিল হবে। অর্থাৎ মুহাম্মাদ সা.-এর আগের লোকদের থেকে এক বিরাট সংখ্যক 

| লোক সাবিকীন বা অগ্রবতীদের মধ্যে শামিল হবে এবং তাঁর পরবর্তী কিয়ামত পর্যন্ত | 
আগতব্য মানুষের মধ্য থেকে কম সংখ্যক লোক অগ্ববতীদের শামিল হবে । 


] দুই £ কারো মতে, “আওয়ালীন' দ্বারা রাসূলুল্লাহ সা.-এর উম্মতের প্রাথমিক যুগের 
লোকেরা এবং “আখিরীন' দ্বারা তার পরবর্তী যুগের লোকদেরকে বুঝানো হয়েছে। 
] অর্থাৎ এ উম্মতের প্রথম যুগের লোকেরা বেশী সংখ্যক “সাবিকীন' বা অগ্রবরতীদের 
] শামিল হবে এবং পরবর্তী যুগের লোকদের মধ্য থেকে অগ্নবতীদের শামিল হবে কম 
| সংখ্যক লোক। 

: তিন-ঃ কারো মতে-__ প্রত্যেক নবীর উম্মতের প্রথম দিকের লোকেরা “আওয়ালীন' 
এবং অগ্রবতাঁদের মধ্যে তাদের সংখ্যা বেশী হবে ; আর নবীদের পরবর্তী অনুসারীর 
“আখিরীন' এবং অগ্রবতীদের মধ্যে তাদের সংখ্যা কম হবে। উল্লিখিত তিনটি অর্থই 
এখানে প্রযোজ্য হতে পারে । এখানে আয়াতের অর্থ এটাও হতে পারে যে, প্রত্যেক | 
নবীর প্রাথমিক যুগে সাবেকীন বা অগ্রবরীদের হার পরবর্তী যুগের অগ্রবতীদের হার 
থেকে বেশীই থাকে । তারপর মানুঘ যতই বৃদ্ধি পেতে থাকুক, অগ্রবত্তীদের আনুপাতিক 
র885855558825555570588888 ] 





পারা £ ২৭ 


৪৯৪৪ বি যাতিবিনিা 


টি রে নিল পা ন্গ্ডি পাশ 5৬ 7০ তা পনি পি নিত 0৮55 ঁ 
| 2296৩১০৪4০3 ৩55৮4:9০9-০439 
১৯. (যা গান করলে) তা থেকে তাদের মাথাও ঘুরবে না এবং না তাদের বুদ্ধি-বিবেক লোপ পাবে।* ২০. আর 
(সেখানে থাকবে) নানারকম ফলমূল-_ যা তারা পছন্দ করবে। ২১. আর (থাকবে) পাখির গোশত-_ 


রা , গিরি ৮ ৬১৮ শান এজি ৮6০৬ 
(8১301651114 3,০৫০ সত স্পা 
যা তাদের রুটীসম্ত হবে। ২২. জারে৷ (থাকবে) ডাগর চৌধবিশি্ট গৌরবর্দের হর । ২৩. যেমন (তারা) 
লুকিয়ে রাখা মুকা |» ২৪. (এসব হবে) তার বিনিময় স্বরূপ যা 
৫৯১০.:০এএ-যো পান করলে) তাদের মাথাও ঘুরবে না; $:০-তা থেকে ; ?-এবং, 
ৰ ১১৯৭-না তাদের বুদ্ধি -বিবেক লোপ পাবে ।9;-আর (সেখানে থাকবে) ; 5৬ | 
ূ "নানারকম ফলমূল ; (০-যা ;7/+54-তারা পছন্দ করবে । €)-আর (থাকবে) ; 
-গোশত ; ;৮:৮-পাখির ; (যা ; 2৮+::5-তাদের রুটীসম্মত হবে । €9০ - 
| আরো (থাকবে) ;4৮-গৌরবর্ের হুর ;%-৮-ডাগর চোখবিশিষ্ট ।€১০০৬-০এ 
.২-)-যেমন (তারা) ; ১4মুক্তা ; , 2৮$-লুকিয়ে রাখা €: €95 -৫এসব 
হবে) তার বিনিময়স্বরূপ ; ০+-যা ; 


ূর্ববতীদের চেয়ে বেশী হোক না কেনো। কারণ, মানুষের সংখ্যা যত দ্রুত বৃদ্ধিপাক 
না কেনো, নেক কাজে অগ্রগামী মানুষের সংখ্যা সে গতিতে বৃদ্ধি পায় না। বরং 
দুনিয়ার সমস্ত জনসংখ্যার তুলনায় ক্রমান্বয়েই এর হার কমতেই থাকে । 


৯. “চির-কিশোররা' জান্নাতীদের খাদেম হবে। হাদীস থেকে জানা যায় যে, এসব 
কিশোররা চিরদিন কিশোর বয়সের হবে, এদের বয়স কখনো বাড়বে না বা কমবে 
না। হাদীস থেকে এও জানা যায় যে, এরা হবে সেসব মানব শিশু যারা বয়প্রাপ্ত 
হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে এবং যাদের কোনো সৎকর্ম নেই যার ফলে তাকে জান্নাত 
দেয়া যেতে পারে, আর এমন কোনো অসৎকর্মও নেই যার ফলে তাকে জাহান্নাম দেয়া 
যেতে পারে। তাছাড়া তাদের পিতা-মাতার ভাগ্যেও জান্নাত জোটেনি । আল্লাহ 
তাঁআলা কুরআন মাজীদের সূরা তৃর-এর ২১ আয়াতে বলেছেন যে, মুমিনদের | 
সন্তানদেরকে জান্নাতে তাদের সাথে একত্রিত করে দেবেন । সুতরাং যেসব লোক জান্রাত 
লাভ করতে পারেনি তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরকেই জান্নাতীদেরকে খাদেম 
বানানো হবে। কারণ নিজের কোনো সৎবা অসৎ কোনো কর্ম নেই, যার ফলে তাদেরকে | 
জান্নাত বা জাহান্নামে দেয়া যেতে পারে । আবার তাদের পিতা-মাতাও জাহান্নামী-_ 
যদি তারা জান্নাতী হতো, তাহলে এসব শিশুদেরকে পিতা-মাতার সাথে জান্নাতে দেয়া 
যেতে পারতো । 

|| এমনও হতে পারে যে, হুরদের মতো এসব চির-কিশোররাও জান্নাতেই সৃষ্টি করা | 





পারা ঃ ২৭ 


টিনার 85284৯১) 


কচ 8 কি 8৩ & ক 120 পা সিটিতিনি ও পে হিসি তি 2 


০0-0৮330৩29754529৫ 


তারা (দুনিয়াতে) করতো। ২৫. সেখানে তারা কোনো বেছুদা কথা শুনবে না, আর না 
কোনো গুনাহের কথা ।১ ২৬. বরং (তাদের প্রতি) বলা হবে “সালাম' “সালাম' ।১৪ 


১১১-১-১১০৫৪৬৬-৮০।০০২০৪১৯]1০০১০%৪ 
২৭. আর ডানপন্থী লোকেরা__কতই না সৌভাগ্যবান ডানপন্থী লোকেরা ! ২৮. (তারা থাকবে | 
এমন বাগানে যেখানে থাকবে)-_কাটামুক্ত কুল গাই,১৫ 


০%-4 ঠ৬$-তারা (দুনিয়াতে) করতো ।৫9১৯*-:৭-তারা শুনবে না; $-১ সেখানে; 

(৮/-কোনো বেহুদা কথা ;.আর ; এু-না; (/-কোনো গুনাহের কথা ।€9। -বরং) 

9:5-বলা হবে; সালাম ; 4..-সালাম।€6)%আর ; :-».া-লোকেরা ; ০2) 

-ডানপন্থী ;1০-কতই না সৌভাগ্যবান; €-».ঞা-লোকেরা ; ;০১৯)-ডানপন্থী।€9:% | 
১-তোরা থাকবে এমন বাগানে যেখানে থাকবে) কুলগাছ :২০১০-কীটামুক্ত। 


হবে এবং জান্নাতীদের খেদমতে তাদেরকে নিয়োজিত করা হবে। হাদীসে প্রমানিত 
আছে যে, একজন জান্নাতীর নিকট হাজারো খাদেম থাকবে । (মাযহারী) 

১০. অর্থাৎ জান্নাতের এসব পানীয় যতই পান করা হোক না কেনো তাতে মাথা ধরা 
বা মাথা ঘোরানোর কোনো উপসর্গ থাকবে না। দুনিয়ার শূরা অধিক মাত্রায় পান 
করলে এসব উপসর্গ দেখা দেয়। তাছাড়া জান্নাতের পানীয়ের মধ্যে বুদ্ধি-বিবেক 
লোপ পাওয়ার মতো কোনো উপাদানও থাকবে না। 

১১. অর্থাৎ রুচীসম্মত পাখির গোশত জান্নাতীদেরকে সরবরাহ করা হবে । হাদীসে 
আছে যে, জান্নাতীরা যখন যেভাবে পাখির গোশত খেতে চাইবে সেভাবেই প্রস্তুত হয়ে 
তাদের সামনে এসে যাবে। (মাযহারী) 

১২. অর্থাৎ হুরগণ এমনই সংরক্ষিত ও পবিত্র অবস্থায় থাকবে, যেমন সমুদ্রের 
তলদেশে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকা মুক্তা। জান্নাতীদের আগে তাদের পরিচ্ছন্ন 
দেহে কোনো জিন বা মানুষের ছোয়া লাগবে না। 

১৩. অর্থাৎ জান্নাত কোনো অসভ্য লোকদের সমাজ হবে না, সেখানে কটুভাষী, 
মিথ্যাবাদী, চোগলখোর, অহংকারী, গীবতকারী, অন্যকে তিরস্কারকারী, অশ্ীল গাল- 
গল্পকারী ইত্যাদি জাতীয় কোনো লোক থাকবে না। দুনিয়ার সমাজে যত বিশৃংখলা, 
অশান্তি ও ঝগড়া-বিবাদ, তার মূল কারণই হলো উপরোক্ত চরিত্রের লোকেরা । তাদের 
কারণেই দুনিয়ার সমাজে যত অশান্তি সৃষ্টি হয়। এ আয়াতে জান্নাতের 
অধিবাসীদেরকে আল্লাহ তা'আলা এ অশান্তি থেকে মুক্তি দানের আশ্বাস দিয়েছেন। 
| ১৪. অর্থাৎ জান্নাতের ভেতরে শুধু শাস্তি ও নিরাপত্তার সুর-ই ধ্বনিত হবে। যেহেতু 1 





পারা £ ২৭ 


8885888০১৯৬ 8428 


২. ও ০০ ৩১. ও বহমান 
রা ৩২. এবং আরো অনেক ফলমূল । 
6 ০০1৮ পান্তা পিটি৯ তা পা প্ি তি সপ 
০20) 1০৮৪401 । 1৬7575৬2528 252০5) 
৩৩. যা কখনো শেষ হবে না আর না হবে নিষিদ্ধ ৩৪. আরো (থাকবে) উচু উচু বিছানা । 
| ৩৫. রা 
পা নও ৫2 
৩৬. পনর রিজান ভি রোদ পা 
৩৮.__(এসব হবে) ডানপন্থী লোকদের জন্য 
€৯+এবং ; (কলাগাছ ; +৯--:-থরে থরে সাজানো । €9-আর ; ১৮ছায়া ; 
১১০০৮ সুবিস্তৃত। €3/-ও ; (পানি ;:৯:,৫৩-%-বহমান। €)%-এবং ; ৮45 - 
ৃ ফলমূল ; ৮:৫-আরো অনেক ।€97-/ 3-যা কখনো শেষ হবে না ; +আর ; এ 
-না হবে ; 7০+৮নিষিদ্ধ ৷ €)+আরো (থাকবে) ;,১:০১-বিছানা ; ০৯৮ উচু 
উচু।€ (%-আমি অবশ্যই ; %1%-0১৯+৮৮)-তাদেরকে জোন্নাতের 
নারীদেরকে) সৃষ্টি করেছি; ? 050-নতুন করে ।€9৮4:--(১৯৬৯%৭ )-আর 
তাদেরকে করেছি ; 0৬-চিরকুমারী । ৫১ ৮__০-স্বামী-সোহাগিনী ; 15 - 
সমব্যস্কা ।€9 ৮৮-০খ(-৯-০/+)-লোকদের জন্য ; ১১+:]-ডানপন্থী। 
“সালাম'-এর মধ্যেও শান্তি ও নিরাপত্তার আশ্বাস থাকে, তাই চারদিক থেকে “সালাম' 
শব্দের ধ্বনি-প্রতিধ্বনি শোনা যাওয়াও বিচিত্র নয়। 

১৫. জান্নাতে নিয়ামতরাজির কোনো তুলনা দুনিয়াতে নেই। এখানে তার কিছু কিছু 
উল্লিখিত হয়েছে, যার সাথে দুনিয়ার মানুষ পরিচিত। “সিদরুন' অর্থ কুল বা বরই 
গাছ আর “মাখদৃদ' অর্থ যার কাটা কেটে ফেলা হয়েছে এবং ফলভারে যে গাছ ঝুঁকে 
পড়েছে। জান্নাতের বরই দুনিয়ার বরই-এর মতো হবে না। এগুলো আকারে অনেক 
বড় এবং স্বাদে গন্ধে অতুলনীয় । ৃ 

১৬. অর্থাৎ জান্নাতের উল্লিখিত ফলগুলো কোনো মৌসুমী ফল হবে না যে, মৌসুম 
শেষ হয়ে গেলে গাছগুলোতে ফল থাকবে না ; বরং এসব ফল যতই খাওয়া হবে 
ততই ধরতে থাকবে । এগুলো আহরণ করতেও কোনো পরিশ্রম করতে হবে না। | 

| মুলকথা জান্নাতের কোনো নিয়ামত-ই কষ্ট করে লাভ করতে হবে না। বরং বিনা কষ্টে 





পারা £ ২৭ 


85148888 80818504588 


্িস্তরে ইচ্ছা পোষণের সাথে সাথেই তা সামনে হাজির হয়ে যাবে। আর সেখানে 
সেসব নিয়ামতরাজি ভোগ-বিলাসে কোনো বাধা প্রদানর্কারীও থাকবে না এবং কারো 
থেকে অনুমতি নেয়ারও প্রয়োজন হবে না। 


১৭. অর্থাৎ দুনিয়ার যেসব নারী তাদের সৎকর্মের ফলে আখিরাতে জান্নাত লাভ 
করবে, তারা দুনিয়াতে যতই কুশ্রী, কদাকার ও বৃদ্ধা থেকে থাকুকনা কেনো, জান্নাতে 
আল্লাহ তা'আলা তাদেরকে নতুন করে ষোড়শী, তরুণী, সুন্দরী ও লাবণ্যময়ী করে 
সৃষ্টি করবেন। হযরত আনাস রা.-এর বর্ণনায় রাসূলুল্লাহ সা. আলোচ্য আয়াতের 
ব্যাখ্যায় ইরশাদ করেন__“যেসব নারী দুনিয়াতে বৃদ্ধা, সাদা চুল-বিশিষ্টা ও কদাকার 
ছিলো, এ নতুন সৃষ্টি তাদেরকে সুন্দরী, ষোড়শী ও তরুণী করে দেবে ।” 


একদা রাসূলুল্লাহ সা. হযরত আয়েশা রা.-এর গৃহে আসলেন। তখন এক বৃদ্ধা 

আয়েশা রা.-এর কাছে বসা ছিলো । রাসূলুল্লাহ সা. বৃদ্ধার পরিচয় জানতে চাইলে 

আয়েশা রা. তাকে সম্পর্কে খালা হয় বলে জানালেন। রাসূলুল্লাহ সা. তখন 
] বললেন__'কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না?। রাসূলের যবান মুবারকে একথা শুনে বৃদ্ধা 

কাদতে লাগলো ৷ তখন রাসূলুল্লাহ সা. তাকে বুঝিয়ে বললেন যে, যখন সে জান্নাতে 
[| যাবে তখন সে বৃদ্ধা থাকবে না ; বরং সে যুবতী হয়ে প্রবেশ করবে। অতপর তিনি 
[| আলোচ্য আয়াত পাঠ করে শোনান। (মাযহারী) 


১৮. “আবকা-রা' শব্দটি 'বিকরুন' শব্দের বহুবচন । এর অর্থ কুমারী বালিকা । অর্থাৎ 
জান্নাতের নারীদেরকে এমনভাবে সৃষ্টি করা হবে যে, তাদের সাথে প্রত্যেক সহবাসের 
পর তারা আবার কুমারী হয়ে যাবে। 


“উরূবান' শব্দটি 'আরূবুন-এর বহুবচন। এর অর্থ স্বামী-সোহাগিনী, প্রেমিকা, অর্থাৎ | 
তারা স্বামীদের প্রতি অত্যন্ত অনুরাগ পোষণ করবে এবং স্বামীরাও তাদের প্রতি 
অনুরক্ত থাকবে। 


১৯. “আত্রাবা' শব্দটি “তিরবুন' শব্দের বৃবচন। এর অর্থ সমবয়ঙ্কা । অর্থাৎ জান্নাতে 
নারী-পুরুষ সবাই একই বয়সের হবে। কোনো কোনো রেওয়ায়াতে আছে যে, 
প্রত্যেকের বয়স হবে তেত্রিশ বছর। 


এর আর একটা অর্থ হতে পারে যে, জান্নাতের নারী পরস্পর সমবয়স্কা হবে । জান্নাতের 
|] নারী-পুরুষ চিরদিন একই বয়সের থাকবে । উভয় অর্থই সঠিক হতে পারে। অর্থাৎ 
নারীদের স্বামীদেরকেও তাদের সমবয়স্ক বানিয়ে দেয়া হবে। 


হযরত আবু হুরায়রা রা.-থেকে বর্ণিত একটি হাদিস “মুসনাদে আহমাদ, গ্রন্থে উদ্ধৃত 

হয়েছে যে, জান্নাতীরা ভেজা ভেজা গোপসহ, দাড়িহীন মুখমণ্ডল ; পশমহীন ও ফর্সা, 
শ্বেতবর্ণ দেহ, কুঞ্চিত কেশরাশি ও কাজল কালো চোখ নিয়ে জান্নাতে প্রবেশ করবে। 
আর তাদের সবার বয়স হবে তেত্রিশ বছর। 





১ম রুকৃ' (১-৩৮ আয়াত)-এর শিক্ষা 

১. কিয়ামত বা মহাধলয় অবশ্যই নিধাারিত সময়ে সংঘটিত হবে । কারো বিস্থাস বা অবিশ্বাস 
এর সংঘটনে কোনো হেরফের হবে না। 

২. মহাথলয়ের ফলে সমস্ত পৃথিবী লঙ্ডও হয়ে যাবে । উচ্চ মধার্দাশালী লোকেরা লাঙ্ছিত- 
অপযানিত হবে । আর যাদেরকে নীচ ও হেয় মনে করা হতো, তারা উচ্চাসনে আসীন হবে । 

৩. মহাথলয়ের ফলে সমথ পৃথিবী ভয়ংকরভাবে একম্পিত হবে এবং পাহাড়-পবর্তগলো হির 
ডিন হয়ে ধৃলিকণায় পরিণত হবে । | 
৪. মহাএুলয়ের পর পৃথিবীর আগে-পরের সব মানুষ পুনজীবন লাভ করে যখন হাশরের মাঠে 
একরিত হবে, তখন তারা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে । (১) ডান দিকের দল, (২) বাম দিকের 

দল, (৩) অথবতী নৈকট্যতাও দল । 

৫. ডান দলের লোকেরা হবে অত্যভ সৌভাগ্যবান । আর বাম দলের লোকেন্া হবে অত্যন্ত | 
দুর্গা । 'সাবিকৃন' অধাৎৎ অথবতাঁ লোকেরা, যারা আল্লাহর একা নৈকট্পাও । এসব লোকেরা 
থাকবে নিয়ামতরাজিতে পরিপূর্ণ জানাতে । ও 

৬. প্রত্যেক নবীর এচারিত আদর্শ এহণকারী এথম দিকের লোকেরাই অথবতী দলে অধিক হারে 
শামিল থাকবে । পরবতী সময়ে এহণকারীদের মধ্যে খুব কম সংখ্যক লোকই উক্তদলে হ্থান পাবে । |. 

৭. আল্লাহর নৈকট্টপ্রাঙ এ অথবতীঁ দলের লোকেরা জারাতে হণর্থচিত আসনে হেলানরত | 

অবস্থায় পরস্পর মুখোমুখী বসে আলাপচারিতায় মশগুল থাকবে । ৃ 
| ৮. চির-কিশোর সেবকদল জারাতের খাঁটি শরাবে পূর্ণ পানপাত্র নিয়ে তাদের আশেপাশে ঘুরঘুর | 
করতে থাকবে, যে শরাব পানে মাথা ধরবে না এবং বিবেক-বুদ্ধিও বিলোপ হবে না । 

৯. জান্নাতে তাদের জন্য থাকবে তাদের চাহিদা অনুসারে নানারকম পাখির গোশত, যা তাদের | 
ইচ্ছানুসারে রানা হয়ে তাদের সামনে হাজির হয়ে যাবে । ৃ 

১০. অহবতীঁদের জন্য আরো থাকবে টানা টানা চোখবিশি্ট তনী, কুমারী, গৌরবের হরগণ, | 
যাদেরকে দেখতে মনে হবে লুকিয়ে রাখা মুক্তা । 

১১. .অখরবতীর্দের এসব নিয়ামত দুনিয়াতে তাদের সতকমের্র বিনিময়ক্রপ হবে । 
১২. জান্নাতে তাদেরকে কোনো অশালীন, অশ্লীল বা অনাকাঙ্জিত কথাবাতাঁ শুনতে হবে না। 
সবর্দাই মাজির্তি ভাষা এবং শাতি ও নিরাপত্তার কথাই তারা শুনতে পাবে । ্‌ 
১৩. ডান দলের লোকেরাও জানাতে অত্যন্ত শান-শওকতে থাককে__তারা কাটামুক্ত গাছের | 
উন্নত জাতের বরই, কীদিভরা কলা, সৃবিভ্ত ছায়া, বহমান পানি এবং আরো অনেক ফলমূল ভোগ 

করতে থাকবে । তাদের জন্য বরাদ্ধ নিয়ামতরাজিও কখনো শেষ হবে না বা বাধাাও হবে না । 

১৪. ডানদুলের লোকদের জন্যও জানাতে উঁচু উঁচু বিছানা, চির-কুমারী, হামী সোহাগিনী ও 
সমবয়ককা অত্যন্ত সুন্দরী নারীগণ থাকবে । | 

১৫. উপরোরিখিত নিয়ামতরাজি পেতে চাইলে আমাদেরকে অবশ্যই আল্লাহ ও তাঁর রাসূলের 
আদরশর্কে বাস্তবায়নের সংথামে জানমাল কুরবানী করতে হবে । 





শব্দে শব্দে আল কুরআন (৩১২১ সূরা আল ওয়াকি'আ 


240204585১1 185559085 


৩৯. (তাদের) বহুসংখ্যক হবে ূববরতীদের মধ্য থেকে ; ৪০. এবং বহুসংখ্যক হবে 
পরবতীদের মধ্য থেকে ; ৪১. আর বামপ্থী দল ; কতই না দুর্ভাগা 


৬৮০৭ ৩৯৬ ৬ পাত ছি তা শট 1 জিপি 


2)65--55)8952%9) 88০01 
“ববামপহ্ী দল ৷ ৪২.__(তারা থাকবে) আগুনের ও ফুটন্ত পানির মধ্যে । ৪৩. এবং 
কালো ধোয়ার ছায়ায়। ৪৪.__হা ঠাণ্ডাও নয়, 


পাচ ০21 পা পা ঞ্ভ পদ পে নিত পাকি টিপা ৯৪ 


3279470-588০555- 01106712116 274 
আর না আরামদায়ক। ৪৫. নিশ্চয়ই তারা এর আর্গে (দুনিয়াতে) বিলাসী জীবনের 
অধিকারী ছিলো । ৪৬. আর তারা সদা-সর্বদা লিপ্ত থাকতো 


465969060516259885025545 | ৬5 ৫ 
বড় বড় অপরাধে ।২০ ৪৭. আর তারা বলতো-_আমরা যখন মরে যাবো এবং মাটি 
ও হাড়ে পরিণত হবো, 

€94-তোদের) বহু সংখ্যক হবে ; ১-মধ্য থেকে ; ০%41-পূর্ববতীদের । €9+ - 

এবং ;$-বহুসংখ্যক হবে ; ০০মধ্য থেকে ; :৮৯-পরবর্তীদের | €)%-আর ; 
₹০০-দল ; )০-০)-বামপন্থী : 1০ কতইনা দুর্ভাগা ; £.”*-দল ; ০০৩ - | 
বামপন্থী । €) %-(তারা থাকবে) মধ্যে ;৯:আগুনের ; ; 5-ও ; ; ০৮ -ফুটস্ত 
পানির €4-এবং ; ১৮-ছায়ায় ; ৯০৫ ৩:৮কালো ধোয়ার ।€93- নয়; ৯১৮-যা 
ঠাণ্ডা ; /-আর ; 4-না;/৮৪-আরামদায়ক। €9/%নিশচয়ই তারা ; নিত -ছিলো 
(দুনিয়াতে) ; 1/-$-আগে ; 1১-এর ; ০৮৯বিলাসী জীবনের অধিকারী । €৪: 3. 
আর ; ১০ (4-তারা সদা-সর্বদা লিপ্ত থাকতো ; ০১ ০০অপরাধে ; 
1:১০)-বড় বড় ।€9%আর ;3৮%2 [$-তারা বলতো- ; যখন, কি; ০- | 
পারা নুরে রারো। /এবং ; ৫-পরিণত হবো ; (0$-মাটি; ও ; ০৬০-হাড়ে ; | 





শব্দে শব্দে আল কুরআন ৩১৩১ রতি 


| ৩০১১, ০2585179০54 59/8275582 
তখনো কি আমরা নিশ্চিত পুনরুথিত হবো ? ৪৮. এবং আমাদের পূর্বসূরী বাপ- 
দাদাদেরকেও? ৪৯. (হে নবী !) আপনি বলুন__-অবশ্যই পূর্বসূরী ও উত্তরসূরী 
পা ১৩৬৩০০৮০১৫6, পঠি৫+95 855 পা পা টিটি নটি 5 পাত 

০৩৮০৩1০1 9517৮565189 

০. সবাইকে একত্রিত করা হবে___এক নির্দিষ্ট দিনের নির্ধারিত সময়ে । 

| ৫১. অতপর হে বিপথগামী মিথ্যারোপকারীরা মিরার 

পাতি পা ৯০০১ পা নটি, পাপা 9৬৫৩ পা নটি | পা 
0%25-00)67110-508115055) 55 2৯5 ৩5 2448 

৫২.  ভক্ষণকারী হবে “যাক” গাছ থেকে ; ৫৩. অতপর তা দিয়েই (তোমাদের) 

পেটগুলো ভরতে হবে । ৫৪. আর (তোমাদেরকে) পান করতে হবে 
2-(০।৯০)-তখনো কি আমরা ; 2%৯:০1-নিশ্চিত পুনরুথিত হবো । €৯%-এবং, 
()৩-6৮+-এ)-আমাদের বাপ-দাদাদেরকেও ; ০৮/৭-পূর্বসূরী । €৯:1-€হে নবী!) 
আপনি বলুন ; 0-অবশ্যই ; ০খন-পূর্বসূরী ; 7ও ; ০:৯-উত্তরসূরী। €9 
2১: ৯./-সবাইকে একত্রিত করা হবে ; ০৬ নির্ধারিত সময়ে 7৫ 
র দিনের ;/১৮নির্দষ্ট।€):-অতপর ; 0 (+১)- -তোমরা অবশ্যই ; $/-হে 

১020-বিপথগামী ; ১৮:০৭ মিথ্যারোপকারীরা ৷ €১১৮$%-(তোমরা) অবশ্যই 
ভক্ষণকারী হবে ; থেকে ; ৮+-4-গাছ ; রি ১যাক্কুম। €১১৯4৮--৫ 
১৯/৮)-অতপর (তোমাদের) ভরতে হবে ; (১তা দিয়েই ১ 0১৮)| -পেটগুলো। 
€9১১৮১-(১৯৮১-)-আর (তোমাদেরকে) পান করতে হবে ; 

২০. অর্থাৎ দুনিয়াতে তারা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেছে ; কিন্তু এজন্য সে 
আল্লাহ্‌র শোকর আদায় করে অনুগত জীবন যাপন করার পরিবর্তে নিজের প্রবৃত্তির 
চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়েছিলো এবং আল্লাহকে ভুলে গিয়েছিলো । ফলে সে বড় 
বড় অপরাধ করতে কোনো দ্বিধা-সংকোচ করেনি । “বড় বড় অপরাধ' দ্বারা এখানে 
শির্ক, কুফর ও নাস্তিকতাকে যেমন বুঝানো হয়েছে, তেমনি নৈতিকতা ও আমলের 
ক্ষেত্রে বড় গুনাহকে-ও বুঝানো হয়েছে। 


২১. “যাকুম' জাহান্নামে উদগত এক প্রকার কীটাবিশিষ্ট গাছের নাম। যা জাহান্নামীদের |. 
খা িলেবোদিরারিত।জাহদামীরারহনভর্খাবেতখনভারাদেররারজটকে মরে 


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সা. | 
একে হেরে ৪ তিনি ইরশাদ করেছেন-__“তোমরা আল্লাহকে নি 





শব্দে শব্দে আল কুরআন ৫39৪৪/০৪৪৪, 


| ১৬:০1(9:৮৮916১811-১5 997)-2% 1 
তার ওপর ফুটস্ত পানি থেকে । ৫৫. নিনিতে চি নিক্তীজে 
করার মতো । ৫৬. কিয়ামতের দিন এটাই হবে তাদের মেহমানদারী । 


গন প ৪৪৩ *৩০দ পপর প৯ পতি ন2 ০৪৫ 
৫৭. তল রাডার | 
দেখেছো সে সম্পর্কে, যে বীর্য তোমরা ছুড়ে দাও? ৫৯. তোমরা কি তা সৃষ্টিকরো 


রা ঈিপটিটি তর টি নি পারা পা চিত |50)০৪ শটি £ ?9 পদ দা 
পিব্জিরেনের জেরে 
মৃত্যুকে এবং নই-_আমি অক্ষমদের শামিল 


45-তার ওপর ; থেকে ; ৮৮৭। -ফুটন্ত পানি । €9১১৮:১-(১১৯২৮১+- )-তখন 
(তোমরা) পান করবে ; ₹/৫-পান করার মতো ; ৮৮0-পিপাসার্ত উটের ।€92৬- 
এটাই হবে ; +41১+৫-৯৮)-তাদের মেহমানদারী ; *৯:দিন ; ০:১- 
কিয়ামতের | €) ০--আমিই ; .$-১৮(৮+০.৯)-তোমাদেরকে সৃষ্টি করেছি ; 
০৯৮০ ৭৯১৫১৯১০১+৯/+-)-তবে কেনো তোমরা বিশ্বাস করছো না।€9 
৮5০-৫-১-+)0-তোমরা কি ভেবে দেখেছো ; (সে সম্পর্কে ; 2১:-যে বীর্য 
তোমরা ছুড়ে দাও।৫৯/- :-৫.০/+)-তোমরা কি ; নি (৮১১৪১০)-তা সৃষ্ট 
করো ;7না-কি ; ০আমিই ; 3৯8৯)-€তার) অর্টা। €9১৯/-আমিই ; 1 
নির্ধারণ করে দিয়েছি ; 1৫-::৫+১৮)-তোমাদের মধ্যে ; ০+2)1-মৃত্যুকে ;9- 
এবং ; নই ; ১৯-আমি ; ০+৮:+0১৮+++৬)-অক্ষমদের শামিল । 
করো যেমন ভয় করা কর্তব্য ; কেননা জাহান্নামে উদগত “যাকুম' গাছের সামান্য একটু 
অংশও যদি দুনিয়াতে সাগর-মহাসাগরসমূহে ফেলে দেয়া হয় তবে দুনিয়াবাসীদের 
অবস্থা অত্যন্ত মন্দ হয়ে পড়বে। এরপর যার খাদ্য হবে এ গাছ তার অবস্থা কেমন 
হবে তা সহজেই অনুমান করা যায়। (লুগাতুল কুরআন) 
] ২২. মন্কাবাসীরা ইসলামের দুটি মৌলিক বিষয় তাওহীদ বা আল্লাহর একত্ববাদ 
এবং আখিরাত তথা মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করতো, তাই এখান থেকে নিয়ে 
আয়াত পর্যন্ত এ দুটো মৌলিক বিষয় প্রমাণের জন্যই যুক্তি-প্রমাণ পেশ 





পারা £ ২৭ 


80388888888 ুরীলিটরেরারিে 


াঁ ০ পা নি 2 পাঁছি র্‌ ্ রি পা লি রা পভপর্ড & পা ্ 
৬১, বিসিএল তলা তল 
যা তোমরা জানো না।* ৬২. ইতোমধ্যে তোমরা তো জানতে পেরেছো 


€9১: 1 ০1০-তোমাদের পরিবর্তে কাউকে নিয়ে আসতে ; +£41064-05+0১)- 
তোমাদের মতোই ; 7 এবং ; +$৫-4:৫+৮৬০)-তোমাদের আকৃতি বানিয়ে 
| দিতে; ৩ :-এমন যা ; 2৮০5 ৭-তোমরা জান না।€)7-আর ; ১-ইতোমধ্যে ; 
"4.০-তোমরা তো জানতে পেরেছো ; 


করা তোমাদের কর্তব্য । অতপর পুনরায় তোমাদেরকে আমি সৃষ্টি করতে সক্ষম-_ 
একথা কেনো বিশ্বাস করছো না। 


২৪. অর্থাৎ মানুষ যদি অন্য সবকিছু বাদ দিয়ে নিজের সৃষ্টির পর্যায়গুলো সম্পর্কে 
চিন্তা-ভাবনা করে, তাহলে তাওহীদ ও আখিরাতকে অবিশ্বাস করা অথবা সে সম্পর্কে 
ন্দেহ-সংশয় পোষণ করে আল্লাহর দীন-বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারতো না। 
মানব সৃষ্টির প্রক্রিয়ায় পিতা-মাতার ভূমিকা তো এতটুকুই যে, একজন পুরুষ তার স্ত্রীর 
নির্দিষ্ট স্থানে এক ফোটা বীর্য ছুড়ে দেয়। এরপর মানবশিশু ভূমিষ্ঠ হওয়ার সময় পর্যন্ত 
তাদের কোনো ভূমিকাই তো আর থাকে না। অতপর যেসব প্রক্রিয়ার মাধ্যমে নয় 
মাসের কিছু কম-বেশী সময়ের ব্যবধানে একটি পূর্ণাংগ মানব শিশু দুনিয়াতে আসে 
সেসব প্রক্রিয়া সম্পর্কে দুনিয়ার কোনো মানুষই খবর রাখে না। এমনকি যে নারীর 
উদরে এসব প্রক্রিয়া চলতে থাকে, সে নিজেও এ সম্পর্কে কোনো খবর রাখে না-_ 
রাখতে পারে না। জ্ঞান-বুদ্ধির দাবী তো এটাই যে, মানব সৃষ্টির এ অত্যাশ্চার্য ও অভাবনীয় 
প্রক্রিয়া কোনো এক সুবিজ্ঞ কারিগর ও মহান স্রষ্টা ব্যতীত নিজে নিজে চলছে না। কে সেই 
অষ্টাঃ পিতা-মাতা জানেই না গর্ভে কি তৈরী হচ্ছে। প্রসবের পূর্ব পর্যস্ত তারা অনুমানও 
করতে পারে না যে, গর্ভস্থ ভ্ররণ ছেলে না মেয়ে, সুশ্রী না কদাকার, সবল না দুর্বল, 
প্রতিবন্ধী না সুস্থ-সবল, মেধাবী না মেধাহীন-__এসব প্রশ্নের জবাব তো একটিই। 
আর তা হচ্ছে মানুষ সম্পূর্ণরূপে এক ও সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহর 
মুকাবিলায় মানুষ স্বাধীন ও স্বেচ্ছাচারী হওয়ার কোনো অধিকার রাখে না এবং তিনি 
ছাড়া অন্য কারো দাসতৃ-আনুগত্য করারও তার কোনো অধিকার নেই। 

২৫. অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি যেমন আমিই করেছি। তেমনি তোমাদের মৃত্যুও 
আমারই নিয়ন্ত্রণে রয়েছে । তোমাদের মধ্যে কে, কোথায়, কখন, কোন্‌ বয়সে, কোন্‌ 
অজুহাতে মারা যাবে তা আমিই নির্ধারণ করে দিয়েছি। এর এক তিল পরিমাণ-ও 
এদিক-সেদিক হবে না। যাদের মৃত্যুর সময় হাজির হয় তারা যতবড় হাসপাতালে 
এবং যতবড় ডাক্তারের চিকিৎসাধীন থাকুক না কেনো, মৃত্যুকে ঠেকাতে পারে না। 

নি পার নস? তর বারে নত সন সেক এন সপ 
পারে না। রী 





8388888883848 (৩১৬১ 84498 


রি সভা তোমরা 
কি ভেবে দেখেছো সে সম্পর্কে, যে বীজ তোমরা বপন করো? 


8৮54-সৃষ্টি সম্পর্কে ;:%4-প্রথমবার ; ০/৮425 %%$-(১১৪৯০১+৯/+)-তবে 
কেনো (তা থেকে) শিক্ষা গ্রহণ করছো না । ৫১ ৮:%:/-0৯4১+-1)-তোমরা কি | 
ভেবে দেখেছো ; (০-সে সম্পর্কে যে ; 2:%.-বীজ তোমরা বপন করো । 


২৬. অর্থাৎ দুনিয়াতে তোমাদের জন্ম, প্রবৃদ্ধি, মৃত্যু এবং তোমাদের আকার- 
তোমাদের অঙ্গ-প্রত্যংগের জন্য নির্ধারিত নিয়ম-বিধান সবই আমার নির্ধারিত । আমি 
চাইলে এসব বিধি-বিধান সবই পরিবর্তন করে দিতে পারি এবং নতুন কোনো বিধান 
প্রবর্তন করে দিতে পারি। আমি যখন চাইব তখন তোমাদের জন্য মৃত্যুর বিধান 
উঠিয়ে দেবো, তখন তোমরা আর মরবে না। দুনিয়াতে তোমরা একটা সীমা পর্যন্ত 
শাস্তি স্য করতে পার, তার বেশী হলে তোমাদের মৃত্যু হয় ; কিন্তু আমি তোমাদের 
জন্য এমন বিধান আখিরাতে প্রণয়ন করবো যে, তখন তোমাদের ওপর যত কঠিন 
আযাব আসুক না কেনো, তোমাদের মৃত্যু হবে না। আবার দুনিয়াতে তোমরা একটি 
বিশেষ মাত্রা পর্যন্ত সুখ-সন্ভোগ করতে পারো, তার বেশী ভোগ করার মতো তোমাদের 
শারীরিক ক্ষমতা নেই। কিন্তু পরবতীতে আমি তোমাদের শারীরিক ক্ষমতা এমন 
বাড়িয়ে দিতে পারি যে, যত বেশী ইচ্ছা তোমরা ভোগ-বিলাসিতা করতে সক্ষম হবে। 
দুনিয়ার নিয়মে তোমাদের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, অবশেষে মৃত্যু আছে ; 
কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে চিরযুবক ও মৃত্যুঞ্জয় করে দিতে পারি। 


তাছাড়া দুনিয়াতেও তোমাদের বর্তমান আকৃতি পরিবর্তন করে দিতে পারি, যেমন 

বিগত উম্মতের মধ্যে আকৃতি পরিবর্তিত হয়ে বানর ও শুকরে পরিণত হওয়ার আযাব 
এসে গেছে । তোমাদেরকে পাথর ও জড় পদার্থের আকারেও পরিণত করে দেয়া যেতে 
পারে। 


২৭. অর্থাৎ তোমাদের প্রথম সৃষ্টির পর্যায়ক্রমগ্লো সম্পর্কে তোমাদের তো মোটামুটি 
ধারণা রয়েছে যে, তোমাদের পিতার নিক্ষিপ্ত শুক্রবিন্দু থেকে একটি শুক্রকীট মাতার 
ভিম্বাণুর সাথে মিলিত হয়ে মাতার জরায়ুতে স্থান লাভ করে এক বিস্ময়কর প্রক্রিয়ায় 
তোমাদের সৃষ্টি হয়েছে। এই যে তোমাদের সৃষ্টি প্রক্রিয়া-_এটা কি মৃতকে জীবিত 
করে উঠানোর চেয়ে কম অলৌকিক । কিন্তু তোমরা এসব বিশ্বয়কর ঘটনাগুলো দেখার 
পরও এ থেকে শিক্ষা গ্রহণ করছো না। তোমার সামনে দিনরাত অসংখ্য অলৌকিক 
ঘটনা সংঘটিত হচ্ছে, যা আল্লাহর অসীম ক্ষমতা কুদরতের সাক্ষী হয়ে আছে, 
তারপরও তোমরা মৃত্যুর পরের জীবন তথা হাশর-নশর ও জান্নাত-জাহান্নাম সম্পর্কে 
দৃঢ় বিশ্বাস পোষণ করছো না। ৃ 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন 8৫5৯৯/৯৩৪ 


০০1৮ প প্রটােশ » ৪ পা জিভ পানি ০০৩) চটি নিত [ 
15162212452 519085)0০৯-617)252199 
৬৪. তোমরাই কি সেই ফসল ফলাও, না-কি আমিই তার উৎপাদনকারী ।২ 
৬৫. আমি যদি চাই তবে অবশ্যই আমি তাকে চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারি, 


-2450০9১০০০০১০$৩৪01৪485216, 
তখন তোমরা নানা করষা বলতে থাকবে। ৬$._(বলবে) আমরা তো নিশ্চিত ধা হযে গডলাম; ৬৭.বরং 
আমরা তো একেবারেই বঞ্চিত হয়ে গেলাম। ৬৮. তোমরা কি ভেবে দেখেছো 


€91 :-(-০+*)-তোমরা কি ;?৮2-৫৮০৯৪১৯)-তোমরাই কি সেই ফসল 
কা ; শ-না-কি ; ০৮আমিই ; 9 ১৯৮১9/-তার উৎপাদনকারী । 69%-যদি ; 

.:5-আমি চাই ; 4:1:20- (৮+০:৯%৫)-তবে অবশ্যই আমি তাকে করে দিতে 
গা ৬চর্ণ-বিচর্ণ ; ১১4৩০ -4-09+4-০+৯৯+-ট)-তখন তোমরা নানা 
কথা বলতে থাকবে । €9 $-আমরা তো নিশ্চিত ; 2৯০,১]-খণগ্রস্ত হয়ে পড়লাম। 
€9:):-বরং ; ১-আমরা তো ; ৮/৮-০-একেবারেই বঞ্চিত হয়ে গেলাম। 
৮%7-তোমরা কি ভেবে দেখেছো ; 


২৮. অর্থাৎ তোমাদের সৃষ্টির ব্যাপারে যেমন তোমাদের পিতাদের এতটুকু ভূমিকা-ই 
আছে যে, তোমাদের মায়েদের জরায়ুতে এক ফোটা বীর্য নিক্ষেপ করে দিয়েছে। 
তেমনি তোমাদের প্রবৃদ্ধির ব্যাপারে যে প্রধান উপকরণ খাদ্য, তার উৎপাদনের 
ব্যাপারেও মাটিতে বীজ বপন করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। যে 
মাটিতে বীজ বপন করা হয় তা তোমাদের তৈরী নয় ; মাটির উর্বরা শক্তি তোমাদের 
সৃষ্ট নয়। খাদ্যের উপাদান, বীজের প্রবৃদ্ধি, প্রত্যেক বীজ থেকে একই প্রজাতির গাছ 
তাপমাত্রা ইত্যাদি কোনোটাই তোমাদের প্রচেষ্টা বা ব্যবস্থাপনার ফল নয়। এভাবে 
তোমাদের জন্ম, প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠা লাভের সকল স্তরেই আমার অবদান ও সক্রিয় 
ভূমিকা রয়েছে। এরপরও তোমরা আমার নির্দেশের বাইরে স্বাধীন-স্বেচ্ছাচারী জীবন 
যাপন করার অথবা আমাকে ছাড়া অন্য কারো দাসতৃ-আনুগত্য করার কি অধিকার 
তোমাদের থাকতে পারে ? 


আলোচ্য আয়াত থেকে যেমন তাওহীদের প্রমাণ পাওয়া যায়, তেমনি এ থেকে | 
আখিরাতেরও প্রমাণ পাওয়া যায়। মৃত বীজ মৃত মাটিতে পুঁতে দেয়ার পর যেমন 
আল্লাহ তা“আলা তাতে জীবন সৃষ্টি করেন, তেমনি মৃত মানুষদেরকেও তিনি পুনর্জীবন 
| দিয়ে হিসাব নিতে সক্ষম । 










শব্দে শব্দে আল কুরআন সূরা আল ওয়াকি“আ 





0৫250095005 705্ঠানিণা। 
সেই পানি সম্পর্কে, যা তোমরা পান করো ? ৬৯. তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আন, 
না-কি আমিই (তার) বর্ষণকারী ?২৯ 
তাত বত 
৭০. আমি যদি চাই (তবে) তাকে ভি্-বিশ্বাদ করে দিতে পারি, তবুও কেনো তোমরা শোকর করো না?" | 
৭১, ভোমরা কি ডেবে দেখেছ, সেই আগুন সম্পর্কে যা তোমরা জ্বালিয়ে থাক ? 


:011-সেই পানি সম্পর্কে ; 554-যা ; 9৮৮৫-তোমরা পান করো ।€950 :- 
৮5)-তোমরাই কি ; *৮:4-৫+1৯৮)-নামিয়ে আন ; ০৮থেকে ; ১৮৯) - 

মেঘ ;"-না-কি ; ০%-আমিই ; ১৮৯)-তোর) বর্ষণকারী | ৫১৮/-যদি ; *৮ - 

আমি চাই ; 4425-(১+4৯)-(তবে) তাকে করে দিতে পারি ; -তিক্ত-বিশ্বাদ ; 

০2857 ৭%-৫১১০২+৯৭+০))-তবুও কেনো তোমরা শোকর করো না। 9 
*:-০-তোমরা কি ভেবে দেখেছো ; 2:41-সেই আগুন সম্পর্কে ; -1-যা ; 927৮- 

তোমরা জ্বালিয়ে থাক। 


২৯. অর্থাৎ তোমাদের রিষিক তথা খাদ্য উৎপাদনের জন্য যে পানি প্রয়োজন এবং 



























আকারে আমার নির্ধারিত অঞ্চলে বয়ে নিয়ে যায়। অতপর নির্দিষ্ট একটি তাপমাত্রায় 
তা পানিতে পরিণত হয়ে বৃষ্টির আকারে বর্ষিত হয়। এভাবে আমি তোমাদের সৃষ্টির 
পর প্রতিপালনেরও ব্যবস্থা করি। অতপর আমার সৃষ্টি, প্রতিপালন এবং আমার* দেয়া 
খাদ্য-পানীয় ভোগ করে আমার আদেশ-নিষেধের পরওয়া না করে আমার মুকাবিলায় 
তোমরা কিভাবে স্বাধীন স্বেচ্ছাচারী হতে পারো । আর আমাকে ছেড়ে কিভাবে তোমরা 
অন্যের দাসত্ৃ-আনুগত্য করতে পারো ? 


৩০. অর্থাৎ আমি চাইলে বৃষ্টির পানিতেও লবণ মিশ্রিত করে দিয়ে সমুদ্রের লোনা 
পানির মতো তিক্ত ও বিস্বাদ করে দিতে পারতাম । কিন্তু আমি পানির মধ্যে এমন 
বৈশিষ্ট্য রেখে দিয়েছি যে, সূর্যতাপে পানি যখন বাম্পে পরিণত হয়, তখন সমুদ্রের 
পানিতে লবণ ও অন্য যেসব পদার্থ মিশ্রিত থাকে সেসব বাদে শুধু পানীয় অংশই 
বাম্পে পরিণত হয়, অন্যসব পদার্থ যা পানির সাথে মিশ্রিত ছিলো, তা সবই সমুদ্ধে 
থেকে যায়। অতপর উথ্িত বাম্প বাযুপ্রবাহে পরিচালিত হয়ে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 
পানির ফৌটা হয়ে বৃষ্টির আকারে সুপেয় ও মিষ্টি পানি বর্ষিত হয়। আর এ পানিও নদী- 
[॥ নালা দিয়ে প্রবাহিত হয়ে মানুষ, জীবজন্তু, পশু-পাখী ও গাছ-গাছালীর জীবন রক্ষা করে। || 















পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল ওয়াকি'আ 


27, 
| 


গে 8 প পানির ৩ নি পানিটি 8৪) ০৮ পাটির সিরাত পা পা ৯০৯ পা ৯৯৪৯৫ 
| 86১ ৮৯০০০৩৪০৪০1 ০০ ৪০৮০ ০%1 
3২. তোমরাই কি তার (জালানীয গাছগুলো”, সৃষ্টি করেছ, না-কি আমিই তোর) রষটা? 
৭৩. আমি তাকে স্মরণীয় নিদর্শন বানিয়েছি 


এ 179১৮৮১৪০22 ৮17৮2-2 
এবং (বানিয়েছি) যুখাপেক্ষীদেরঙ জন্য জীবনোপকরণ।৭৪. অতএব আপনি আপনার 
মহান প্রতিপালকের তাসবীহ পাঠ করুন ।৩ 


€9:31 :-তোমরাই কি ;+52ৃষ্টি করেছ ; 1$০-:-(৬+৮-:)-তার (জ্বালানী) | 
গাছগুলো ; শা-না-কি ; ০০-আমিই ; ০::--€তোর) অষ্টা। €১৯৫-আমিই ; 

| 4 22-৮+৯)-তাকে বানিয়েছি ; %/%:-স্মরণীয় নিদর্শন ; 4-এবং ; ৬৮০০ - 
জীবনোপকরণ ; ১৯১১/-(০৯:+৭+৭)-মুখাপেক্ষীদের জন্য । ৫9০৮--১-(+ 
৮--)-অতএব আপনি তাসবীহ পাঠ করুন ; /-৫-৫/+৮)-নামের ; ৮১-০১ 
এ)-আপনার প্রতিপালকের ; (-৯০)-মহান। 


যেসব প্রাণী লবণাক্ত পানিতে জীবনযাপন করতে সক্ষম সেগুলোকে সমুদ্রেই সৃষ্টি করা 
হয়েছে এবং তারা সেখানে স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছে। আর স্থলভাগে ও 
বায়ুমণ্ডলে যেসব প্রাণী ও উদ্ভিদের আবাস তাদের জন্য বাম্পীয় ভবনের মাধ্যমে মিঠা 
পানির ব্যবস্থা করেছেন। সেজন্য পানিকে এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে, 
বাম্পে পরিণত হওয়ার সময় কোনো পদার্থই যেন তার সাথে না থাকে। 


৩১. অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের জন্য এতসব ব্যবস্থা করার পরও তোমরা 
তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো না। পক্ষান্তরে এসব ব্যবস্থাকে প্রাকৃতিক নিয়ম, 
দেব-দেবীদের কীর্তি বলে আল্লাহর অবদানকে অস্বীকার করছো এবং কুফর, শির্ক, |. 
পাপাচার ও নাফরমানীতে লিপ্ত হচ্ছো। 


৩২. অর্থাৎ যে গাছ তোমরা জ্বালানী হিসেবে ব্যবহার করো অথবা এর দ্বারা সেই 
গাছও বুঝানো হতে পারে, যার দ্বারা আরবের লোকেরা প্রাচীনকালে আগুন জ্বালাতো। 
তারা এক প্রকার গাছের ডালকে পরস্পর ঘর্ষণের মাধ্যমে আগুন তৈরি করতো । 


৩৩. অর্থাৎ আল্লাহকে স্মরণে রাখার জন্য আগুন এক অনুপম উপাদান। আগুন না 
থাকলে মানুষের জীবন পশুর মতো হতো । মানুষ পশুর মতোই কাচা খাদ্য খেতে বাধ্য 
হতো। আগুনের ফলেই মানুষ রান্না করে খেতে পারছে। আগুনের কারণেই শিল্প 

| সংস্কৃতিতে মানুষের অগ্রগতি সন্ভব হয়েছে। জ্বালানী হিসেবে যেসব দ্রব্য ব্যবহৃত হয় | 





শব্দে শব্দে আল কুরআন সুরা আল ওয়াকি “আ 


চ্ছিতো না। সৃতরাং আল্লাহর কুদরত-ক্ষমতা এবং মানুষের ওপর তার দয়া-অনুথহকেী 
স্মরণ করিয়ে দেয়ার জন্য শুধুমাত্র এক আগুনই যথেষ্ট । আর এজন্যই আগুনকে 
স্বরণীয় নিদর্শন বলা হয়েছে। 


৩৪. অর্থাৎ মরুচারী মুসাফিরদের জন্য এক অতি প্রয়োজনীয় জীবনোপকরণ 
বানিয়েছি। মরুচারী লোকদের জন্য আগুন এক অতি উপকারী জিনিষ । তারা রাতের 
বেলা আগুন জ্বালিয়ে হিংস্র জীবজন্তু থেকে নিরাপদে থাকতো এবং পথ ভোলা 
মুসাফির আগুনের সাহায্যে পথের দিশা পেতো । অধিকাংশ মুফাস্সির এ আয়াতের এ 
অর্থই করেছেন। (লুগাতুল কুরআন) 


৩৫. অর্থাৎ উপরোক্ত আয়াতসমূহের মূলকথা হলো, মানুষ আল্লাহ তাআলার অপার 
শক্তি ও একত্ববাদে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে এবং তার মহান প্রতিপালকের 
নামের পবিত্রতা ঘোষণা করবে। এটাই হবে তার অবদানসমূহের কৃতজ্ঞতা । কাফির- 
মুশরিকরা তার ওপর যেসব দোষ-ক্রটি, অপূর্ণতা আরোপ করে এবং সকল কুফরী ও 

| শিরকী আকীদা ও পরকাল অস্বীকারকারীদের সমস্ত প্রচ্ছন্ন যুক্তি থেকে তার নামের 
পবিত্রতা ঘোষণার মাধ্যমেই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে । 


২য় রুকু" (৩৯-৭৪ আয়াত)-এর শিক্ষা 

১. 'আসহারুল ইয়ামীন' তথা ডানপন্থী দলে নবীদের এথম দিকের উশ্বতদের মধ্য থেকে এবং 
পরবতীর্কালের উম্বতদের মধ্য থেকে এক বিরাট সংখটক মানুষ শামিল হবে । 

২. বামপন্থী লোকেরা আরশের বাম দিকে উভও পানি এবং কালো ধোঁয়ার ছায়ায় স্থান পাবে । 
৩. বামপন্থীদের অবস্থানহথল হবে অত্যন্ত গরম এবং তা হবে অত্যভ অন্কতভিকর । 

৪. বামপন্থীরা দুনিয়াতে বিলাসী জীবনযাপন করতো এবং বড় বড় অপরাধে লিও থাকতো । 
তাদের এ অবস্থার মূল কারণ হলো-__তারা আখিরাতে বিশ্বাসী ছিলো না। 

৫. মানুষের দুনিয়ার জীবনকে সুশৃংখল ও সুন্দর এবং আল্লাহর দীনের অনুগত করার জন্য 
আখিরাত তথা মৃত্যুর পরবতী জীবনে বিশ্বাস এক অপরিহার্য বিষয় । 

৬. দ্বনিয়াতে আগত আগে-পরের সকল মানুষকেই এক সুনিদিঠ দিনে, স্বনিদিঠ স্থানে একারিত 
করা হবে এবং তাদের দুনিয়ার কমর্কাণ্ডের হিসাব নেয়া হবে । 

৭. বামপন্থীদের হান হবে জাহারামে- _সেখানে তাদের খাদ্য হবে জাহারামে উৎপন কীটায়ুক্ত 
'যারুম' গাছ এবং তাদের পানীয় হবে টগবগে ফুটভ গরম পানি । 

৮. এমন উতও পানিও তারা পিপাসার্ত উটের মতো পান করবে । আল্লাহর পক্ষ থেকে এটাই 
হবে সেদিন তাদের মেহমানদারী । 

৯. নারী পুরুষের সম্থিলনে মানব সভান জন্মলাভ করলেও এতে তাদের ভুমিকা তো এতটুকুই 
যে, প্ররুষ তার এক ফোটা বীর্য নারীর জরায়ুতে ছুড়ে দেয় মাত্র । 

১০. সুতরাং মানুষের র্টা একমাৰ আল্লাহ-_এর বিপক্ষে কোনো যুক্তি-এমাণ-ই এহণযোগা নয় । 
১১. জন্ম ও মৃত্যু উভয়ের মালিক একমার আল্লাহ । এতেও কোনো ঘিধা-সংশয়ের অবকাশ 





পারা ঃ ২৭ 


টি ১২. মানুষের জন, বৃ, মৃত্যু এবং তাদের অঙ্গ রত্যঙ্গের জন্য বিধি-বিধান, আকার- 
| সবই আল্লাহ কতৃর্ক নির্ধারিত । তিনি চাইলে এসব কিছুর বিধি-বিধান পারিবর্তন করে দিতে পারেন । 
১৩.আল্লাহ চাইলে মানুষের পরিবর্তে অন্য কোনো সৃষ্টিকে পথিবীতে নিয়ে আসতে পারেন এবং 

১৪. আল্লাহ এথমবার মানুষকে যেহেতু সৃষ্টি করেছেন, সেহেতু মৃত্যুর পরবতীর্কালে পুনরায় সৃষ্টি 
করা অত্যভ সহজ কাজ । সুতরাং আখিরাতে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে । 

১৫. মানুষের খাদ্যশস্য উৎপাদনে তাদের 'নিজেদের ভুমিকা ও অবদান অতি সামান্যই । বলতে 
গেলে এ ব্যাপারে সব অবদানই আল্লাহর | সবৃতরাং মানুষকে তাঁরই দাসত্ব আনুগত্য করতে হবে । 
১৬. আল্লাহ যদি চান তবে অতিবৃত্টি, অনাবৃ্টি বা ্াকাতিক দুধোঁগ দিয়ে খাদ্য শঙ্যোর উৎপাদনে 
বির সৃটি করতে পারেন-_ এর দৃ্টাভ আমরা অনেক দেখেছি । সৃতরাং সম্ভ ভরসা একমারে তাঁর 
ওপরই রাখতে হবে। 


১৭. আল্লাহ তা আলাই অত্যজ বিজ্ঞানসম্মতভাবে পানিকে বিশু করে বৃষ্টির মাধ্যমে বিশু পানি 
মানুষের জন্য এবং পৃথিবীর যাবতীয় সৃষ্টির জন্য সরবরাহ করেন । 

১৮. আল্লাহ তা'আলা যাদি 'পানিচক্রের' মাধ্যমে বিশদ পানি সরবরাহ না করতেন, তাহলে 
গথিবীতে মানুষের জীবন ধারণ অসভ্ব হয়ে পড়তো । 

১৯. সভ্যতার অথগতিতে আগুনের ভুমিকা অত্যজ গুরুত্বপুর্ণ । আর আওঙনের জ্বালানী 
উপকরণসমূহ আল্লাহ-ই সৃষ্টি করে দিয়েছেন । 


২০. আমাদের অভিত্বের ধতিটি ভরে এত্যেকটি মুহুর্তে আল্লাহ তা'আলার রহমতের পরশ 
রয়েছে । সুতরাং আমাদেরকে সাবক্ষিণিক তাঁর প্রাতি কৃতজ্ঞতা জানাতে হবে এবং তাঁর নামের 
পবিত্রতা-মহিমা ঘোষণা করতে হবে । 





শ.শ. কু. ১২/৪১-- পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৩২১১ সূরা আল ওয়াকি'আ 


গু পাতা তা তা ৬০ | 


৩৯৮ পর পা) 5 


এটা এক বিরাট কসম, যদি তোমরা (তা) জানতে । ৭৭. অবশ্যই এটা 


৮ প ডিপটি ও তে ০7 9 পা 917০০ পা 


৩ 5 |] 
১9১০০২৬০০৫০ ৬০:০০ 
সুনিশ্চিতভাবে সম্মানিত কুরআন 1৩৭ ৭৮. (যা সুরক্ষিত) একটি সংরক্ষিত গ্রন্থে।* 
৭৯. পবিত্র সম্বাগণ ছাড়া অন্য কেউ তা স্পর্শ করতে পারে না 1৩৯ 
€)-১5৩-4-7৮১-)-অতএব, না, আমি কসম করছি ; ৮০+:-৫০1৮+৮ )- | 
অন্ত যাওয়ার স্থানের ; ০৯৯41-তারাগুলোর । €9০-আর ; 41-(১+9)-নিশ্চয়ই এটা ; 
(০৫-এক কসম ; »]-যদি ; :,%1%/-তোমরা তো) জানতে ;(-৮৮০-বিরাট। ও 
€3-অবশ্যই এটা ; ১/4-সুনিস্চিতভাবে কুরআন ; (5৫সন্থানিত। ৬১৮১5 -- 


(যা সুরক্ষিত) একটি গ্রন্থে ;/১$৩-স রক্ষিত । 6৯4. -(১+১১১)-অন্য কেউ 
তাম্পর্শ করতে পারে না ; -ছাড়া ; ০4৮|-পবিভ্র সত্তাগণ । 


৩৬. অর্থাৎ “না, তোমার ধারণা সত্য নয়'___“লা' দ্বারা সন্বোধিত ব্যক্তির ধারণা 
খণ্ডন করা হয়েছে। অতপর কসম করে পরবর্তী কথার সত্যতা-অকাট্যতা প্রতিষ্ঠিত 
করা হয়েছে। 


৩৭. “আল কুরআন' সম্পর্কে কাফির-মুশরিকদের ধারণাকে খণ্ডন করে অতপর কসম 
করে যে সত্যটি প্রতিষ্ঠিত করা হয়েছে, তা হলো আল কুরআন মাজীদ এক সম্মানিত, 
সংরক্ষিত এক কিতাবে সুরক্ষিত গ্রন্থ। এ সম্পর্কে কাফির-মুশরিকদের এ ধারণা সঠিক | 
নয় যে, এটা কোনো মানব রচিত বা (নাউযু বিল্লাহ) শয়তান কর্তৃক রচিত। তারকা 
রাজির অন্তাচল তথা অস্ত যাওয়ার স্থানের কসম করার উদ্দেশ্য হলো উ্ধ্বজগতের 
ব্যবস্থাপনা যেমন সুসংবদ্ধ ও মজবুত তেমনি এ কুরআনের বাণীও অনুরূপ সুসংবদ্ধ | 
ও মজবুত । উ্বজগত যেমন সুরক্ষিত-সংরক্ষিত, তেমনি কুরআন মাজীদও এক 
সুরক্ষিত গ্রন্থে সুরক্ষিত রয়েছে। 

৩৮. “কিতাবিম মাকনূন' শব্দের অর্থ “গোপন কিতাব" | এর দ্বারা 'লাওহে মাহফুয' 
[বা সংরক্ষিত ফলক' বুঝানো হয়েছে। অর্থাৎ এ কুরআন এমন এক স্থানে সংরক্ষিত যা | 





শব্দে শব্দে আল কুরআন ৩২৩১ সূরা আল ওয়াকি“আ 


ৃ পাঠ ০28৫ 5০ ৯৫ 5০2৬5 
১০১৯১০১০৮৭৪ । ৫ জিরা ৮১০০০০৫৪ 
৮০. (এটা) নাধিলকৃত জগতসমূহের প্রতিপালকের পক্ষ থেকে। ৮১. তবুও কি এ বাণী 
সম্পর্কে তোমরা উপেক্ষাকারীই রয়ে যাবেওৎ। 
02031476476 5৩586-0129)59-5559 
৮২. এবং তোমাদের জীবিকা বানিয়ে নেবে (এটাকে) যে, তোমরা মিথ্যা বলতেই ধাকবে১। ৮৩. ভবে এটা কেনো 

৬১৯০৯১৬৬১৬১৪১২৬৯৬। 

€১০২৮-( লিকৃ - 
টি নি 
উপেক্ষাকারীই রয়ে যাবে । €)/-এবং ; 2%+5-তোমরা বানিয়ে নেবে (এটাকে) ; 

৬১০ (৮+৩১১)-তোমাদের জীবিকা ; ৮৩-যে তোমরা ; ১%-$১-মিথ্যা বলতেই 
থাকবে । €94%%- -(২+৯+-০)-তবে এটা কেনো নয় ; ঠি-যখন ; ০+€তোমাদের 
কারো প্রাণ) পৌছে ; -৮-কণ্ঠনালীতে ।€ট ১-আর 71-3-তোমরা ; 

কারো ধরা-ছোয়ার বাইরে। রাসূলুল্লাহ সা.-এর ওপর কুরআন নাযিল হওয়ার অনেক 
পূর্বে সেই ভাগ্যলিপিতে কুরআন লিপিবদ্ধ করে রাখা হয়েছে যা পরিবর্তন বা পরিবর্ধন 
করা কারো পক্ষে সম্ভব নয়। কারণ তা সৃষ্টিকূলের আওতার অনেক উর্ধ্বে । 

৩৯. অর্থাৎ পবিত্র সন্তাগণ ছাড়া এ কুরআন কেউ স্পর্শ করতে পারে না। এখানে 
পবিত্র সত্তা ছারা ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে। ফেরেশতাগণকে আল্লাহ তাআলা 
মানবীয় বৈশিষ্ট্য থেকে মুক্ত রেখেছেন। তাই তারা সার্বক্ষণিক পবিত্র অবস্থায় থাকে। 
যেসব কারণে মানুষ অপবিত্র হয়, সেসব কারণ ফেরেশতাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় । 

এ আয়াতের ভিত্তিতে ফকীহ তথা ইসলামী আইনে বিশেষজ্ঞ ব্যক্তিগণের সর্বসম্মত 
সিদ্ধান্ত হলো__যেসব কারণে গোসল ফরয হয়-__কুরআন মাজীদ স্পর্শ করার জন্য 
সেসব কারণ থেকে পবিত্র হতে হবে। এর অর্থ গোসল ফরয হলে গোসল করা ছাড়া 


কুরআন মাজীদ স্পর্শ করা যাবে না। তবে এক্ষেত্রে স্পর্শ না করে দেখে দেখে অথবা 
মুখস্ত পড়া যাবে। | 
৪০. “মুদহিনূন' অর্থ কোনো কিছুকে হালকা বা গুরুত্হীন বলে ধারণা পোষণকারী, 
কটুক্তি প্রকাশকারী, তোষামোদকারী এবং কোনো গুরুতৃপূর্ণ বিষয়কে উপেক্ষাকারী । 
(লুগাতুল কুরআন) 





838588598788% তি 


ূ হেরে জের |-+০$56৩9১ & ৮39০৯ 
তখন শুধু তাকিয়েই থাক ; ৮৫. লাভে নিরিহ 
থাকি ; কিন্তু তোমরা (তা) দেখতে পাও না। 
6৪০১০ ১001095:9 1৮১৭১০৮০৫০1) 14509 | 
৮৬. অতএব কেনো: তোমরা যদি এমন হয থাকো হে হিসাব নিকাশ না দিতে হা_৮৭, (ভাহলে) তাকে 
ততো ফন াদ_ মি রম স্বীদরি হ়ধার।৮ ঘবে যদি 
45822--98 £0058)96 26০৮1559491 
সে নৈকট্য প্রাপ্তদের অন্তত হয়২__৮৯, তবে (তার জন্য রয়েছে) স্বস্থি-আরাম ও উত্তম 
রিষিক এবং নিয়ামতপূর্ণ জান্নাত । ৯০. আর 


১৫০াতখন শুধু ; 92255-তোমরা তাকিয়েই থাক 169 +আর ; ০5-আমি ; ৮৮1 
-(তিখন) অধিক নিকটবর্তী থাকি ; 4:0|-তার  7৫$৮-৫+০০)-তোমাদের চেয়ে ; 
১54/কিন্তু ; 9,:০44-তোমরা (তো) দেখতে পাও না। €১%/-অতএব কেনো-; 
১।-যদি ; ($-তোমরা এমন হয়ে থাকো যে ; ০2৯ ১ঠহিসাব-নিকাশ না-ই 
দিতে হয় ।€১7,,৯-৮+০৯৯২০)-তোহলে) তাকে কেষ্ঠাগত প্রাণকে) ফিরিয়ে 
আন-; ১-যদি ; 1:৫-তোমরা হয়ে থাক ; ০:3--৮-সত্যবাদীদের শামিল।€) ৬- 
(/+-)-তবে ; ১/যদি ; ১৬-সে হয় ; অন্তত ; 22০৫০) -নৈকট্যপ্রাপ্তদের। 
€১০৮তবে তোর জন্য রয়েছে) ্সথ-আরাম ) $-ও; %১-উত্তম রিযিক ;% 
এবং ; ০্-জান্নাত ;/-০-নিয়ামতপূর্ণ।69 আর ; | 
৪১. অর্থাৎ তোমরা রুটি-রুজীর জন্য কুরআনের সত্যকে অস্বীকার করে যাচ্ছ। 
তোমরা ধারণা করছো যে, কুরআনের আন্দোলন সফল হলে তোমাদের আয়-রোজগার 
বন্ধ হয়ে যাবে। হক ও বাতিলের কোনো গুরুত্বই তোমাদের কাছে নেই। তাই তোমরা 
কুরআনের বিরুদ্ধে অনর্গল মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছো। 
৪২. অর্থাৎ তোমরা তো সেই ব্যক্তির জন্য তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারো 
না। তবে জেনে রাখ-_এ মৃত্যুপথ যাত্রী এ ব্যক্তিটি যদি আল্লাহর নৈকটায প্রাপ্ত 
ব্যক্তিদের মধ্যে শামিল হয়, তাহলে সে নিয়ামতপূর্ণ জান্নাতে সুখ-সম্ভোগ ও আরাম- 
আয়েশে থাকবে । আর যদি সে “আসহাবুল ইয়ামীন' তথা ভানপন্থী সাধারণ মু'মিন 
| দলের অন্তর্ভুক্ত হয় তাহলেও সে অনুপম জান্নাতের অধিকারী হবে । পক্ষান্তরে সে যদি 





পারা-ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল ওয়াকি'আ 
রা ভাত 1 সপন *শ 
| 01৬:১0।-৮45452 (8507১2550৫2 ূ 
যাঁদি সে ডানপন্থী দলের অন্তর্ভুক্ত হয় ; ৯১. তবে (তোকে বলা হবে)_ “সালাম তোমার প্রতি 
ডানপন্থী দলের পক্ষ থেকে' । ৯২. আর 


পাপা তি ৬ ৯ তা নিত ৮০৩ ও ত সত 


0৯৯47 98-০5980)55805040! 
ূ যদি সে সত্য অস্বীকারকারীদের-_পথষ্টদের শামিল হয়ে থাকে_৯৩. তবে (তার) মেহমানদারী 
হবে ফুটন্ত পানি দিয়ে ; ৯৪. এবং জাহান্নামের জুলুনী দ্বারা । 


02৭৮-01 43) 41) ০০৪৮৮০০ ১০১+105918 
৯৫. নিশ্চয়ই এা-__এটাই অকাট্য সত্য।৮ ৯৬. দিনত জর) 
তাসবীহ তথা গবিভ্রতা ঘোষণা করতে থাকুন।& 


১-যদি ; ১৬-সে হয় ; ৮ অন্তভক্ত ; ৮৮-পা-দলের ; ০৯-|-ডানপন্থী।€) 169৮: - 

(4-*-)-তবে (তোকে বলা হবে) সালাম ; 4/-তোমার প্রতি ; ০পক্ষ থেকে ; 
৮৯*০-দলের ; ০৯১)-ডানপন্থী ৷ €১ আর ; ঠ-ষদি ; ; 3৬-সে হয়ে থাকে ; 
০৮শামিল ; ০ ডিও 2৫-সত্য অস্বীকারকারীদের ; 31 পথত্রষ্টদের | 69: - 
(০৮+-০)-তবে (তোর) মেহমানদারী হবে ; ১০দিয়ে ; /*পাফুটন্ত পানি।€85- 

২::-:০জনুনী ছারা ; /-স জাহান্নামের | €921নিশ্চয়ই ; ০১-এটা ; 741 
এটাই ;০-সত্য ; ০০-অকাট্য। ৪9০৮---১-৫৬+-)-অতএব (হে নবী!) 
তাসবীহ তথা পবিভ্রতা ঘোষণা করতে থাকুন ; ৮০৫+৯)-নামের ; 4০০7৫ 
৬+৬,১)-আপনার প্রতিপালকের ; ৮০০)-মহান। 

“আসহাবুশ শিমাল' তথা বামপন্থী দলের অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে উত্তপ্ত পানি ও 
জাহান্নামের আগুন দ্বারা তার মেহমানদারী হবে। 

৪৩. অর্থাৎ উল্লিখিত শুভ প্রতিফল ও শাস্তি অকাট্য সত্য । এতে সন্দেহ-সংশয়ের 
কোনো অবকাশ নেই। 

8৪. এখানে নবী সা.-কে সম্বোধন করে বলা হয়েছে যে, আপনি আপনার 
প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করুন। এ আয়াত নাধিল হলে রাসূলুল্লাহ সা. 
বললেন-_তোমরা এটাকে নামাযের রুকৃ'তে স্থান দাও অর্থাৎ রুকু*তে “সুবহানা 

| রাব্বিয়াল আযীম' পড়। অতপর “সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা" নাযিল হলে তিনি 
],বললেন__তোমরা এটাকে সিজদায় স্থান দাও । অর্থাৎ সিজদায় “সুবহানা রাবিবয়াল| 





পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৩২৬১ সূরা আল ওয়াকি'আ 


আ'লা" পড়। তবে এতে নামাঘের ভিতরে ও বাইরের সব 'তাসবীহ' শামিল রয়েহ্নৌী 
খোদ নামাযকেও মাঝে মাঝে “তাসবীহ বলা হয়েছে। এমতাবস্থায় এটা নামাযের | 
প্রতি গুরুত্দানের আদেশও হয়ে যায়। 


এ থেকে আরও জানা গেলো যে, রাসূলুল্লাহ সা. নামাযের যে নিয়ম-নীতি নির্ধারিত 
করে দিয়েছেন তার ছোট ছোট বিষয়গুলোও কুরআনের নির্দেশ থেকে সংগৃহীত। 


৩য় রুকৃ' (৭৫-৯৫ আয়াত)-এর শিক্ষা 


১. কুরআন মাজীদ এক মহাসন্মানিত আসমানী কিতাব । সুতরাং এ কিতাবের অমান্যতা, এতে 
সন্দেহ-সংশয় সি এবং এর বিধি-বিধানের বিরোধিতা নিঃসন্দেহে কুফরী । 

২. এ কিতাবে আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো কথা সংযোজিত হওয়ার কোনো অবকাশ নেই । 
কারণ এটা 'লাওহে মাহফুযে' সংরক্ষিত এবং সবর্কার পরিবর্তন-পরিবধর্নের আশংকা থেকে 
হিফাযতের দায়িতু একমাতর আল্লাহর । লাওহে যাহফুযে এটা এমনভাবে সংরক্ষিত আছে যে, 
আল্লাহর নৈকট্যঞাও পবিত্র ফেরেশতা ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না । 
| ৩. আল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাধিলকৃত_-এতে কোনো সন্দেহ-সংশয় নেই / অতএব এ 

কিতাবের এতি যথাযথ গুরুততু এদান সকল মানুষের কতর্যা । আল কুরআনের শিক্ষাকে বাস্তবায়নের 
মাধামেই তার এতি যথাযথ গুরু পর্দানের একমাত্র উপায় । 

৪. জন্ম ও মৃত্যু দুটোই আল্লাহর নিয়ন্ত্রণে । জন্মের ব্যাপারে যেমন আমাদের কোনো হাত নেই, 
তেমনি মৃত্যুর ব্যাপারেও আমাদের হাত নেই । কষ্ঠাগত-াণ মুমৃর ব্যজিকে যেমন আমরা বাঁচাতে 
| পারি না, তেমানি চাইলেই আমরা কাউকে মেরেও ফেলতে পারি না । 

৫. মুমূর্ধ ব্যক্র সবচেয়ে নিকটে থাকেন শুধুমার আল্লাহ । যা দেখা কোনো মানুষের পক্ষে স্ব 
নয় । মৃত্যুপথ যাত্রী যদি নৈকট্যথাও দলের অভ্তভুর্তি হয়ে যায়, তাহলে অকল্পনীয় সুখ-শা্তির 
আবাস জানাতে বসবাস করবে । 

৬. আমাদের মৃত্যুর হাদ যখন এহণ করতেই হবে, তখন হিসাব-নিকাশ-ও অবশ্যই দিতে 
হবে-_-এতে সন্দেহের কোনো স্থযোগ নেই । 

৭. মৃত ব্যক্তি যদি ডানপন্থী দলের অন্তভুর্তি হয়ে যায়, তাহলে সেও সন্দেহাতীতভাবে অতুলনীয় 
নিয়ামতপূর্ণ জানাত লাভ করবে । মৃত ব্যক্তি আল কুরআন-এর বিরোধী তথা সত্যদ্বোহী, সত্য 
অক্লীকারকারী ও পথে হলে তার মেহমানদারী হবে জাহারামের উতও পানি ও আগুন দিয়ে । 

৮. সৃরায় বত জারাতের প্ুর্কার ও জাহারামের শাতি অকাট্য সত্য । এসবকে অঙ্কীকারকারী 
নিঃসন্দেহে কাফির । 

৯. অতএব আমাদেরকে সদা-সবর্দা আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ-নিষেধের অনুগত থাকতে 
হবে এবং আল্লাহর নামের তাসবীহ পাঠ তথা পবিরতা ঘোষণা করতে হবে । 



























শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


সুক্লা আল্ল হাঙীদ-_মাদালী 
আযাত ৪ ২৬ 
অম্কু” ৪৪ 
ব্বামকবশ 


'হাদীদ' শব্দের অর্থ 'লোহা' এবং 'ধারালো' । সূরায় ২৫ আয়াতে উল্লিখিত “আল 
হাদীদ' শব্দটি দ্বারা এর নামকরণ করা হয়েছে। 
| লাহিলেন্ সমক্সকান্স 

এ সূরাটি মাদানী। এটা নাধিলের সময়কাল হলো হিজরী ৪র্থ ও ৫ম সালের 
মধ্যবর্তী কোনো এক সময়ে । এটা ছিলো এমন একটি সময় যখন কাফিররা মদীনার 
ক্ষুদ্র ইসলামী প্রজাতন্ত্রকে চতুর্মুখী আক্রমণ করে ধ্বংস করে দেয়ার অনবরত প্রচেষ্টা 
চালিয়ে যাচ্ছিলো । এমন পরিস্থিতিতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদের 
জান-মাল কুরবানী করার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছিলো। আল্লাহ তা“আলা 
এ-কথা বলেই মু'মিনদেরকে উদ্বুদ্ধ করেছেন যে, যারা ইসলামের বিজয়ের আগে 
সংকটকালীন পরিস্থিতিতে নিজেদের জান-মাল কুরবানী করবে-__-বিজয়ের পরের 
লোকেরা তাদের সমমর্যাদা কখনো লাভ করতে পারবে না। হযরত আনাস রা. কর্তৃক 
এ সূরার ১৬ আয়াত-এর ব্যাখ্যায় বর্ণিত একটি হাদীস থেকে জানা যায় যে, কুরআন 
নাযিলের সূচনা থেকে.নিয়ে ১৭ বছর পর উক্ত আলোড়ন সৃষ্টিকারী আয়াতটি নাযিল 
হয়। এ হাদীসের বর্ণনা অনুসারেও এ সূরার নাযিলের সময়কাল চতুর্থ ও পঞ্চম হিজরী 
সালের মধ্যবর্তী কোনো এক সময় বলে নির্ধারিত হয়। 


আলোচ্য বিষ্বক্স 

এ সূরার মূল আলোচ্য বিষয় হলো ঈমানের হাকীকত বা ঈমানের মৌলিক তাৎপর্য 
সম্পর্কে মু'মিনদেরকে অবহিত করা। এ পর্যায়ে বলা হয়েছে যে, ঈমানের মৌখিক 
দাবী এবং বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠান পালন করাই প্রকৃত ঈমান নয় ; বরং ঈমানের 
মূলকথা হলো-_সকল প্রতিকূল বা অনুকূল সকল পরিস্থিতিতে আল্লাহ ও তার 
রাসূলের প্রতি অনুগত থাকা এবং প্রয়োজনে নিজেদের জানমাল সর্বস্ব ত্যাগের জন্য 
প্রস্তুত থাকা । যার মধ্যে এ মানসিক চেতনা ও প্রেরণা সৃষ্টি হয়নি, তার ঈমানের 
মৌখিক দাবী ও বাহ্যিক কিছু আচার-অনুষ্ঠান পালন প্রকৃত ঈমান বলে প্রমাণিত হয় 
না। যে ব্যক্তি আল্লাহ ও তার দীনের পরিবর্তে নিজের সম্পদ ও জীবনকে বেশী 
ভালোবাসে তার ঈমান আল্লাহর নিকট কোনো মর্যাদা পেতে পারে না। 


উপরোক্ত উদ্দেশ্যে সর্বপ্রথম আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। অতপর বলা 
হয়েছে যে, আল্লাহর পথে অর্থ-সম্পদ ব্যয় করাই হচ্ছে ঈমানের অনিবার্য দাবী। এ 
ব্যাপারে গড়িমসি করা বা টাল-বাহানা করা ঈমানের দাবীর পরিপন্থি। কারণ, এসব 
। অর্থ-সম্পদ আল্লাহই দান করেছেন। এসবের আসল মালিক আল্লাহ। মানুষ দুনিয়াতে | 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


ভার খলীফা বা প্রতিনিধি হিসেবে তাকে ব্যবহার করার অনুমতি দান করা হয়েছেন 

| এসব অর্থ-সম্পদ চিরদিন একজনের হাতে থাকে না। সময়ের আবর্তনে একজন থেকে 
| অন্য জনের হাতে চলে যায়। এর মধ্যে যা কিছু আল্লাহর পথে ব্যয় করা হয়, সে | 
অংশই তোমাদের অধিকারে থাকাকালে আল্লাহর কাজে লাগে। 


আল্লাহর পথে জান-মাল ব্যয় করা ইসলামের অনুকূল অবস্থায় যেমন অত্যন্ত 
গুরুত্পূর্ণ কাজ। তেমনি প্রতিকূল অবস্থায় এ কাজেব্র গুরুত্ব অত্যন্ত বেশী গুরুতৃপূর্ণ। 
ইসলাম ও কুফরের ছন্দ চিরন্তন। এ ছন্দে ইসলামের বিজয় লাভের সম্ভাবনা যেমন 
কখনো দেখা যায়, তেমনি ইসলামের বিপর্যয়ের আশংকাও কখনো দেখা যায়। 
গুরুত্বের দিক থেকে এ দু'অবস্থা সমান নয়। ইসলামের দুর্বল অবস্থার জন্য জান- 
অনেক বেশী মূল্যবান। আখিরাতে এ উভয় শ্রেণীর মর্যাদা সমান হবে না। 


এরপর বলা হয়েছে যে, আল্লাহর পথে যেসব সম্পদ ব্যয় হবে তা আল্লাহ নিকট 
কর্জ হিসেবে বিবেচিত হবে। আর আল্লাহ এ সম্পদকে কয়েকগুণ বৃদ্ধি করে ফেরত 
তো দিবেন-ই অধিকন্তু নিজের পক্ষ থেকে এমন অতিরিক্ত পুরস্কার দেবেন, যা বান্দাহ 
কল্পনাও করতে পারে না। 

যেসব মু'মিন বান্দাহ আল্লাহর পথে সম্পদের কুরবানী করছে, তারাই আখিরাতের 
নূর লাভ করবে । অপরদিকে যারা দুনিয়াতে নিজেদের স্বার্থ চিন্তায় মশগুল এবং যারা 
পার্থিব দুনিয়াতে ইসলামের জয় পরাজয় নিয়ে মাথা ঘামাতে প্রস্তুত নয়, সেসব স্বার্থ 


পূজারী মানুষ মুনাফিক হিসেবে সেখানে বিবেচিত হবে। যদিও তারা দুনিয়াতে 
মুসলমান পরিচয়ে মু'মিনদের সাথে মিলে-মিশে বাস করছে। তারা সেখানে 
মুমিনদের থেকে আলাদা হয়ে যাবে। তারা “নূর” থেকে বঞ্চিত হয়ে অন্ধকারে পথ 
হাতড়াতে থাকবে । 


অতপর বলা হয়েছে যে, দুনিয়া পূজারী পাথরের মতো কঠিন হৃদয়ের অধিকারী 

আহলে কিতাবের মতো হওয়া মুমিনদের জন্য সমীচীন নয়। আল্লাহর কথা শুনে তো 
মুমিনদের অন্তর বিগলিত হয়ে যাবে এবং আল্লাহর নাধিলকৃত সত্য বিধানের প্রতি 
তারা নিঃসংকোচে আনুগত্য প্রদর্শন করবে। 


সেসব মু'মিন বান্দাহ কোনো প্রকার লোক দেখানোর মনোভাবছাড়া নিষ্ঠা ও 
আন্তরিকতা সহকারে নিজেদের অর্থ-সম্পদ ও জীবন আল্লাহর পথে ব্যয় করবে, 
তারাই আল্লাহর কাছে “সিদ্দীক' ও “শাহীদ' হিসেবে গণ্য হবে। 
বলা হয়েছে যে, আখিরাতের মুকাবিলায় দুনিয়ার জীবন মুহুর্তের চাকচিক্যময় খেল- 
তামাশা ও ধোকার উপকরণ ছাড়া কিছু নয়। দুনিয়ার অর্থ-সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি ও 
মান-মর্ধাদা সবই নিতান্ত ক্ষণস্থায়ী। যেমন কোনো শস্যক্ষেত প্রথমে সবুজ সতেজ 
দেখা যায়, তারপর ক্রমেই তা বিবর্ণ হয়ে পড়ে এবং পরিশেষে ভূষিতে পরিণত হয়। | 





| পাওয়া যাবে। মুমিনের উচিত জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হওয়ার প্রতিযোগিতা | 
করা। দুনিয়াতে সংঘটিত সুখ-স্বাচ্ছন্দ্য ও বিপদ-মসীবত সবই আল্লাহ কর্তৃক পূর্বে 
| গৃহীত সিদ্ধান্ত অনুসারে ঘটে । একজন এসব বিপদ-মসীবতে সাহস হারায় না এবং 
সুখ-স্বাচ্ছন্দ্যে ও গর্ব-অহংকারে মেতে উঠে না। কেবলমাত্র মুনাফিক ও কাফিররাই 
| আল্লাহর নিয়ামত পেলে অহংকারে মেতে উঠে এবং আল্লাহর পথে তারই দেয়া সম্পদ 
ব্যয় করতে সংকীর্ণ মনোভাবের পরিচয় দেয়। তারা এ কাজে নিজেরা যেমন পিছিয়ে 
| থাকে তেমনি অন্যদেরফেও এ কাজ করতে নিরুৎসাহিত করে। 


আল্লাহ তার রাসূলকে সুস্পষ্ট নিদর্শনাবলী, কিতাব এবং বিচারের ইনসাফপূর্ণ 

মানদণ্ড সহকারে পাঠিয়েছেন, যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তার 
সাথে সাথে লৌহ নাধিল করেছেন। যাতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারে এবং 
প্রয়োজনে শক্তি প্রয়োগে এ পথের প্রতিবন্ধক কুফরী শক্তির দর্প চূর্ণ করে দিতে পারে। 
আল্লাহ তা'আলা এভাবে আল্লাহর দীনের সাহায্যকারী মানুষদেরকে বাছাই করে নিতে 
চান, যাতে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন। নচেৎ আল্লাহ কোনো কাজে কারো 
মুখাপেক্ষী নন। 


মুহাম্মাদ সা.-এর আগেও অনেক নবী রাসূল এসেছেন। তাদের দাওয়াতের কিছু কিছু 
| লোক সঠিক পথে এগিয়ে এসেছে। কিন্তু অধিকাংশ লোকই নাফরমানী করেছে । তাদের 


মধ্যে শেষে এসেছেন ঈসা ইবনে মারইয়াম । তার শিক্ষার ফলে অনেক মানুষই 
নৈতিক গুণাবলী অর্জন করেছে। কিন্তু তার অনুসারীরাও বৈরাগ্যবাদ চালু করেছে অথচ 
এটা ঈসা আ.-এর শিক্ষা ছিলো না। 


সর্বশেষে আল্লাহ মুহাম্মাদ সা.-কে রাসূল হিসেবে পাঠিয়েছেন। এখন যারা এ 
| রাসূলের শিক্ষা অনুসারে জীবনযাপন করবে । আল্লাহ তাদেরকে তার রহমতের দ্বিগুণ 
অংশ দেবেন এবং তাদেরকে এমন 'নূর' দান করবেন যার আলোতে তারা অসংখ্য 
্রান্ত পথের মধ্য থেকে সত্য-সঠিক পথ বেছে নিয়ে সে পথে এগিয়ে যেতে পারে। 


আহলে কিতাব যদিও নিজেদেরকে আল্লাহর রহমতের এক চেটিয়া অধিকারী মনে 
করে ; কিন্তু আল্লাহর রহমতের ভাণ্তার তার নিজের হাতেই রয়েছে। তিনি যাদেরকে 
ইচ্ছা তার ভাণ্ডার থেকে রহমত দান করার ইখতিয়ার সংরক্ষণ করেন। 


সংক্ষিপ্ত আকারে এটাই সূরা আল হাদীদের মূল আলোচ্য বিষয়। 


কুরআন মাজীদের পাঁচটি সূরা “সাববাহা' অথবা “ইউসাবি্বিহু' শব্দ দ্বারা শুরু করা 

হয়েছে। এ সুরাগুলোকে এক সাথে “মুসাব্বিহাত' তথা তাসবীহ্যুক্ত সূরা বলা হয়। 
এগুলোর মধ্যে সূরা আল হাদীদ প্রথম সূরা। দ্বিতীয় সূরা আল হাশর, তৃতীয় সূরা 
আস সাফ, চতুর্থ সূরা আল জুমু'আ, পঞ্চম সূরা আত তাগাবুন। 





হি রা নিস 
নর ৯১০718০44৮৩ 

১. 222 
মহিমা ঘোষণা করছে।১ এবং তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় ।২ 


9 তাসবীহ পাঠ বা পবিব্রতা-মহিমা (ঘোষণা করছে) ; 4-আল্লাহর ; 
উহ আসমানে ; ও ;১৮০ফ-যমীনে ; 5-এবং ; 
তিনি ; :-0-মহাপরাক্রমশালী ; শ৩০)-পরজ্ঞাময়। 


রি ৯ 
সক্ষম নই, তার সবকিছুই আল্লাহর পবিভ্রতা-মহিমা ঘোষণা করে আসছে। পবিভ্রতা | 
ঘোষণা করার অর্থ এ ঘোষণা দেয়া যে, আল্লাহর সত্তা সর্বপ্রকার দোষ-ক্রুটি, অপূর্ণতা, 
দুর্বলতা, ভুল-্রান্তি ও অকল্যাণ থেকে পবিভ্র। তার গুণাবলীও এসব থেকে পবিত্র, 

| তার কাজ-কর্ম এবং তীর শরীয়তের বিধি-বিধানও সর্বপ্রকার দোষ-ত্রটি থেকে পবিভ্র। 
এ ঘোষণা অতীতে যেমন ঘোষিত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং অনাগত ভবিষ্যতেও 
হতে থাকবে । 


২. “আল আযীয' শব্দের অর্থ একমাত্র পরাক্রমশালী, আর “আল হাকীম" অর্থ 
প্রজ্ঞাময় । দু'টো শব্দ একসাথে ব্যবহার করে বোঝানো হয়েছে যে, আল্লাহ তা'আলাই 
একমাত্র মহাপরাক্রমশালী যিনি মহাশক্তিমান, একমাত্র অপ্রতিরোধ্য শক্তির অধিকারী । 
তার সিদ্ধান্ত বাস্তবায়নে বাধাদানকারী শক্তি কিছুই নেই__-কোথাও নেই। তার সিদ্ধান্ত 
ইচ্ছায় বা অনিচ্ছায় সবাইকে মেনে নিতে হয়। তার নির্দেশ অমান্যকারী তার পাকড়াও 
থেকে বেঁচে যেতে পারে না। তবে তিনি যাই করেন, জ্ঞান, যুক্তি, বুদ্ধি ও প্রজ্ঞার সাথে 
করেন। তার সৃষ্টি, ব্যবস্থাপনা, শাসন ও আদেশ-নিষেধ সবই জ্ঞান ও যুক্তিসম্মত। 


আল্লাহর নিরংকুশ ক্ষমতা বুঝানোর জন্য এবং যালিম-পাপাচারী, অবাধ্য ও 
ঘনকারীদের ভীতি প্রদর্শনের জন্য কুরআন মাজীদের “আযীয' শব্দের সাথে 


“কাতী' (নিরংকুশ শক্তিমান) “মুকতাদির' (ক্ষমতাধর), “জাব্বার' (আপন হুকুম 
বাস্তবায়নকারী) ও “যুনতিকাম' (প্রতিশোধ গ্রহণকারী) শব্দাবলী যেমন ব্যবহার করা 
হয়েছে, তেমনি আল্লাহর প্রজ্ঞা, জ্ঞান, দয়া-অনুগহ, ক্ষমা ও দানশীলতা বুঝানোর জন্য 

“আযীয' বা মহাপরাক্রমশালী শব্দের সাথে “হাকীম” (সুবিজ্ঞ) 'আলীম' (সর্বজ্ঞানী) 
'রাহীম' (অতিশয় দয়ালু) 'গাফুর' (অত্যন্ত ক্ষমাশীল), “ওয়াহ্হাব” (সার্বক্ষণিক 
|| দানশীল) এবং হামীদ" (প্রশংসিত) শব্দাবলীও ব্যবহার করা হয়েছে। ৰ 





পারা £ ২৭ 


শন পন্দে জাল কুরজান ৫৯ সূরা আল হাদীদ 


০79৬5০5১৮20 ৎ১2)095০0 1749 
২. আসমান ও যমীনের সার্বভৌম মালিকানা তীরই ; তিনিই জীবন দান করেন এবং 
তিনিই মৃত্যু দেন; ৯৬০০০৪০১ ০৯০০১০১০১ 
০৮৮6৬59955-715748155525454155 
৩. তিনিই আদি এবং (তিনিই) অন্ত, আর (তিনিই) প্রকাশ্য এবং (তিনিই) গোপন ; 
আর তিনি সব বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। 


-তারই ; ১৫ সার্বভৌম মালিকানা ; ০৬-/-আসমান ; 7-ও ; ১৮০ - 
যমীনের ; ৮০4-তিনিই জীবন দান করেন ; /-এবং ; -:/-তিনিই মৃত্যু দেন; /- 
আর ; 2১-তিনি ; ৬০-ওপর ; /-সব ;, “কিছুর ;%:১$-সর্বশক্তিমান 1) - 
তিনিই ; 1,41-আদি ; /এবং ; ৮৯২-(তিনিই) অন্ত ;/-এবং; 2৬) -(তিনিই) 
প্রকাশ্য ; আর ; ০৮07 (তিনিই) গোপন ; ;-আর ; %৯-তিনি : ৩ (0$+৬)- 
সব সম্পর্কে ; ,*-বিষয় ; সর্বজ্ঞ 

৩. “আল আউয়ালু' রা 
ছিলেন। অতপর সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। "আল আখিরাত" অর্থ তিনিই শেষ__ 
যখন কিছুই থাকবে না, তখন তিনিই থাকবেন । “আয যাহিরু' অর্থ তিনিই প্রকাশ্য-__ 
তিনি সব প্রকাশ্যের চেয়ে অধিক প্রকাশ্য । কেননা পৃথিবীতে প্রকাশ্যমান সবকিছু 
তারই গুণাবলী, কার্যক্রম ও তারই নূর-এর বহিঃপ্রকাশ । “আল বাতিনু' অর্থ তিনিই 
গোপন-_-তিনি সকল গোপন জিনিসের চেয়েও অধিক গোপন । কেননা মানুষের 
| ইন্ত্রীয়সমূহ দ্বারা তার সত্তাকে অনুভব করা যায় না। এমনকি বিবেক-বুদ্ধি, চিন্তা- 
ভাবনা ও কল্পনা দ্বারাও তার রহস্য ও বাস্তবতাকে উপলব্ধি করতে পারে না। 

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা.-এর একটি দোয়া সম্বলিত হাদীস 
থেকে আলোচ্য আয়াতের ব্যাখ্যা সুস্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সা. দোয়া করতেন__ 
“আপনি সর্বপ্রথম__আপনার আগে আর কেউ নেই ; আপনিই সর্বশেষ__আপনার 
পরে আর কেউ নেই ; আপনি প্রকাশ্য -__আপনার চেয়ে প্রকাশ্য আর কেউ নেই ; 
আপনিই গোপন আপনার চেয়ে অধিক গোপন আর কেউ নেই।” 

আল্লাহ তা'আলা আপন ক্ষমতায় অবিনশ্বর । তিনি জান্নাত, জাহান্নাম, জান্নাতবাসী 
ও জাহান্নামবাসী এবং ফেরেশতাদেরকে চিরস্থায়িত্ব দান করবেন। এসব কিছুর মধ্যে 
অবিনম্বরতা বা চিরস্থায়িতু দান করবেন বলেই সেসব চিরস্থায়িত্ব লাভ করবে, নচেৎ 
সেসবের মধ্যে চিরস্থায়িত্বের কোনো ক্ষমতা নেই। তাদের মধ্যে ধ্বংসশীলতার বৈশিষ্ট্য | 





0৮৪৪১৪৪৪ ৩৩৩১১ সূরা আল হাদীদ 





ছিলে [025৬ টন নার়ো যার 
৪. তিনি সেই সত্তা যিনি আসমান ও যমীনকে ছয় দিনের মধ্যে সৃষ্টি করেছেন 
অতপর আসীন হয়েছেন 


04০95৫40 302) 845০ ৮54, ০৯১৭ 
আরশের ওপর ;* তিনি জানেন যা কিছু যমীনের মধ্যে প্রবেশ করে এবং যা কিছু তা 
এ হর মশা 


ই ভৌগাসে ভার 

কেনো তিনি তোমাদের সাথে আছেন এবং তোমরা যা করছো সে সম্পর্কে 
৪)১,৯-তিনি ; ৬০/-সেই সত্তা যিনি ; গলেডসৃষ্টি করেছেন; ৩৮+-/-আসমান ; 9-ও; 
৮খ-যমীনকে ; :৮-মধ্যে ; ২্পছয় ; 70-দিনের ; অতপর ; ৯ -আসীন 
হয়েছেন ; এ]লওপর ; ১:০|-আরশের ; শ-তিনি জানেন ; (যা কিছু ; এ 

প্রবেশ করে ; মধ্যে ; ০০)মা-যমীনের ; 3-এবং ; (যা কিছু ; 04-বের হয়; 

(4+(৬+৩)-তা থেকে ; /আর ; (যা কিছু; 4১এ-নাধিল হয় ; ০+-থেকে : 
:০/-আসমান ; /এবং ; ০০ কিছু ; (উঠে যায় ; ৫১-৫৬+)-তাতে ; 

আর ; 2৯-তিনি ; +৩2-(১+৮০)-তোমাদের সাথে আছেন ; ০ ০:-যেখানেই ; 

“3৫-তোমরা থাক না কেনো ; 7-এবং ;41)-আল্লাহ; (যা, সে সম্পর্কে , 
০১1-তোমরা করছো ; 
জাহান্নাম ও তার অধিবাসী এবং ফেরেশতাদের চিরস্থায়িত লাভের সাথে কোনো 
বিরোধ নেই। 

8, অর্থাৎ আল্লাহই আসমান-যমীনের স্রষ্টা, পরিচালক-ব্যবস্থাপক এবং প্রশাসক। 
আসমান-যমীনের সৃষ্টিতে যেমন কারো কোনো ভূমিকা নেই, তেমনি এ দু'য়ের 
ব্যবস্থাপনা ও শাসন-ক্ষমতায়ও কারো ক্ষুদ্রাতিক্ষুদ্র ভূমিকাও নেই। এখানে ছয় দিনে সৃষ্টি 
করার অর্থ সময়ের ছয়টি অধ্যায় সৃষ্টি করেছেন। কারণ দুনিয়ার “দিন' ও আখিরাতের 
দিনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ ইরশাদ করেছেন যে, দুনিয়ার দিনের 
হিসাবে আল্লাহর ঘোষিত দিনের পরিমাণ ৫০ (পঞ্চাশ) হাজার বছরের সমান। 

| ৫. অর্থাৎ আল্লাহ তা'আলা আসমান-যমীন সৃষ্টির মতো বিরাট কাজ করেছেন এবং 
সেসব ব্যবস্থাপনা ও প্রতিপালনের কাজও করেছেন, নানি ইরাতিউ রানা 










































শব্দে শব্দে আল কুরআন তে৩৩১ সূরা আল হাদীদ 


০৮611 112-555-04120৩-91 
তিনি সব্্রষ্টা। ৫. আসমান ও যমীনের সার্বভৌম মালিকানা একমাত্র তার ; এবং 
(ফায়সালার জন্য) সব বিষয় আল্লাহর কাছেই কিরে যায়। 


১1$3৮6950শ18)501455)914৭175:5 
৬. তিনিই রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং তিনি দিনকে প্রবেশ করান রাতের 
| মধ্যে ; আর তিনি সর্বজ্ঞ যাবতীয় বিষয় সম্পর্কে_ 

০শ্ৃতিনি সর্বরষ্টা।4-একমান্র তীর ; এ সার্বভৌম মালিকানা ; ০৯৯ - 
আসমান ; 7-ও ০৮১খ-যমীনের ; /-এবং ; ৬1-কাছেই ; 4.0-আল্লাহর 744 - 
(ফায়সালার জন্য) ফিরে যায় ; 4 /41-সব বিষয় ।$)4%-তিনি প্রবেশ করান; 
0:-1-রাতকে ; ৩-মধ্যে ; ১-4-/-দিনের ; এবং; (%-তিনি প্রবেশ করান 
| 9।-দিনকে ; মধ্যে ; ১:-রাতের ; /-আর ; »১-তিনি ; (এসর্বজ্ঞ ; 5 
-যাবতীয় বিষয় সম্পর্কে ; 


তারই ইচ্ছা, তত্বাবধান ও ব্যবস্থাপনায় সম্পাদিত হয়। কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ও 
তার জ্ঞানের বাইরে নয়। 


এখানে যমীনে যা কিছু প্রবেশ করে কথাটি দ্বারা এক একটি শস্যদানা ও বীজ এবং 

আরো যা কিছু দুনিয়ার মাটিতে প্রবেশ করে সেগুলো বুঝানো হয়েছে । “আসমান 
থেকে যা কিছু বর্ষিত হয়” কথা দ্বারা বৃষ্টির এক একটি বিন্দুকে বুঝানো হয়েছে । আর 
“যা কিছু আসমানে উঠে যায়” কথা ছারা পৃথিবীর পানি যে বাষ্প হয়ে ওপরে উঠে 
যায়, সেদিকে ইংগীত করা হয়েছে। মোটকথা, আসমান-যমীনের সবচেয়ে ক্ষুদ্র 
বিষয়ও আল্লাহর জ্ঞান ও ব্যবস্থাপনার বাইরে নয়। 


৬. অর্থাৎ মানুষ যখন যেখানে যেভাবে থাকুক না কেনো সে আল্লাহর ব্যবস্থাপনা 
দৃষ্টির বাইরে নয়। সদা-সর্বদা আল্লাহ তার সাথে আছেন। এ সাথে থাকার ধরনটা 
কেমন, তা মানুষের জ্ঞানের বাইরে । তবে এর দ্বারা এটাও বুঝানো হতে পারে যে, 
তোমরা মাটিতে, বায়ুতে, পানিতে অথবা পৃথিবীর যে কোনো গোপন কোণে থাক না 
| কেনো, তিনি জানেন তোমরা কোথায় আছ। সেখানে তোমাদের বেঁচে থাকাটাই তার 


| সামগ্রীর ব্যবস্থা করেন। তোমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ যে কাজ করছে, তার কারণ 
হচ্ছে, আল্লাহ তা'আলার প্রত্যক্ষ ব্যবস্থাপনায়ই তোমাদের দেহ সচল আছে। আর 
যখন তোমাদের মৃত্যু হয়, তার কারণ হলো-__তিনি তোমাদের দুনিয়ার জীবনের 
55065525585 





88843081484888 নি 


পাছত পা? র্ নটিপাপাা 5 2 রি ৈ 
অন্তরের । ৭. 2 
করো” তা থেকে যাতে তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করেছেন, ূ 


০৮০০০ -অন্তরের 9 %:৭-তোমরা ঈমান আনো ; 4)৮-001+০) -আল্লাহর প্রতি ; 
2-ও ; ;+1৮৮০ (৮+০৯+১)-তীর রাসূলের প্রতি ; /এবং ; ($1-ব্যয় করো ; (০ -তা 
থেকে ;1৫:+-৫৮+4১)-তোমাদেরকে করেছেন ; ০:-১-... উত্তরাধিকারী ; 4১ 
-যাতে ; £ 


৭. এখানে সেসব মুমিনদের সম্বোধন করা হয়েছে। যারা ইসলামের বাণী গ্রহণ করে 
মুমিনদের দলে শামিল হয়েছিলেন ; কিন্তু ঈমানের দাবী পূরণ করা এবং পূর্ণাঙ্গভাবে 
মুপমিনের জীবনযাপন করা থেকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন । মু'মিনদেরকে ঈমান আনার 
কথা বলার অর্থ হলো-__হে সেসব লোক যারা ঈমান আনার দাবী করে মু*মিনদের 
দলভুক্ত হয়েছো-_আল্লাহ ও তার রাসূলকে সত্যিকার অর্থে মেনে নাও এবং একজন 
প্রকৃত মুমিনের যেভাবে জীবনযাপন করা উচিত সেভাবে জীবনযাপন করো । 


৮. অর্থাৎ তোমরা কাফিরদের হাতে নির্যাতিত সর্বহারা, তোমাদের দীনী ভাইদের 
পুনর্বাসন এবং কাফিরদের মুকাবিলায় সার্বিক সাহায্য নিয়ে এগিয়ে এসো । এখানে 
ব্যয় করো" কথাটি ছারা ব্যয় করার কথাই বলা হয়েছে। কারণ সে সময় রাসূলুল্লাহ 
সা.-এর নেতৃত্বে নবগঠিত ইসলামী সমাজের সামনে উল্লিখিত দু'টো সমস্যাই প্রকট 
হয়ে দেখা দিয়েছিলো। একদিকে কাফিররা মদীনার নবগঠিত এ ইসলামী সমাজকে 
চিরতরে ধ্বংস করে দেয়ার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্র করে যাচ্ছিলো, কাফিরদের এসব 
ষড়যন্ত্রের মুকাবিলায় সামরিক প্রস্তুতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন দেখা দিলো। 
অপরদিকে আরবের বিভিন্ন অংশে কাফিরদের নির্যাতনে অতীষ্ট হয়ে সহায়-সন্বলহীন 
মুসলমানগণ মদীনায় হিজরত করে আসছিলো ; তাদের পুনর্বাসন করার জন্য আর্থিক 
সাহায্য জরুরী হয়ে পড়েছিলো । এ সংকটকালে ঈমানের দাবীদার মুসলমানদেরকে 
যথাসাধ্য ব্যয় করার জন্য আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে নির্দেশ দিয়েছেন। এ 
সময় অনেকে তাদের সাধ্যের চেয়ে বেশী কুরবানী করেছেন, পরবর্তী আয়াতগুলোতে 
তাদের প্রসংশা করা হয়েছে এবং আখিরাতে তাদের উত্তম পুরস্কারের কথা ঘোষণা করা 
হয়েছে । আর যারা এ সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসেনি বরং 
নিরব দর্শকের ভূমিকা পালন করেছে, তাদেরকে লক্ষ্য করেই আয়াতে বলা হয়েছে যে, | 
রি বাটি সামিনা বারা রথে রা করো। 

৯, অর্থাৎ তুমি সেই সম্পদ থেকে ব্যয় করো যার মালিক তুমি নও। আল্লাহ তার 
প্রতিনিধি হিসেবে এ সম্পদ তোমার হাতে দিয়েছেন তার পথে ব্যয় করার জন্য। এ | 
সম্পদের প্রকৃত মালিক তো তিনি। প্রকৃত মালিক যে যে কাজে ব্যয় করতে বলবেন ॥ 





পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৩৩ সূরা আল হাদীদ 


নী পট ঠি তি টি টিপা সিল কিছ চিতল | তা ৮০ 
| ০৮৮৮1০9৩১০৫ 1575-৫575155001 
অতএব তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও (অর্থ-সম্পদ) ব্যয় করবে (আল্লাহর পথে)*, তাদের জন্য 
রয়েছে বড় প্রতিদান ৮. আর তোমাদের কি হয়েছে__ তোমরা ঈমান আনছো না 
১১-৩-৫০৮-/৯-)-অতএব যারা ; (৮-%-ঈমান আনবে )1৫-:-৮৫৮ )- 
তোমাদের মধ্যে ; $-ও ; (১7-ভর্থ-সম্পদ) ব্যয় করবে ; ৮+1-৫-৯+)-তাদের 
জন্য রয়েছে ; প্রতিদান ;--৫-বড়।ে আর ; ০-কি হয়েছে ;7-/-৫+১)- 

তোমাদের ; ১৯:%৭- -ঈমান আনছো না; 

নিহত জাজ 
কাছে ছিলো না, সাময়িক কিছুদিনের জন্য আল্লাহ তোমাদের কাছে এ সম্পদ আমানত 
রেখেছেন। আবার কিছুদিন পর তা তোমার হাত থেকে অন্যের হাতে চলে যাবে। 
সুতরাং যে কয়েকদিন তোমার কাছে এ সম্পদের দায়িত্ব রয়েছে সেই কয়েকদিন 


সময়ের মধ্যে সম্পদের প্রকৃত মালিক আল্লাহর ইচ্ছা অনুসারে তা ব্যয় করে 
আখিরাতের উত্তম ফল লাভ করাই বুদ্ধিমানের কাজ। 


মানুষের নিজের সম্পদ তো সেটাই যা সে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে 
আখিরাতের জন্য সঞ্চয় করে রাখে । আর যেসব সম্পদ সে দুনিয়াতে জমা করে রেখে 


যায় সেগুলো তো অপরের সম্পদ তথা উত্তরাধিকারীদের সম্পদ । 


তিরমিষী শরীফের একটি হাদীস থেকে জানা যায় যে, একবার রাসূলুল্লাহ সা.-এর 

ঘরে একটি বকরী যবেহ করে তার গোশত বন্টন করে দেয়া হলো । রাসূলুল্লাহ সা. 
ঘরে এসে জিজ্ঞেস করলেন__বকরীর আর কিছু কি বাকী আছে' ? মা আয়েশা 
বললেন, একটি হাত ছাড়া আর কিছু বাকী নেই । রাসূলুল্লাহ সা. বললেন, একটি হাত 
ছাড়া বাকী সবটাই বাকী আছে। অর্থাৎ যতোটুকু আল্লাহর পথে দান করে দেয়া হলো, 
প্রকৃতপক্ষে সেটাই বাকী থাকলো। 


বুখারী ও মুসলিম শরীফের হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন__ 

“তুমি এমন অবস্থায় দান করবে যে, তুমি সুস্থ-সবল ধন-সম্পদের অধিকারী এবং 
| দারিদ্রতার আশংকায় তা বিনিয়োগ করে আরো অধিক সম্পদের আশা করো। সে 

সময়ের অপেক্ষা করো না, যখন তোমার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হবে আর তুমি 

ওসীয়ত করবে যে, এটা অমুকের জন্য এবং এটা অমুকের জন্য অথচ তখন তো তা 

অমুকের কাছে এমনিতেই চলে যাবে ।” 

মুসলিম শরীফের অপর এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন__ 


| “আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ অথচ তোমার সম্পদ তো তা, যা | 
5511815515868088555855580885588885 





শব্দে শব্দে আল কুরআন তে৩৬) 44 


ৃ ৪6022751732 2212952) 
আল্লাহর প্রতি, অথচ রাসূল তোমাদের ্রতিপালকের প্রতি ঈমান আনার জন্য তোমাদেরকে ডাকছেন» এবং 
তিনি (রাসূ্) তোমাদের থেকে নিশ্চিত পরতিক্রুতি নিয়েছেন”__ 

1৮ ০2৬ ত০॥ / এ 
9৯48950:491%5০৯58২০৩1 
যদি তোমরা হয়ে থাক বিশ্বাসী | ৯. তিনিই সেই সত্তা যিনি নিজ বান্দাহর প্রতি 

সুস্পষ্ট আয়াতসমূহ নাধিল করেন, 
4/5-04+৬)-আল্লাহর প্রতি ; ; অথচ ; 1৮.০|-রাসূল ; 782৫৯ )- 
তোমাদেরকে ডাকছেন ; [-4*১---ঈমান আনার জন্য ; ০ (কি) )- 
তোমাদের প্রতিপালকের প্রতি ; /-এবং ; 4$1:$-তিনি (রাসূল) নিশ্চিত নিয়েছেন ; 
1৫৬৩৮৮৫৮+৩০০৮)-তোমাদের থেকে প্রতিশ্রুতি ; ১/-যদি ;$-তোমরা হয়ে | 
থাক ; ০)শবিশ্বাসী 1)০-তিনিই ; ৬/-সেই সত্তা যিনি ; 12-নাধিল করেন; 
এলপ্রতি ; +১:০-৫-৪)-নিজ বান্দাহর ;.০-আয়াতসমূহ ;.০:ু্প্ট; 

পথে ব্যয় করে সঞ্চয় করে রেখেছো, তা ছাড়া বাকী সম্পদ তো একদিন তোমার 
হাতছাড়া হয়ে যাবে এবং তুমি তা অন্যদের জন্য রেখে যাবে ।” 

১০. অর্থাৎ ঈমানের অনিবার্য দাবী হলো আল্লাহর পথে জিহাদে আল্লাহর দেয়া 
সম্পদ থেকে ব্যয় করা। এটাই খালিস বা নিষ্ঠাপূর্ণ ঈমানের প্রমাণ । 

১১. অর্থাৎ আল্লাহর প্রেরিত রাসূল তোমাদের মধ্যে অবস্থান করে তোমাদেরকে ঈমান 
আনার জন্য ডাক দিচ্ছেন, তারপরও তোমরা আল্লাহর পথে ব্যয় করতে অনিচ্ছুক হয়ে 
ঈমানের বিরোধী কাজ করছো । এটা সত্যিকার ঈমানের পরিচয় নয়। 

১২. অর্থাৎ তোমরা রাসূলের হাতে হাত রেখে ঈমান আনার সময় তিনি যে ওয়াদা বা 
প্রতিশ্রতি তোমাদের থেকে নিয়েছেন এটা ছিলো আল্লাহ ও তীর রাসূলের আনুগত্য 
করার তোমাদের সচেতন ওয়াদা । সূরা আল মায়িদার ৭ম আয়াতে এই ওয়াদার কথাই 
বলা হয়েছে _-“তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা এবং তার সেই 
ওয়াদার কথা, যা তিনি তোমাদের নিকট থেকে নিয়েছেন, যখন তোমরা বলেছিলে, 
আমরা শুনলাম এবং মেনে নিলাম ; নিশ্চয়ই (তোমাদের) অন্তরে যা আছে, সে বিষয়ে 
আল্লাহ পুরোপুরী খবর রাখেন ।” 

মুসনাদে আহমাদে উল্লিখিত হযরত উবাদা ইবনে সামিত বর্ণিত একটি হাদীসে 
| রাসূলুল্লাহ সা. কর্তৃক গৃহীত ওয়াদা প্রতিশ্রুতির কথা প্রকাশ পেয়েছে । ইবনে সামিত 


বলেছেন__- “রাসূলুল্লাহ সা. আমাদের থেকে এ প্রতিশ্র্ণতি নিয়েছিলেন যে, আমরা 
[যেন খুশী বা অখুশী উভয় অবস্থায় তোর কথা) শুনি ও মেনে চলি, আর সচ্ছলতা ও, 





পারা ঃ ২৭ 


8881383863888 98448 


9 ৯০৫ ৮৪ পঞ্৮5 ০ পাও ১৪৮ ৯০ রী 
| ০0৮১45252191555141 ৬৫12 হি 
যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন : ; আর আল্লাহরই 
জি হন দা 
তি আর তোমাদের হলেগি কি ধে' তা কনর রাজার অথচ 
আসমান ও যমীনের উত্তরাধিকার তো আল্লাহর জন্যই ?১৩ 


'৫০১-৮-৫৮ক৫৮৯৮)-যেন তিনি তোমাদেরকে বের করে নিয়ে আসতে পারেন ; 
১:.থেকে ; ০-4)-অন্ধকার ; ১%-॥ -(১৯4+)-আলোর পথে ; /আর ; 
0-অবশ্যই ; 410-আল্লাহ ;744-৫+০)-তোমাদের প্রতি :4%21-নিশ্চিত বড়ই 
58 -হয়েছেটা কি ; +৫-/-তোমাদের ; 

৮৫ থা-যে, তোমরা ব্যয় করছো না ; /:%. :%-পথে ; 44-আল্লাহর ; /-অথচ; 
ডিল রো ০১--/-আসমান ; ও ; ১৮১৭1 
-যমীনের ; 


অসচ্ছলতা উভয় অবস্থায়ই যেন আমরা আল্লাহর পথে খরচ করি এবং সৎকাজের 
আদেশ করি ও অসৎ কাজে নিষেধ করি, আর আল্লাহ সম্পর্কে যেন সত্য বলি এবং 
তার জন্য কোনো তিরঙ্কারকারীর তিরস্কারকে ভয় না করি।” 


১৩. অর্থাৎ তোমাদের সম্পদের সর্বশেষ উত্তরাধিকার তো আল্লাহ। কারণ এ সম্পদ 
তোমাদের হাতে চিরদিন থাকবে না। তোমাদের হাত থেকে মালিকানা হস্তান্তর হওয়ার 
সময় তোমাদের ইচ্ছা-অনিচ্ছার প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হবে না। সুতরাং যতক্ষণ এ 
সম্পদ তোমাদের মালিকানায় আছে, ততক্ষণ সম্পদের মূল মালিক আল্লাহর ইচ্ছা 
অনুসারে তার পথে ব্যয় করে আখিরাতের পুরস্কার লাভ করাই তোমাদের বুদ্ধিমানের 
কাজ হবে। আর যদি তোমরা তার পথে ব্যয় না করো তাহলেও তা তোমাদের হাত 
থেকে আন্মাহর মালিকানায় চলে যাবে, কিন্তু সে অবস্থায় তোমরা কোনো পুরস্কার লাভ 
করবে না। আর তোমাদের এ আশংকা করাও উচিত নয় যে, আল্লাহর পথে ব্যয় 
করলে তোমরা নিঃস্ব-দরিদ্র হয়ে যাবে ; কেননা, তোমাদেরকে যে সম্পদ তিনি 
দিয়েছেন, তার সম্পদ শুধু এতটুকুই নয়, বরং তার কাছে রয়েছে আসমান-যমীনের 
সমস্ত সম্পদ, তিনি রাজী-খুশী হলে কাল তোমাদেরকে আরো বেশী সম্পদ দিতে পারেন। 

সূরা আস সাবার ৩৯ আয়াতে উপরোক্ত কথা এভাবে বলা হয়েছে__“(হে নবী) 

ৰ জানি ভানু জসিহাসিক ও নিরাাহ্তার রনির হারে রর ভাররাগর | 





শ. শ. কু. ১২/৪৩-_ পারা ঃ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন তির 


26887025200 ভেঞ্ে 
তোমাদের মধ্যে যারা (মক্কা) বিজয়ের আগে (আল্লাহর পথে) ব্যয় করেছে ও জিহাদ 
করেছে তারা (পরবতীদের) সমান হতে পারে না ; ওরা মর্যাদায় অনেক ওপরে-_ 


1/, ০৬ ৮5 2০০ ৮ ৩ তাত ৫৯ পান চিতা 8:00. পাজি 
* 4০14০ ০-০9১৬০* 115990৯0519 8 £30029102 
তাদের চেয়ে যারা (বিজয়ের) পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে ; তবে আল্লাহ 
সবাইকে কল্যাণের ওয়াদা দিয়েছেন ।১৪ 
€ ০৯ পা তা জিটিপাছিতা পপি তা 
০১০৯ ০০২০০৪ 
আর তোমরা যা করছো সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবহিত ।১৯ 

07578545777 
১০-তারা, যারা ; ১-আল্লাহর পথে) ব্যয় করেছে ; ৯ ০৮আগে ; ০৮৮01 - 
জে) বিজয়ের ::-ও: 359-জিহাদ করেছে; 43/-ওরা ; অনেক ওপরে ; 
2১১ মর্যাদায় ; ৮৮চেয়ে ;523-তাদের যারা ; (৯5%-ব্যয় করেছে ; ৫০৫- 
(বিজয়ের) পরে ; 3-ও ; (12)-জিহাদ করেছে ; 7 তবে ; ১.$-সবাইকে ; 2০9 - 
ওয়াদা দিয়েছেন ; £10-আল্লাহ ; +::০০]-কল্যাণের ; ”আর ; 20-আল্লাহ ; - 
সে সম্পর্কে যা ; 21:,6-তোমরা করছ ;%*০-ভালোভাবেই অবহিত। 
দান করেন, আর যাকে চান সীমিত পরিমাণে দেন, আর যা কিছু তোমরা ব্যয় করবে, 
তিনি তার বিনিময় (তোমাদেরকে) দেবেন আর তিনি সর্বোস্তম রিযিকদাতা ।” 

১৪. অর্থাৎ মক্কা বিজয়ের আগে তথা নবুওয়াতের প্রাথমিক দুঃসময়ে যারা আল্লাহর 
দীনের জন্য ধন-সম্পদ ব্যয় করেছে এবং মক্কা-বিজয়ের পরে তথা ইসলামের সুসময়ে 
ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহর দীনের জন্য নির্ধিধায় ব্যয় করেছে-_এ উভয় 
দলের জন্যই মাগফিরাত ও রহমতের সুসংবাদ রয়েছে। কিন্তু আল্লাহর দরবারে এ 
উভয় দলের লোকদের মর্যাদা সমান নয়। কারণ একদল এমন এক কঠিন সময়ে 
দীনের জন্য অকাতরে দান করেছে, যখন ইসলামের বিজয় লাভের সামান্যতম 
লক্ষণও দেখা যাচ্ছিলো না। বরং সার্বক্ষণিক এমন আশংকা বিদ্যমান ছিলো যে, 
ফেলবে । এমতাবস্থায় যারা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর দীনকে বেগবান করার জন্য 
অর্থ ব্যয় করেছে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে সেসব লোকদের চেয়ে অনেক 
বেশী, যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করে দীনকে বিজয়ী রাখার জন্য | 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 






| এটা নয় যে, একথা শুধুমাত্র মক্কা বিজয়ের ক্ষেত্রে প্রযোজ্য । এটা একটা মূলনীতি__ | 
পৃথিবীর যেখানে ও যখন ইসলামকে বিজয় করার আন্দোলন শুরু হবে, তখন আন্দোলনের 
গঠনকালীন ঝুঁকিপূর্ণ সময়কালের ত্যাগী কর্মীদের মর্যাদা এবং আন্দোলন সুসংগঠিত 
হয়ে যাবার পরবর্তীকালীন কর্মীদের মর্যাদা আল্লাহর দরবারে সমান হতো না। 


১৫. অর্থাৎ মর্যাদা বাড়িয়ে দেয়া বা কমিয়ে দেয়ার ব্যাপারটা আল্লাহ্‌ অন্ধভাবে 
করেন না। আল্লাহ তোমাদের বাহ্যিক কাজকর্ম এবং অন্তরের অবস্থা ভালোভাবেই জানেন। 
সুতরাং তিনি যাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের নিষ্ঠাপূর্ণ কাজ দেখেই বাড়িয়ে দেন। 
আর যাদের মর্যাদা কমিয়ে দেন, তা-ও তাদের অবস্থা জেনেই কমিয়ে দেন। 


১ম রুকৃ' (১-১০ আয়াত)-এর শিক্ষা 

১. আসমান-যমীনের দৃশ্ঠমান বা অদৃশামান সকল সৃষ্টিই সাবক্ষিণিক আল্লাহর এশংসা এবং 
পবিররতা-মহিযা ঘোষণারত অবস্থায় আছে । 

২. কালের সৃচনালগ্নর থেকে আল্লাহর এ তাসবীহ বা পবিব্রতা-মহিমা ঘোষিত হয়ে আসছে, 
বর্তমানেও এ ঘোষণা চলছে, কিয়ামত পর্যর্ত এবং অনভ্তকাল পর্র্ভ তা চলতে থাকবে । 

৩. আল্লাহ তা আলার-ই পবিররতা-মহিমা সবর্দা ঘোষণা করা মানুষের জন্য অপরিহা কতর্য, 
কারণ তিনিই একমাত্র অগ্রতিরোধ্য মহাপরাক্রমশালী ও মহাশক্তির অধিকারী এবং তিনিই একমাত 
প্রজ্ঞাময় সভা । 

৪. আল্লাহ তা'আলার তাসবীহ এজন্যও পাঠ করতে হবে, কেননা আসমান-যমীনের সাবর্ভৌম 
মালিক তিনি এবং জীবন দেন তিনি ও মৃত্যুও তিনি দেন । 

৫. জীবন-মৃত্যু দেয়ার ব্যাপারে এবং সর্ব বিষয়ে তিনিই সবর্শক্তিমান । তাই সদা-সবর্দা তারই 
তাসবীহ পাঠ করতে হবে । 

৬. যখন কিছু ছিলো না তখন একমাত্র আল্লাহ-ই ছিলেন এবং যখন কিছুই থাকবে না তখন 
তিনিই একমাত্র থাকবেন । তাই তাঁর পবিরতা মহিমাই-ই সবার্দা ঘোষণা করতে হবে । 

৭. পৃথিবীর সকল বন্তুতেই তাঁর নূর এরকাশমান, তাই তিনি একাশ্য সকল কিছুর চেয়ে একাশ্য । 
মানুষ তীর ইন্ত্রীয় দিয়ে তাঁর সতাকে অনুভব করতে পারে না, তাই তিনি সকল গোপনের চেয়ে 
গোপন । অতএব পবিররতা-মহিমা তারই ঘোষণা করতে হবে । 

৮. আল্লাহ আসমান-যমীনকে সময়ের ছয়টি অধ্যায়ে সৃষ্টি করেছেন-__ তিনি তাদের শর্টা, 
পরিচালক, ব্যবস্থাপক এবং সাবর্ভৌম মালিক । তাঁর সাবর্ভৌমত্বে কোনো অংশীদার নেই । তাই 
তিনি ছাড়া পিতা ও এশংসার পাত্র কেউ নেই । 

৯. আল্লাহ তা'আলা আসমান-যমীনের মতো তাঁর বিশাল সৃষ্টির যেমন এ্রতিপালক-ব্যবস্থাপক, 
তেমনি তাঁর হ্ুদ্র থেকে হ্ুদ্রতর সৃষ্টির-ও এতিপালক ও বাবহাপক । 

১০. আল্লাহর ইচ্ছা ও ব্যবস্থাপনায়-ই ক্ষুদ্র থেকে হ্ষুদ্র বীজের অন্করোদগম হয় এবং নদী-সাগরের 
পানি বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং পুনরায় বৃষ্টিরূপে যমীনে পতিত হয় । 

১১. বিশাল থেকে বিশালতর এবং ক্ষুত্র থেকে দ্ষুদ্রতর কোনো কিছুই আল্লাহ্‌র জ্ঞান ও ক্ষমতার | 
|| বাইরে নেই। সুতরাং সকল এশংসা ও পবিত্রতা একমার তাঁরই । 
































শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


॥ ১২. মানুষ সাববক্ষিণিক আল্লাহর জ্ঞান ও দৃষ্টির আওতাবীন আছে । কোনো মানুষ একটি মৃত্তের 
জন্যও তাঁর জ্ঞান ও দৃষ্টির বাইরে থাকতে পারে না। এটা স্বরণ রাখলেই আল্লাহর নাফরমানী 
থেকে বেঁচে থাকা সহজ হবে । 

১৩. আমাদেরকে অবশেষে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে-__-এতে কোনো সন্দেহ-সংশয়ের 
অবকাশ নেই। সুতরাং তাঁর হিসেব দেয়ার এ্রস্তাতি এখন থেকে এহণ করাই বুদ্ধিমানের কাজ । 

১৪. রাত-দিনের আবতনন তিনি করান, তিনি মানুষের অর্তরের নিড়ত কোণের খবর জানেন ৷ 
স্তরাং তার নিকট থেকে কোনো কিছু গোপন রাখার সাধ্য কারো নেই । 

. ১৫. আল্লাহ ও তীর রাসূলের প্রতি ঈমান আনা, সত্কর্ম করা এবং আল্লাহর পথে আল্লাহর দেয়া 
সম্পদ থেকে বায় করা-ই খাঁটি মুমিনের কাজ । 

১৬. আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের ঈমান ও সকমের্র যথাযথ এতিদান দেবেন__ এতে 
কোনো সন্দেহ নেই । 

১৭. নিজেদেরকে মু'মিন বলে পরিচয় দানের পরে আল্লাহর পথে ধন-সম্পদ বায় করতে অনিচ্ছা 
পোষণ করা ঈমান-বিরোধী কাজ । 

১৮. আল্লাহ তাআলা মানুষকে শিরক ও কৃফরীর অন্ধকার থেকে হিদায়াতের আলোকময় রাজ 
পথে নিয়ে আসার জন্য অসংখ্য সুস্পষ্ট নিদ্র্ন আমাদের এতি নাধিল করেছেন । অতএব ঈমান ও 
সত্কমের্র বিকল্প নেই । 

১৯. সকল ধন-সম্পদের মূল মালিক আল্লাহ । তাঁর ইচ্ছানুসারে ব্যয় করার জন্য মানুষকে 
সাময়িকভাবে এতিনিধি করা হয়েছে । তার দেয়া সম্পদ তাঁর ইচ্ছানুসারে ব্যয় করাই মানুষের কাজ | 

২০. আল্লাহর সম্পদ আল্লাহর পথে ব্যয় করার মাধামে মানুষ আখিরাতে লাভ করবে উত্তম 
বিনিময় । এ সুযোগ হারানো বুদ্ধিমানের কাজ নয় । 

২১. কোনো মানুষের হাতেই কোনো সম্পদ চিরস্থায়ী থাকে না । ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মৃত্যুর 
সাথে সাথে সম্পদ অন্যদের হাতে চলে যায় । সুতরাং হল্ল সময়ের মধ্যে যা কিছু আল্লাহর পথে খরচ 
করা হবে, তা-ই হবে সয় । 

২২. মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর পথে জিহাদে নিজেদের সম্পদ ব্যয় করেছে, তাদের 
মধার্দা ওদের চেয়ে অনেক বেশী, যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করেছে । 

২৩. আল্লাহ তা'আলা উভয়ের দানের বিনিময়ে উভম পুরক্কার দানের ওয়াদা করেছেন । আল্লাহর 
এ ওয়াদা নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই । 

২৪. সকল যুগেই ইসলামী আন্দোলনের জন্য ব্যয়কারীদের উদ্দেশ্যে আল্লাহ এ ওয়াদা দিয়েছেন । 

২৫. সকল যুগেই বিজয় পুর্ব ও বিজয় পরবতী ব্যয়কারীদের মধার্দার পার্থকা অবশাই থাকবে । 


3 































হ গ% সির চি রে 1 মে গত পা প্পে পে হিপ পু নি 


১১. , কে আছে এমন, মেলরিউিকে জামিনের ভরি ভি তারা 
বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরক্কার ।১৬ 


পানি ডি নিপা পা ডি পা নিএটিটিতটি ০9 1 ৮ ০১ পাতা ৯ পাত পা ছি পর 


57১০7৮5৬8০9৩589559 
১২. সেদিন আপনি দেখতে পাবেন মু'মিন পুরুষদেরকে ও মুমিন নারীদেরকে-_ 
তাদের নূর ছুটে চলছে তাদের সামনে ও 


টির রাজের ৩ষে;, ৮৫-খণ দেবে ;410-আল্লাহকে ; 2$- 
খণ ; (উত্তম ; সি -(৮-৬০০০৭০)-অতপর তিনি তা বহুগুণে বাড়িয়ে 
দেবেন ;4-তার জন্য ; /এবং ; £/-তার জন্য রয়েছে ;* তা-পুরক্কার ; ৮৫ - 
] সম্মানজনক । $১7%-সেদিন ; -আপনি দেখতে পাবেন ; ০১১ -মু'মিন 


পুরুষদেরকে ; 73 ; ০-১০)মু'মিন নারীদেরকে ; ৮২.এ-ছুটে চলছে ; "-৯১৯)- 
| ৫৯+১৯)-তাদের নূর ; ৫৫41 ১-%-(৯৯*৬-+০৮)-তাদের সামনে ; ও ; 

১৬. আল্লাহ তা'আলা তার দেয়া অর্থ-সম্পদ তার দীনের জন্য ব্যয় করাকে “উত্তম 
খণ' হিসেবে গ্রহণ করেন। এর বিনিময়ে তিনি দু'টো ওয়াদা দিয়েছেন। একটি 
হলো-__তিনি এ খণকে কয়েকগুণ বাড়িয়ে ফেরত দেবেন। দ্বিতীয় হলো-__তিনি নিজের 
পক্ষ থেকে সম্মানজনক পুরস্কার দান করবেন। তবে এটা নিঃশর্ত নয়। শর্ত হলো-__এ 
খণ হবে উত্তম ধণ এবং এটার জন্য নিয়ত হতে হবে বিশুদ্ধভাবে আল্লাহর জন্য । 
কোনো প্রকার ব্যক্তিগত উদ্দেশ্য ও প্রদর্শনী বা লোক দেখানোর মনোভাব-এর 
সংমিশ্রণ এর সাথে থাকতে পারবে না। নির্ভেজাল আল্লাহর উদ্দেশ্যে তারই নির্দেশিত 
খাতে ব্যয়িত হলেই এটা “করজে হাসানা' বা উত্তম খণ বলে গণ্য হবে। এটা আল্লাহ 
তা'আলার অপরিসীম দয়া ও উদারতার বহিঃপ্রকাশ । হাদীসে সাহাবায়ে কিরাম এবং 
তত্কালীন মু'মিনদের কর্ম থেকে আল্লাহকে এ জাতীয় “করজে হাসানা' দেয়ার অনেক 
উদাহরণ রয়েছে। 


হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটি হাদীস উল্লিখিত আছে যে, 
আলোচ্য আয়াত যখন নাযিল হয় এবং লোকেরা যখন রাসূলুল্লাহ সা.-এর পবিত্র মুখে 


858 55887581578 82188519088 | 





ণী | ০১1৯ পা পান ঈনির্ পাটি ০০1 ৯০ &ি 
45৩2০০১৪৬125-5০52৯6৭১22 
2885 
যার তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নহরসমূহ সেখানে তারা হবে চিরস্থায়ী ; 
0:71079,5815091010908-৮থ115 1740, 
এটা_এটাই মহান সফলতা । ১৩. সেদিন মুনাফিক পুরুষরা ও মুনাফিক নারীরা__ 
ূ যারা ঈমান এনেছিলো তাদেরকে বলতে থাকবে___ 


$-:৮৫৯১৮+৯)-তাদের ডানে ; ৮4-৮-+(+৬১)-(বলা হবে 
তাদেরকে) তোমাদের জন্য সুসংবাদ ; “+:)-আজ ; 5:+-এমন জান্নাতের ; :+৩- 
প্রবাহিত রয়েছে ; +».দিয়ে ; $:৮-(৮১+০৫)-যার তলদেশ ; 9.41-নহরসমূহ; | 
১4৮তারা হবে চিরস্থায়ী; ভি, সেখানে ; এ১৮এটা ১ ৯৯-এটাই 7 2৯5] - 
সফলতা; শ:.]-মহান 16৩7%- -সেদিন ;11,8-বলতে থাকবে ; ১৯২৬০] -মুনাফিক 
পুরুষরা ; ১-ও ; ০০৫--)-মুনাফিক নারীরা ; ০4400- -(11+০)-যারা, তাদেরকে ; 
[ঈমান এনেছিলো ; 


ইয়া রাসূলাল্লাহ সা. “আল্লাহ কি আমাদের কাছে করজে হাসানা চান ?' রাসূলুল্লাহ 
সা. উত্তরে বললেন, 'হে আবুদ দাহদাহ, হাঁ।' তখন আবুদ দাহদাহ বললেন, 
“আপনার হাতটা আমাকে একটু দেখান।” রাসূলুল্লাহ সা. নিজের হাত তার দিকে 
বাড়িয়ে দেন। তিনি রাসূলুল্লাহ সা.-এর হাতখানা নিজের হাতে নিয়ে বললেন__ 
“আমি আমার রবকে আমার বাগান করজে হাসানা দিলাম । উন্লেখ্য যে, আবুদ 
দাহদাহর বাগানে ছয়শত খেজুর গাছ ছিলো এবং তার মধ্যে তার বাড়ীও ছিলো । তার 
ছেলে-মেয়েরা সেই বাড়িতেই থাকতো । রাসূলুল্লাহ সা.-এর সাথে কথা শেষ করে তিনি 
বাড়িতে গিয়ে তীর স্ত্রীকে ডেকে বললেন-__“দাহদাহর মা বের হয়ে এসো, আমি এ 
বাগান আমার রবকে করজে হাসানা হিসেবে দিয়ে দিয়েছি।' তীর স্ত্রী বললেন, হে 
দাহদাহর বাপ, তুমি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছো” । অতপর সেই মুহুর্তেই তারা 
আসবাবপত্র ও ছেলে-মেয়েদের নিয়ে বাড়ী থেকে বের হয়ে গেলেন। এটাই ছিলো 
সাহাবায়ে কিরামের ত্যাগ ও কুরবানীর নমুনা । ্‌ 
১৭. এখানে “ইয়াওমা* বা “সেদিন দ্বারা কিয়ামতের দিন বুঝানো হয়েছে। 
কিয়ামতের দিন “নূর' বন্টন সম্পর্কে আবু উমামা রা. বর্ণিত হাদীসে উল্লিখিত আছে 
যে, সেদিন মানুষকে কবর থেকে যখন হাশরে স্থানান্তরিত করা হবে। তখন তাদেরকে 
বিভিন্ন মনযিল অতিক্রম করতে হবে। এক মনযিলে আল্লাহ তাআলার নির্দেশে কিছু 
| লোকের চেহারাকে উজ্জ্বল করে দেয়া হবে এবং অপর কিছু লোকের চেহারাকে | 
|॥ কালিমালিপ্ত করে দেয়া হবে। অপর এক মুনযিলে মু'মিন-কাফির সবাইকে অন্ধকারে || 





পারা £ ২৭ 


শি 0১2047,105 ১৫)9১০৯৫০০২ 
“আমাদের দিকে একটু ফিরে তাকাও, বিস্তর 
১7৮৮৯ পা 
22755521692-)14 445694 )9-৮:৮০১ 
এন জরিতে ৫ তার 
১১৬১৯১৬ ১১১১১১০ 
জিব 1০ ৮6 পাচ & ঠেপ 1559548 
আযাব ।১৯ ১৪. জেদ তো 
তোমাদের সাথে ছিলাম না”? ওরা বলবে, হা'তবে তোমরা নিজেরাই বিপদে ফেলেছো 
(1-05+158))-আমাদের দিকে একটু তাকাও ; ০৮--৪যেন আমরা আহরণ 
করতে পারি ; ১৮থেকে ; 12৯-৫০+ ২৯)- -তোমাদের আলো ; ১৪ -€তাদেরকে) 
বলা হবে ; (৮ ৯)-তোমরা ফিরে যাও ; ৫20৮০ *[১৪)-তোমাদের পেছনের 
দিকে ; ৮20৩ (1৯.৮০)1+-3)-এবং খুঁজে নাও ; (৯-আলো ; ০৮০১ 
১,৯০)-অতপর খাড়া করে দেয়া হবে ; +45-৫৯+55)-তাদের উভয় দলের মাঝে; 
৮+(১৮৯)-একটি দেয়াল ; যার থাকবে ; ১৮:একটি দরজা ;%£ ৮: - 
(+০৮১-তার ভেতরের ; *$-দিকে থাকবে ; 2৮-রহমত ; 7-আর ; ৮৯৮৮ - 
(+৯৬৬)-তার দেয়ালের বাইরে ; 4 ৮৮৫৮৭৯০৮)-তার সামনেই থাকবে ; 
২১০.]-আযাব | 69:47১১৫-৫০১১০- -তারা ওদেরকে (মু'মিনদেরকে) ডেকে 
বলবে ; ; ৫ ০-আমরা কি ছিলাম না (দুনিয়াতে) ; '--৮৫০৮+৮*)-তোমাদের 
সাথে ? (ওরা বলবে ; 4৮হী; ৮৫৫০ -(৮+০+১-তবে তোমরা 
নিজেরাই ;৮22-বিপদে ফেলেছো ; 
আচ্ছন্ন করে ফেলা হবে। তখন কিছুই দেখা যাবে না। এরপর নূর বন্টন করা হবে। 
প্রত্যেক মু'মিনকে নূর দেয়া হবে। 
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত আছে যে, প্রত্যেক মু'মিনকে তার 
আমল পরিমাণে নূর দেয়া হবে। ফলে কারো নূর পর্বতের সমান, কারো খেজুর গাছের 
সমান, কারো মানুষের সমান, আবার কারো নূর এতো কম হবে যে, তা তার বুড়ো 
আঙ্গুলের সমান হবে ; তা-ও আবার কখনো জলে উঠবে আবার কখনো নিতে যাবে। 
|| এ ব্যক্তির নূর হবে সবচেয়ে কম। (ইবনে কাসীর) 





পারা 8 ২৭ 


ী ০০৬৪৮ লক. 85৬৮45528৮৬ 85৮৮৮ 4১ ৮০৭ 

9128-0509-7555 2১571 ূ 

তোমাদের নিজেদেরকে আর অপেক্ষায় ছিলে (ভবামাদের অকল্যাণের) এবং (রামূলের আনীত দীন সম্পর্কে) সন্দিহান ছিলে,ও 
আরু তোমাদেরকে তৃলিয়ে রেখেছিলো মিথ্যা আশা-আকাজ্জা, অবশেষে এসে পড়লো আল্লাহর আদেশ 


'$-%/-(৮+৮-5)-তোমাদের নিজেদেরকে ; /আর 7 /:০:%-অপেক্ষায় ছিলে 
(আমাদের অকল্যাণের) ; /এবং ;--:57-(রাসূলের আনীত দীন সম্পর্কে) সন্দিহান 
ছিলে; ”আর ;:৫315-৫4+০০2)2তোমাদেরকে ভুলিয়ে রেখেছিলো ;.%%1-মিথ্যা 
আশা-আকাজক্ষা ;.৮-অবশেষে ;* এসে পড়লো ; ৮-আদেশ; 4.0-আল্লাহর ; 


১৮. অর্থাৎ মুমিনরা যখন তাদের ঈমান ও আমলের আলোতে জান্নাতের দিকে 
এগিয়ে যেতে থাকবে, তখন মুনাফিক নারী-পুরুণষরা অন্ধকারে ঠোকর খেতে থাকবে 
এবং মুমিনদেরকে ডেকে বলবে-___ “আমাদের দিকে একটু ফিরে তাকাও, যাতে 
তোমাদের আলোতে আমরা পথ চলতে পারি।' এসব মুনাফিক তো দুনিয়াতে 
মু'মিনদের সাথে একই সমাজেই “মুসলিম' পরিচয়েই বসবাস করেছে। | 

১৯. অর্থাৎ মু'মিন ও মুনাফিকদের মাঝে আড়াল হয়ে যাওয়া দেয়ালের একটি মাত্র 
দরজা থাকবে । যে দরজা দিয়ে মু"মিনরা জান্নাতে প্রবেশ করবে, সে দরজার ভেতরে 
থাকবে জান্নাত এবং বাইরে থাকবে জাহান্নাম । মু'মিনরা ভেতরে প্রবেশ করার পর 
দরজা বন্ধ হয়ে যাবে । ফলে মুনাফিকরা আর ভেতরে প্রবেশ করতে পারবে না। 

২০. অর্থাৎ মুনাফিকরা বলবে যে, দুনিয়াতে আমরা তোমাদের সাথে একই মুসলিম 
সমাজে মুসলিম পরিচয় নিয়েই বসবাস করেছি, তোমাদের সাথে নামায পড়েছি, 
রোযা রেখেছি, হজ্জ করেছি, যাকাতও দিয়েছি, তোমাদের সাথে বিয়ে-শাদী ও 
আত্মীয়তার সম্পর্কও ছিলো। তবে কেনো আজ আমাদেরকে ফেলে চলে যাচ্ছো । 

২১. অর্থাৎ মুমিনদের পক্ষ থেকে জবাবে বলা হবে যে, তোমরা আমাদের সাথে 
একই সমাজে বসবাস করলেও তোমরা ঈমান ও কুফরের মাঝামাঝি অবস্থান করে 
নিজেদেরকে বিপদে ফেলেছো। তোমরা খাঁটি মু'মিন ছিলে না। বরং ঈমান ও কুফরের 
মাঝে দোদুল্যমান অবস্থায় ছিলে এবং তোমাদের মনে কুফরের আকর্ষণ ছিলো । 
কাফিরদের আইন-কানুন ও বিধি-বিধানকে ইসলামের আইন-কানুন ও বিধি-বিধানের 
ওপর গুরুত্ব দিয়েছো । 


২২. অর্থাৎ তোমরা ইসলাম ও কুফরের দ্বন্দে এমন সুযোগ-সুবিধার অপেক্ষায় ছিলে 
যে, যে দিকের পাল্লা ভারী দেখা যায় সেদিকেই তোমরা যোগ দেবে । তোমরা 
ভেবেছিলে-_যদি মুসলামানদের বিজয়ের সম্ভাবনা স্পষ্ট দেখা যায়, তাহলে তাদের 
সাথে কালিমায় বিশ্বাসের সম্পর্ককে কাজে লাগিয়ে তাদের দলভুক্ত হয়ে যাবে । আর 
যদি কাফিরদের বিজয়ের সম্ভাবনা দেখা যায় তাহলে তার সহযোগীদের সাথে শামিল 





পারা ঃ ২৭ 


জে 
এবং মহাঁপ্রতীরক (শয়তান) আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিলো। ১৫. অতএব আজ 
চোট থেকে ফোনে লারা করান না, আর না তাদের থেকে যারা 


চপ নিপাত ০2টি [লিউ লঠতালতি 
৩41৮1: ১৪লা০৪৪৮৫4১৩৪৪1,৫১১৪9%৫ 
কৃফদী করেছিলো; জীহাননীমই তোমাদের শেষ ঠিকানা; সে-ই তোমাদের অভিভাবক*__আর (তা) কতইনা 
নিকৃষ্ট গনতবন্থ। ১৬. সে সময় কি এখনও তাদের জন্য আসেনি, যারা 
+এবং ;1৮১-(*৮৪-তোমাদেরকে ধৌকায় ফেলে রেখেছিলো ; 4৮. 
4/1)-আল্লাহর সম্পর্কে ; 598) মহাপ্রতারক (শয়তান) । 62:+1৬-(৯+41 )- 
অতএব আজ ; 45%:%-গ্রহণ করা হবে না ; (৫, তোমাদের থেকে ;£১১-কোনো 
মুক্তিপণ ; ;আর ; এ-না ; থেকে ; ০+১1-তাদের, যারা ; (1? £ -কুফরী 
করেছিলো ; :£-১-৫+)-তোমাদের শেষ ঠিকানা ; /0-জাহান্নাম-ই ; ণ 
-সে-ই ;+-৯৮(৮+৬১)-তোমাদের অভিভাবক ; %”আর ; ০-(তা) কতই 
না নিকৃষ্ট; শটগিত্তব্যস্থল। €9 ১৫ 0-05 +)+)-সে সময় কি এখনও 
আসেনি ; :41)-তাদের জন্য যারা ; 
| রাসূলুল্লাহ সা.-এর সময়কালীন কুফর ও ইসলামের ছন্দে মুনাফিকদের ভূমিকা যেমন 
এটাই ছিলো, তেমনি এ যুগের মুনাফিকদের ভূমিকাও তার ব্যতিক্রম নয়। সর্বকালের 
কুফর ও ইসলামের ছন্দে এ ধরনের মুনাফিকদের উপস্থিতি দেখা যাবে। 

২৩, অর্থাৎ তোমরা দুনিয়াতে আল্লাহর অস্তিতৃ, রাসূলের রিসালাত, আল্লাহর কিতাব, 
আখিরাত, আখিরাতের জান্নাত-জাহান্নাম ইত্যাদি বিষয়ে সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে 
ছিলে। হক ও বাতিলের দন্দুকে তোমরা মনে করতে অনর্থক ঝগড়া এবং এজন্য তোমরা 
হকপন্থীদেরকে দোষারোপ করতে । তোমাদের মতে সুখে শান্তিতে নির্বঞ্চাট জীবন- 
যাপনই আসল জীবন। 

মুনাফিকরা উপরোক্ত সন্দেহ-সংশয় পোষণ করার কারণেই নিফাকের রোগে আক্রান্ত 
হয়ে থাকে । 

২৪. অর্থাৎ তোমাদের নিফাকী অবস্থায়ই আল্লাহর হুকুম তথা তোমাদের মৃত্যু এসে 
পৌছলো ৷ অথবা এর অর্থ__-তোমাদের নিফাকী অবস্থায় ইসলাম বিজয় লাভ করলো, 
আর তোমরা তোমাদের সন্দেহ-সংশয়ের মধ্যেই পড়ে রইলে। 

২৫. “আল-গারূর' দ্বারা এখানে শয়তান উদ্দেশ্য । এর শাব্দিক অর্থ 'মহাধোকাবায' । 


| তবে এর দ্বারা ধন-সম্পদ, দুনিয়া ও প্রবৃত্তির কামনা-বাসনা ইত্যাদি অর্থও নেয়া যেতে ] 





শ.শ. কু. ১২/৪৪__ পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 







লি হে -৮ পাপ ৬৩ ৯১০৯ রতি * ৫ চপ চা 

720) ০5505410727 

০1 জজ | 
১৯৮০৮০১১১৪৫ ৯১১১১ 

ওদের মতো, টিকে ই রি লো রিরে ভতগর তাদের ওপর দি 
অতিবাহিত হয়ে গেলো দীর্ঘ সময়, ফলে তাদের অন্তরসমূহ কঠিন হয়ে পড়লো ; 
| (এ-ঈমান এনেছে ; ৮১৫ যখন বিগলিত হবে ;:%১-(৯৯+৯,১০)-তাদের 
অন্তরসমূহ ; ০৮-১-(০১০)-্বরণে ; 4/-আল্লাহর ; $-এবং ; ৮-যা কিছু ; 4 - 
নাযিল হয়েছে (তার কারণে) ; থেকে ; ৩৯-)-সত্য ; আর ; (৯:৮৭ -তারা 
হবে না ; 2-2340-€9:১1+4)-ওদের মতো যাদেরকে ; (_+-দেয়া হয়েছিলো ; 
৮41-কিতাব ; 4২ ৮৮ইতিপূর্বে ; )৬১-6১৬+-)-অতপর অতিবাহিত হয়ে 
গেলো ; ::০-তাদের ওপর দিয়ে ; -এথা-দীর্ঘ সময় ; --2১-৫০+৮৭ )-ফলে 
কঠিন হয়ে পড়লো ; +/0১-(৯*০১১)-তাদের অন্তরসমূহ ; | 
পারে। শয়তান মানুষকে এ বলে ধোকা দেয় যে, আল্লাহ তা ক্ষমা করেই দেবেন, 
অতএব গুনাহ করতে অসুবিধা নেই। এভাবে শয়তান মানুষকে গুনাহ করে যাওয়ার 
উৎসাহ যোগায়। আল্লাহর ক্ষমার সন্তাবনা যদিও আছে তার উদাহরণ এমন যে, 
কোনো ব্যক্তি এ বিশ্বাসের ওপর বিষ পান করলো যে, বিষের প্রতিক্রিয়া তার নিজের 
স্বাভাবিক প্রক্রিয়ায়ই ধ্বংস হয়ে যাবে। (নিহায়া) 

২৬. এর ছ্বারা এটাই প্রমাণিত হয় যে, আখিরাতে মুনাফিকদের পরিণতি কাফিরদের 
মতোই হবে। কাফির ও মুনাফিক কাউকেই কোনো প্রকার ছাড় দেয়া হবে না। 

২৭. অর্থাৎ তোমরা আল্লাহকে অভিভাবক না বানিয়ে শয়তানকে অভিভাবক 
বানিয়েছিলে। এখন শয়তানের অভিভাবক যেমন জাহান্নাম, তোমাদের অভিভাবকও 
জাহান্নাম । জাহান্নামই তোমাদের তন্বাবধান করবে। 

২৮. অর্থাৎ যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবী করে, তাদের অবস্থা তো এমনই 
হওয়া তাদের ঈমানের দাবী যে, আল্লাহর বাণী শুনে তাদের মন নরম হয়ে যাবে ; 
আল্লাহর দীনের সাথে কুফরী শক্তির যে মুকাবিলা চলছে, তাতে নিজেদের জানমাল 
নিয়ে অংশ গ্রহণ করবে ; আরবের বিভিন্ন অঞ্চলে মুমিনদের ওপর যে জুলুম-নির্যাতন 
চলছে, তাতে তারা নিরব বসে থাকবে না, বরং সাধ্যমতো মাযলুমদের সহায়তায় 
এগিয়ে আসবে । আল্লাহ তা“আলা নিজেই যেখানে তার কালামের মাধ্যমে এ দানকে | 
উম “ঝণ' হিসেবে আখ্যায়িত করেছেন এবং আখিরাতে তা বহুতুণে প্রবৃদ্ধি দান করে 


৮) 













































88388188888 সূরা আল হাদীদ 


17৮-2558% ৩১70৩ পচ ৯০) 8৯০৭৬ ৯ না 
ূ 125245০2৭০০ 01919619০১১+2582 
আর তাদের মধ্য থেকে অধিকাংশই ছিলো পাপাচারী২৯। ১৭. তোমরা জেনে রাখো যে, 
আল্লাহ-ই সজীব করেন যমীনকে তার নিজীব হয়ে পড়ার পর ; 

1 ৬ ৩০১১. প পান ৬০০০৪. 5 8 ০টি চিতা ৯909৩ (1 ১. ০9-2৮ ০00 পনি 
০০১19০30-০01018০918 ৬৫125 ২০০ 
নিসনেহে আমি তোমাদের জনয রবী ষ্টার বরন করেছি বত তোমরা তে সম হবক্। 

১৮. নিশ্চয়ই দানশীল পৃরুষগণ ও দানশীলা নারীগণণ্ 

+-আর ; ৪-অধিকাংশই ছিলো ; ;৮৫5৮৫৯*০-তাদের মধ্য থেকে ; ১৯৮১ - 
পাপাচারী ।€১০-তোমরা জেনে রাখো ; ঠা-যে ; 11)-আল্লাহ-ই ; ১৯4-সজীব | 
করেন ; ; ০৮) -ষমীনকে ; ১*.পর ; ($৯৮৫৮+০৯)-তার নিজীব হয়ে পড়ার 

(৫; +-$-নিঃসন্দেহে আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি; '৪4-তোমাদের জন্য ; 
মাত 1৫---সন্ভবত তোমরা ; ১%5.৮-বুঝতে সক্ষম হবে ।€91 - 
নিশ্চয়ই; ০:৪১০)-দানশীল পুরুষগণ ; ১ও ; ১০।-দানশীলা নারীগণ ; 
ফেরত দেয়া, উপরন্তু সম্মানজনক পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সেখানে কোনো 
সত্যিকার মুমিন ভাবলেশহীন হয়ে নিশুপ বসে থাকতে পারে না। 

২৯. অর্থাৎ ইয়াহুদী ও খ্রিস্টান জাতির প্রতি নবী ও কিতাব দেয়া হয়েছিলো ; কিন্তু 
| তাদের নবীদের ইন্তেকালের শত শত বছর পর তারা যেমন চেতনাহীন এবং 
নৈতিকতার দিক থেকে মৃত হয়ে গেছে, তোমরা মু'মিনরা তো এখনই তাদের মতো 
হয়ে যেতে পারো না। কারণ তোমাদের রাসূল এখনও তোমাদের মধ্যে বর্তমান 
আছেন ; এখনও তার ওপর ওহী নাধিল হচ্ছে এবং তাকে আল্লাহর পক্ষ থেকে দিক- 
নির্দেশনা দেয়া হচ্ছে। 

৩০. অর্থাৎ রহমতের বৃষ্টিপাতের দ্বারা যেমন শু ও মৃত যমীন সবুজ-শ্যামল হয়ে 
উঠে, তেমনি রিসালাত ও আসমানী কিতাব নাযিলের মাধ্যমে আল্লাহ তা'আলা 
জাহেলিয়াতের খরাপীড়িত অনুর্বর মানব সমাজকে সঞ্জীবিত করে তোলেন । কুরআন 
মাজীদের বেশ কয়েক স্থানেই 'রিসালাত ও কিতাব নাযিলের বিষয়টাকে আল্লাহ 
| তা'আলা শুফ ও খরাপীড়িত অঞ্চলে রহমতের বৃষ্টিধারার সাথে তুলনা করেছেন। 
এখানেও একই কথা বলা হয়েছে যে, মৌসুমের প্রথম বৃষ্টিপাতের দ্বারা মৃত ভূমি যেমন 
জীবনী শক্তি লাভ করে সজীব হয়ে উঠে, তেমনি নবুওয়াত-রিসালাত ও ওহীর 
মাধ্যমে জাহেলিয়াতের অন্ধকার সমাজও আলোয় আলোকিত হয়ে উঠে। আর এটা 
আরববাসীদের নিকট সুদূর অতীতের ইতিহাস ছিলো না। রাসূল এবং তাঁর ওপর 
| অবতীর্ণ কিতাব তাদের সামনেই বর্তমান ছিলো । বৃষ্টিপাতের দ্বারা মৃত ভূমি সঞ্জীবিত | 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


6215 রর ১ পপ ৪ ১৪৫ পা টিপা পা ও ৯৩ পা পপ] 
| 5:199:251450-54055571557 
এবং যারা আল্লাহকে উত্তম ঝণ দান করে, তাদেরকে তা বহগুপে বাড়িয়ে ফিরিয়ে দেয়া 
হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরক্কার। ১৯. আর যারা ঈমান এনেছে 
+258)6514221158 রত 05552) 24554275408 
আল্লাহর প্রতি এবংভীর রাসূলগণের প্রতি, তারা-_তারাই তাদের প্রতিপালকের নিকট 
সিদ্দীকণ্ণ ও “শহীদণ্চ রূপে গণ্য ; তাদের জন্য রয়েছে 


১-এবং;1১৮-১-যারা খণদান করে ;21)0-আল্লাহকে ; (-খণ ; (০.০-উত্তম ;8.54 
-তাবহুগুণ বাড়িয়ে দেয়া হবে ;/41-তাদেরকে ;/-এবং7/4/-তাদের জন্য রয়েছে; ৩ 
-পুরস্কার ; €+৫-সম্থানজনক ।€৮আর ;০:---যারা ; [ঈমান এনেছে; এ16- 
(4+-)-আল্লাহর প্রতি ; এবং -৮-)-তীর রাসূলের প্রতি; এ: -তারা ; 
1৮ তারাই গণ্য; 2১:১:০)-সিদ্দীক 7: )-ও7:0১-শহীদরূপে ;: ১০-নিকট ;০- 
(*১+০)-তাদের প্রতিপালকের ;0-তাদের জন্য রয়েছে; 411 


বিবেক-বুদ্ধি একটু খরচ করে, তবেই তারা তা থেকে উপকৃত হবে এবং তাদের 
দুনিয়া-আখিরাত কল্যাণকর হয়ে উঠবে । 


৩১. “সাদকা' দ্বারা এমন দানকে বুঝানো হয় যা সরল অন্তরে খাটি নিয়তে শুধুমাত্র 

আল্লাহর সন্তুষ্টির জন্যই দেয়া হয়ে থাকে। এতে লোক দেখানোর মনোভাব থাকে না 
এবং দান করার পর দানগ্রহিতাকে কখনো খোটা দেয়া হয় না। দানকারী আল্লাহর 
দাসতৃ ও আনুগত্যের খেয়াল মনে রেখেই দান করেন। কোনো দান-ই আল্লাহর কাছে 
ততক্ষণ পর্যন্ত “সাদকা' হিসেবে গণ্য হয় না, যতক্ষণ না তা "আল্লাহর পথে ব্যয়'- 
এর নিয়ত দ্বারা পরিচালিত হবে। 


৩২. এখানে এমন সব মু'মিনের কথা বলা হয়েছে, তাদের ঈমানের দাবীতে নিজেদেরকে 
সত্যবাদী হিসেবে প্রমাণ করতে পেরেছেন। এসব মুমিনের কর্মকাণ্ড ঈমানের মিথ্যা 
দাবীদার ও দুর্বল ঈমানের লোকদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলো। তারা ইসলামের 
কঠিন সময়ে অন্যদের থেকে অনেক বেশী কুরবানী পেশ করেছেন এবং দীন প্রতিষ্ঠার 
আন্দোলনে জীবনপণ সংঘ্বামে লিপ্ত ছিলেন। 


৩৩. “সিদ্দীকৃন' শব্দটি “সিদ্দীক' শব্দের বহুবচন। এর অর্থ অতিশয় সত্যবাদী । যে 
ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে তিনি সিদ্দীক অর্থাৎ যিনি আল্লাহ 
তার রাসূলের প্রতি মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছেন, অন্তরে তা বিশ্বাস স্থাপন করেছেন 
এবং আল্লাহ ও তার রাসূলের বিধান অনুসারে জীবনযাপন করেছেন, তিনি আল্লাহর | 

[নিকট সিদ্দীক বা যথার্থ সত্যবাদী হিসেবে গণ্য। সিদ্দীক এমন সত্যবাদী মুমিন যার 





88818851838 8৭8৮ 


৯৮৪ 0 পাপা  লিটিপাতা পা & এঠা £ পচ সিপনিিি  & টিটি কি পরি 


| ০৮৯৮১ 495638)180985015-255 | 


তাদের পুরস্কার এবং তাদের নূর আর যারা কুফরী করেছে ও আমার আয়াতসমূহকে 


৮৯১-৫৯১+)-তাদের পুরস্কার; /এবং ; ১১৮-৫৯+১৯)-তাদের 'নূর' ; +-আর; 
&41-যারা ; (/-কুফরী করেছে ; 7-ও ; (%--অস্বীকার করেছে; (৮ -আমার 
আয়াতসমূহকে ;.$4:%-তারাই ; €০*-বাসিন্দা ; 


হানবে কপ ক বশ 
স্বীকার করেছেন বা মেনে নিয়েছেন, তীর ব্যতিক্রম তার নিকট থেকে কখনো আশা 
করা যায় না। “সিদ্দীক' নিজের কথাকে কাজ দ্বারা প্রমাণ করেন। 


৩৪. অর্থাৎ যারা আল্লাহ ও রাসূলের প্রতি যথার্থভাবে ঈমান আনে তথা ঈমানের 
মৌখিক স্বীকৃতি, আত্তরিক বিশ্বাস ও আল্লাহ রাসূলের বিধানের অনুসরণ করে জীবন- 
যাপন করে তারাই তাদের প্রতিপালকের নিটক শহীদ" হিসেবে গণ্য ৷ এর অর্থ সকল 
নিষ্ঠাবান মু'মিন-ই আল্লাহর নিকট শহীদ তথা সত্যের সাক্ষ্যদাতা হিসেবে গণ্য । 
এখানে 'শহীদ' দ্বারা সত্যের সাক্ষ্যদাতা বুঝানো হয়েছে। কুরআন মাজীদ ও হাদীসে 

| এ অর্থের সমর্থন পাওয়া যায়। সূরা বাকারা'র ১৪৩ আয়াতে বলা হয়েছে__“আর 
এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী জাতি বানিয়েছি। যাতে তোমরা মানব 
জাতির জন্য সাক্ষ্যদাতা হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন।” 


সূরা আল হজ্জের ৭৮ আয়াতে বলা হয়েছে__-“তিনিই (ইবরাহীম) তোমাদের নাম 
রেখেছেন “মুসলিম' পূর্বেও এবং এতে (কুরআনে)-ও যেন রাসূল তোমাদের জন্য 
সাক্ষ্যদাতা হন, আর তোমরা হও মানবজাতির জন্য সাক্ষ্যদাতা।” 

হযরত বারা ইবনে আযেব থেকে বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সা. ইরশাদ 
করেছেন যে, আমার উম্মতের মু'মিনরাই শহীদ। অতপর রাসূলুল্লাহ সা. সূরা হাদীদের 
আলোচ্য আয়াত তিলাওয়াত করেন। | 
হযরত আবু দারদা রা. থেকে বর্ণিত একটি হাদীসে রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন 
যে, যে ব্যক্তি কঠিন পরিক্ষার সম্মুখীন হওয়ার আশংকায় তার দীন ও জীবন বাচাতে 
দেশ ত্যাগ করে, আল্লাহ তা'আলা তাকে “সিদ্দীক' তথা “অতিশয় সত্যবাদী' হিসেবে 
গণ্য করেন। আর যখন তার মৃত্যু হয় তখন আল্লাহ “শহীদ' হিসেবে তার রূহ কবজ 
করেন। অতপর রাসূলুল্লাহ সা. আলোচ্য আয়াত তিলাওয়াত করেন। 

৩৫. অর্থাৎ “সিদ্দীক' ও “শহীদদের মর্যাদা অনুযায়ী 'পুরক্কার' ও 'নূর' তাদের 
প্রত্যেকের জন্য এখন থেকেই সংরক্ষণ করে রাখা হয়েছে। 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


২য় রুকৃ' (১১-১৯ আয়াত)-এর শিক্ষা 

১. সকল সম্পদের মালিক আল্লাহ তা'আলা । তার দেয়া সম্পদ তার নিদোর্শিত পথে ব্যয় করাই 
বান্দাহর কতর্বা । 

২. আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করাকে আল্লাহ 'উতম ধাণ' বলে আভিহিত করেছেন এবং তা 
বহঙণে বাড়িয়ে ফেরত দেবেন বলে ওয়াদা করেছেন । 

৩. আল্লাহকে 'করজে হাসানা' দান করার পরিধেক্ষিতে তিনি তা বহুগণে ফেরত দানের পর 
করজদাতাকে আতিরিক প্ররষ্কারে ভষিত করবেন । 

৪. সাহাবায়ে কিরাম আল কুরআনে বণিতি আল্লাহ তা'আলার সকল ওয়াদা-তিশ্রপতিতে দৃঢ় 
বিশ্বাসী ছিলেন, তাই তারা বিনা আপাভিতে তাৎক্ষণিকভাবে সে অনুসারে আমল করা শুরু 
করতেন । প্রকৃত সব'মিন হতে হলে আমাদেরকেও তাঁর পথ অনুসরণ করতে হবে । 

৫. কিয়ামতের দিন আল্লাহর পথে ব্যয়কারী মু'মিন নারী-পুরস্ষদের সামনে এবং ভানে নূর-এর 
আলোয় আলোকিত থাকবে । যার ফলে তারা সেই আলোকোজ্জল পথে খুব সহজেই জারাতে 
পৌছে যাবে । 

৬. মু'মিন নারী-পুরুষেরা জারাতের চিরস্থায়ী বাসিন্দা হবে । তারা জারাত থেকে কখনো বের 
হবে না, এমনকি সেখান থেকে বের হওয়ার কোনো আশংকাও তাদের মনে জাগবে না । 

৭. আখিরাতে চিরস্থায়ী জারাত লাভ করতে পারাই হবে সবচেয়ে বড় সফলতা, দুনিয়াতে জীবন 
যত দুঃখ-কের মাধ্যমেই কাটুক না কেনো । কারণ আখিরাতের জীবনই হলো আসল জীবন । 

৮. দুনিয়াতে বাতিলের ঘন্মে যারা নিরব দশর্কের ভামিকা পালন করে এবং যে পক্ষ বিজয়ী 
হওয়ার সাবনা দেখা যায়, সে পক্ষে যোগ দেয়ার অপেক্ষায় থাকে, তারা মুনাফিক যদিও তারা 
নামাযও পড়ে এবং রোযাও থাকে । 

৯. মুনাফিকরা আল্লাহর একতৃবাদ, মুহাম্বদ সা.-এর রিসালাতে এবং আখিরাতের প্রকার ও 
শার্তির ব্যাপারে সন্দিহান । তাদের সন্দেহ-ই খাঁটিভাবে ঈমান আনতে বিরত রাখে, সুতরাং | 
তাওহীদ, রিসালাত ও আখিরাতের তি আমাদের ঈমানকে সুদৃঢ় রাখতে হবে ॥ 

১০. মবুনাফিকরা কিয়ামতের দিন মু'খিনদের কাছে নূর বা আলো চাইবে, কিছু তদেরকে আলো 
দেয়া হবে না, তাই তারা অন্ধকারে পথ হাতুড়ে মরবে । 

১১. মুনাফিকদেরকে বলা হবে যে, তোমরা পেছনে ফিরে যাও এবং সেখান থেকে আলো নিয়ে 
এসো ; কিছু পেছনে যাওয়া আর কখনো সম্ভব হবে না । 

১২. দুনিয়াতে মুনাফিকরা যদিও “মুসলিম ' পরিচয়ে মুসলিম সমাজেই মিলেমিশে বসবাস 
করেছিলো-__ এমনকি তারা নামায-রোযাও করেছিলো এবং মুখে মুখে আল্লাহ-রাসূলের নামও 
নিয়েছিলো_ তবুও তারা দুঃখজনক পরিণতি থেকে রেহাই পাবে না । 

১৩. হক ও বাতিলের ঘন্মে হকের পক্ষে জিহাদে অংশ না নেয়াই তাদের ম্বনাফিক হিসেবে গণ্য 
হওয়ার মল কারণ । 

১৪. মুনাফিকরা তাওহীদ, রিসালাত ও আখিরাতের ব্যাপারে সন্দিহান হয়ে থাকে, ফলে তারা 
অপেক্ষমান থাকে যে, হক ও বাতিলের ঘন্বে যেদিকে বিজয়ের সজাবনা দেখে সেদিকে সমর্ন 
করে। ৃ 





[টি ১৫. মুনাফিকদের নামায, রোহা, হজ্জ ও যাকাত ইত্যাদি কোনো ইবাদাত-ই আল্লাহর দরবারে 

গৃহীত হবে না। 

১৬. আখিরাতে মুনাফিকদের স্থান হবে জাহারামের তলদেশে এবং সেখানে তারা চিরাদিন 
থাকবে । 

১৭. খালেস নিয়তে তাওবা করে নিফাক পরিত্যাগ করে তাওহীদ, রিসালাত ও আখিরাতে 
বিশ্বাস করে তদনুযায়ী সত্ক্ম করার মাধ্যমেই তাদের মুক্তির একমার পথ | 


১৮. মহাতারক শয়তানের ধোঁকায় পড়ে মুনাফিকরা দুনিয়ার জীবনকেই তাদের সকল আশা- 
আকাঙ্ছার মূল লক্ষ্য স্থির করে নিয়েছিলো । 

১৯. আখিরাতে তাদের এবং কাফিরদের পরিণামে কোনো পাধ্যি হবে না । তাদের ধন-সম্পদ 
সেখানে কোনো কাজে আসবে লা এবং সেখানে তা দিয়ে আযাব থেকে ম্বাকি লাভেরও কোনো 
সুযোগ থাকবে না । | 

২০. যাদের অভ্তর আল্লাহর স্বরণে বিগলিত হবে এবং আল্লাহর দীনের কঠিন সময়ে তারা জান- 
মাল দিয়ে জিহাদ করবে তারাই প্রকৃত মু'মিন । 

২১. আহলে কিতাবের কঠিন হৃদয়ের অধিকারী পাপাচারীদের মতো মুমিনদের অন্তর কঠিন হবে 
না আল্লাহর দীনকে বিজয়ী করার জন্য মু'মিনরা সাবর্ষাণিক প্রজ্ত থাকবে-__-এটাই একৃত ম্ব'খিনের 
টেশিসট । 


২২. শুক ও অনুবর্র ভিমির জন্য বৃষ্টিপাত যেমন সঙ্জীবনী শক্তি, তেমনি পথভ্রষ্ট মানব সমাজের জন্য 


রিসালাত ও ওহীর পরশ আল্লাহ তা'আলার বিশেষ রহমত হরপ । 

২৩. আল্লাহ্‌র নবী ও রাসূলগণই ছিলেন মানব জাতির জন্য সবাধিক কল্যাণকামী । মানব জাতির 
জন্য তাঁদের চেয়ে অধিক কল্যাণকামী আর কেউ হতে পারে না । 

২৪. আল্লাহর পথে মুপখিনদের ব্যয়কে তিনি 'উভম ঝণ' হিসেবে গণ্য করেন__যা আখিরাতে 
বহুওণ বৃদ্ধি দান করে তিনি ফেরত দেবেন । 

২৫. আল্লাহ তা'আলা ঝণের এতিদান তো বহ্শণে বাড়িয়ে দেবেনই ; উপরভু সম্মানজনক 
পরক্কারও দেবেন । 

২৬. যারা আল্লাহকে 'করজে হাসানা' দেবে তাদের জানাতে যাওয়ার পথ হবে আলোকোজ্ববল, 
যে পথে তারা হচ্ছন্দে জানাতে পৌছে যাবে । 

২৭, আল্লাহর আয়াত অক্কীকারকারীরা অন্ধকার পথে হৌচট খেতে খেতে জাহানামে পৌছবে । 
আর সেটাই হবে তাদের শেষ ঠিকানা । 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


জিতেজ্ােন তেজ ূ 
এবং জীকজমক আর তোমাদের মধ্যকার পারস্পরিক গর্ব-অহংকার ও 


9/01০20০95507থ 3১ 
টি ভিড ক 
৯০৬১১৬৪৯১১৬০৪৮১১ 
১০4১৩,/৫০ 85589776209 12255 2 এ 
অতপর তা শুকিয়ে যায়, তখন তুমি তাকে হলদে বর্ণের দেখতে পাও, তারপর তা 
খড়ুটয় পরিণত হয়; আর আখিরাতে রয়েছে কঠিন শি 


পা গু পাজি পিক গুল *০ড 
০0810594189 ল165, ০-5221৩28৯5 
জর ৭ আর দুনিয়ার জীবিন নিছক ছলনাময় 
ভোগের সামথী ছাড়া কিছু নয় ।৩ 


€91৯-9-তোমরা জেনে রেখো ; (2£-শুধুমাত্র ; £৯%া-জীবন তো ; ৮:21 - 
দুনিয়ার ; €..-খেলাধুলা ; +-ও ;%%1-হাসি-তামাশা ; এবং ;42)-জীকজমক ; 
+-আর ;+---পারস্পরিক গর্ব-অহংকার ; +৫-54-তোমাদের মধ্যকার ; %-ও ; 
*$$৩-পারস্পরিক প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ; ০০খ। -ধন-সম্পদে ; এবং ; 
এখ-সম্তান-সম্ভৃতিতে ; :-4-0৮৩)-যেমন ; ১০ -বৃষ্টি ; টা 
করে ;2-৫4-কৃষককে ; £4.2তার দ্বারা উৎপন্ন উদ্ভিদ ; অতপর ; ৮০৫ -তা 
শুকিয়ে যায় ; 4:৮2-তখন তুমি তাকে দেখতে পাও ; ৮--হলদে বর্ণের ; 
তারপর ; ১+৫-তা. পরিণত হয় ; (০৩৫ বু ভার: 0৯817 
আখিরাতে রয়েছে ; ;১0০শাভি ;%১.কঠিন ; এবং ১ $৮%০ক্ষমা ; টড -পক্ষ 
থেকে ; “[)-আল্লাহর ; ;-ও ১%৮০১-সন্তৃষ্টি ; আর; ০-কিছু নয় ; ?১+০0-জীবন; 
॥ (৫1/-দুনিয়ার ছাড়া ; (নিছক ভোগের সামধী ;:১১-ছুলনাময়। ৰ 





888818148 ২] সূরা আল হাদীদ 


05%5:০0-2০2557৩2 ৮-41/-৩ 
২১. ভোমাদের প্রতিপামকের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করে দৌড়াও' এবং (দৌড়াও) 
সেই জান্নাতের দিকে, যার পরলন্ততা আসমান ও যমীনের ধলন্ততার মতো-__* 


(৮-তোমরা প্রতিযোগিতা করে দৌড়াও ; ঞো-জন্য ; ৮ ক্ষমা লাভের ; 
১৮পক্ষ থেকে ; ০- (৮*০১- -তোমাদের প্রতিপালকের ; 5-এবং ; ৯ -সেই 
জান্নাতের দিকে (লৌড়াও); +৮৮০৫৮+০৮৮৪)-যার প্রশস্ততা ; ১০০০৫ -(+এ 
০০০)-প্রশত্ততার মতো ; *(.||-আসমান ; 7-ও ; ১৮, থা-যমীনের ; 


৩৬. আয়াতে দুনিয়ার জীবনকে অবুজ শিশুদের খেলাধুলা এবং ক্ষণস্থায়ী 
চিত্তবিনোদনের সাথে তুলনা করা হয়েছে। শিশুদের খেলাধুলায় যেমন কোনো 
উপকারের উদ্দেশ্য থাকে না, তেমনি বড়দের খেলায়ও কিছুক্ষণের চিত্ত বিনোদন হয় 
মাত্র। এখানে মানুষকে একথা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে; দুনিয়ার জীবন 
আসলেই একটি নিতান্ত ক্ষণস্থায়ী জীবন। দুনিয়াতে যা কিছু সম্পদ আছে তা সবই 
নিকৃষ্ট, নগণ্য এবং ক্ষণস্থায়ী। মানুষ নিজেদের অজ্ঞতার কারণেই এসব জিনিসকে বড় 
॥ কিছু মনে করে এবং ভাবে যে, এসব জিনিস অর্জিত হলেই সফলতা লাভ করা যাবে। 
অথচ দুনিয়াতে কাজ্িত ধন-সম্পদ ও ক্ষমতা-প্রতিপত্তি নিতান্তই নগণ্য এবং 


ক্ষণস্থায়ী। আবার এতেও কোনো বিপর্যয় আসলে দুনিয়াতেই তা ধ্বংস হয়ে যাওয়ার 
আশংকা সার্বক্ষণিক বিদ্যমান থাকে। 


অপরদিকে আখিরাতের জীবন হলো এক বিশাল ও অনন্ত জীবন। সে জীবনে 
আল্লাহর ক্ষমা ও সম্তুষ্টি লাভ করতে পারাই মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা । 
সেই সফলতার সামনে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সকল ধন-সম্পদ ও ক্ষমতা- 
প্রতিপত্তি নিতান্ত তুচ্ছ বলেও গণ্য করা যায় না। আর যদি সেখানে কেউ আল্লাহর | 
আযাবে গ্রেফতার হয়ে যায়, তাহলে দুনিয়াতে তার আকাজিক্ত সবকিছু পেয়ে 
থাকলেও তার সার্বিক ব্যর্থতা-ই প্রমাণিত হবে, এতে কোনো সন্দেহ-ই নেই। 

৩৭. “সাবিকৃ' অর্থ তোমরা একে অপরকে পেছনে ফেলে অশ্রগামী-হওয়ার প্রতিযোগিতা 
করে দৌড়াতে থাকো। এ প্রতিযোগিতা দুনিয়ার ধন-সম্পদ ও ক্ষমতা-কর্তৃতব লাভের জন্য 
নয় ; বরং আখিরাতে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের জন্য । এখন যে তোমরা দুনিয়ার 
ধন-সম্পদ ও ক্ষমতা-কর্তৃতু লাভের জন্য প্রতিযোগিতা করছো, তা পরিত্যাগ করো। 

অর্থাৎ জীবন, স্বাস্থ্য ও শক্তি সামর্থ্যের কোনো বিশ্বাস নেই। অতএব সৎকাজে 
আলস্য না করে মৃত্যু ও অক্ষমতা আসার আগেই সৎকাজের পুঁজি সংথহ করে নাও, || 
যাতে সহজেই আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করে জান্নাতে পৌছে যেতে পারো । 

88373585588 বমি হিয়ার হাতি এ 





শ. শ. কু. ১২/৪৫-_ পারা ঃ ২৭ 


858448-88 রিনি 


নে ৯৯০৬৩ ৭৩৩ ৯০৮ ৮5 ৮০4 
০০4০৪: 491002040১৯ ::2458152159 4০2 
তা তৈরী করে রাখা হয়েছে তাদের জন্য, যারা ঈমান রাখে আল্লাহর প্রতি ও তার 
রাসূলদের প্রতি, এটা আল্লাহর অনুগ্রহ, তিনি তা দান করেন, যাকে 


০৪15৮০০4০০6 ঞশী ০2 569 4815, রা 
তিনি চার্ন ; আর আল্লাহ মহান দয়ার মালিক। ২২. এমন কোনো বিপদ-মসীবত 
আপতিত হয় না যমীনে 
416 40391575800-8 05881 02 9 
আর না তোমাদের জীবনে, কিন্তু তা আমার ঘটানোর আগেইণ১ একটি দপ্তরে 
সংরক্ষিত রয়েছে; নিশ্চয়ই এটা আল্লাহর জন্য 
০-এপ-তা তৈরী করে রাখা হয়েছে ; %:4-তাদের জন্য যারা ; (৮-ঈমান রাখে ; 
41047+০) -আল্লাহর প্রতি ; ;ও ; 12-/0৬-১-ভীর রাসূলদের প্রতি; ০0১ 
এটা; 4-অনুগ্ধহ ; এ]-আল্লাহর ; 42 (৬ ৮$)-তিনি তা দান করেন ; 
যাকে ; £-তিনি চান ; ;-আর ; 1 |-আল্লাহ ; %;-মালিক ; ১০০) দয়ার ; 
৮:)-মহান । €) ১ আপতিত হয় না; ০*কোনো ; হা -এমন বিপদ- 
মসীবত ; ০০১ ০৮৫০০০+)- -যমীনে ; ?”আর ; এ-না ; ০7 ০ 
++০৮-5)- -তোমাদের জীবনে ; কিন্তু ; ভগ তা একটি দপ্তরে সংরক্ষিত 
রয়েছে ;/$ ১*আগেই ; শি ১-৫৮+৮5 ০)-তা আমার ঘটানোর ; 0 

নিশ্চয়ই ; ৮কটা; এ5-জন্য ; এ-আল্লাহর ; 
এগিয়ে যাও।” হযরত আনাস রা. বলেন-__“জামাতের নামাযে প্রথম তাকবীরে 
উপস্থিত থাকার জন্য চেষ্টা করে যাও।” (রূহুল মা"আনী) 

৩৮. এখানে জান্নাতের বিস্তৃতি বুঝানো হয়েছে। অর্থাৎ সমস্ত আকাশ জগত ও 
পৃথিবীর সমান জান্নাতের বিস্তৃতি হবে। গোটা বিশ্ব-জাহানই হবে একজন জান্নাতীর 
বিচরণ ক্ষেত্র। সেখানে সে যা চাইবে তা নিজের জায়গায় বসে বসেই দখতে পাবে 
এবং যেখানে যেতে চাইবে, বিনা বাধায় সে সেখানে যেতে পারবে । 


৩৯. অর্থাৎ তোমাদের ওপর সমষ্টিগতভাবে যেসব বিপদ-মসীবত আসে, অথবা 
ব্যক্তিগতভাবে তোমাদের কারো ওপর যেসব বিপদ আপদ আসে। 


| ৪০. অর্থাৎ সবকিছুই আমি একটি কিতাব তথা যান 
আগেই লিখে রেখেছিলাম। 'বিপদ-মসীবত' দ্বারা এখানে দুর্ভিক্ষ, মহামারী, হানাহানী, 





পারা $ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল 88৪ 
টি তর 
খুবই মহজ।১ ২৩. ও গন, যেন তোমরা দুঃখিত না হও ভার জন্য, যা তোমরা হারাও এবং তিনি যা 
তোমাদেরকে দিয়েছেন তার জন উসিত নাহ; আর জললাহ 


পা ৪ ০9০ চিপা্ত পা টিপি তা নিপা পাতি পান ০৩০৩৫ 
০4199)205 094০%05৬)5০1৮240৫৯ 
ভালোবাসেন না কোনো অহংকারী ওদ্ধতকে__২৪. যারা কৃপণতা করে এবং 
মানুষকে নির্দেশ দেয় 


পাপা ০ প৯ পারত ঈিপাপ | চিঠি পাটি, ঠি তি পাত পা পপ ৯৩ 


[.. ")৮7)1১516১- [1 481 00 ০9০ ০9 ০০ 
কৃপণতা করতে”; আর যে মুখ ফিরিয়ে নেয়, তবে (সে জেনে রাধুক) বে,নিশাই আরাহ__ডিনিই 
একমাত্র অভাবমূক_ প্রশংসিত ২৫. নিঃসন্দেহে আমি গিয়েছিলাম আমার রাস্মদেরকে 
“খুবই সহজ । €91৯:$ 9--৫3-0১,০১+৮৪৭)-এটা এজন্য. যেন তোমরা 
সু হও ;.4০-জন্য ; ০-তার, যা 7 -৫$০-৫৮+০৪)-তোমরা হারাও ; 2 

₹; (৯৮, ৯5%-তোমরা উল্লসিত না হও ; -+0৮০)-তার জন্য যা; ৫51 - 
টি তোমাদেরকে দিয়েছেন ; /-আর ; 4] /-আল্লাহ ; /...:4 - 
ভালোবাসেন না ; 04-কোনো :,)--অহংকারী ; ১১-ওদ্ধতকে__ ও 3১ 
-যারা ; 2১-:4-কৃপণতা করে ; 7-এবং ; 35৮৮5 -নির্দেশ দেয় ; :.৫-মানুষকে ; 
1৯1৮-(44+4+-)-কৃপণতা করতে ; আর ; ৮৮যে ; 1১:-মুখ ফিরিয়ে নেয়; 
১-3-৫+-৪)-তবে (সে জেনে রাখুক) যে, নিশ্চয়ই ; £1/-আল্লাহ ; %-তিনিই ; 
£-]1- একমাত্র অভাবমুক্ত ; %.: স-প্রশংসিত | €91৫:-) ১481-04-01 ৮০+৭)- 
নিঃসন্দেহে আমি পাঠিয়ে ছিলাম ; ৫:.-৫৮+-.)-আমার রাসূলদেরকে ; 
ব্যবসা-বাণিজ্যে ঘাটতি সম্পদ হানি, প্রিয়জনের মৃত্যু, রোগ-যন্ত্রণা ও ঘাত-প্রতিঘাত 
ইত্যাদি বুঝানো হয়েছে। 


৪১. অর্থাৎ এসব কিছু ঘটার আগেই লিখে রাখা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ 
নয় ;: বরং এটা অত্যন্ত সহজ কাজ । 


৪২. অর্থাৎ তোমাদের ওপর যেসব ভয়-ভীতি, যুলুম-নির্যাতন, ক্ষুধা-দারিদ্র যা কিছুই 
আপতিত হচ্ছে, তা যে আমার পূর্ব-নির্ধারিত বিষয় তা তোমাদেরকে এজন্য জানিয়ে 
দেয়া হচ্ছে যাতে তোমরা হতাশ ও মনক্ষুগ্র হয়ে না পড়ো, বরং আখিরাতে বিনিময় 
এটির রহিত সরা বুয়ার নর নাহ 





পারা $ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৩৫৬১ সূরা আল হাদীদ 


]] ঘ-21)-11982 01৮ 5০০৭ রা 1142 রক ৫ 0555 টি 
হিল লী 
যা 


০5৮)৮-সুস্পষ্ট প্রমাণসহ ; +-এবং ; 03-নাধিল করেছি; *-(৯+৮)-তাদের 
সাথে ; লা কায়েম || 
থাকতে পারে ; +,1-মানুষ ; ৮:..)৮-৮-০++-)-ইনসাফের সাথে ; 


হয়েছে, তাতেও তোমরা যেন গর্ব-অহংকারে মেতে না উঠ। বরং আমার প্রতি কৃতজ্ঞতা 
স্বরূপ আরো বেশী বেশী আনুগত্য প্রকাশ করো । 


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-__স্বাভাবিকভাবেই কোনো কোনো 
ব্যাপারে. দুঃখিত হয়ে থাকে, আবার কোনো কোনো ব্যাপারে তারা আনন্দিত হয়ে 
থাকে। এমতীবস্থায় মানুষের উচিত দুঃখ-দৈন্যতায় সবরের মাধ্যমে এবং সুখ- | 
স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে আখিরাতের পুরস্কার ও বিনিময়. 
লাভের চেষ্টা করা। রেহুল মা'আনী) | 


৪৩. এখানে মুনাফিকদের চরিত্রের দিকে ইংগীত করা হয়েছে। ঈমানের প্রকাশ্য 
স্বীকারোক্তি অনুসারে খাঁটি মু'মিন ও মুনাফিকদের মধ্যে কোনো পার্থক্য ছিলো না। 


বাহ্যিক দিক থেকে তারাও বিভিন্ন ইবাদাতে অংশগ্রহণ করতো ; কিন্তু নিষ্ঠা ও 
এঁকান্তিকতা না থাকায় সেসব আনুষ্ঠানিক ইবাদাত দ্বারা তাদের কোনো প্রশিক্ষণ 
সাধিত হয়নি। তারা তাদের সামান্য আর্থিক সচ্ছলতা ও কর্তৃত্ব লাভের ফলে অহংকারী 
হয়ে উঠেছিলো । তারা মৌখিকভাবে আল্লাহ বিশ্বাসী ও রাসূলের অনুসারীর স্বীকৃতি 
দিলেও তার জন্য যেমন নিজেরা কিছু খরচ করতে রাজী ছিলো না তেমনি অন্যদেরকেও 
আল্লাহর দীনের জন্য কিছু ব্যয়. করতে নিষেধ করতো । আল্লাহ তাআলা দুঃখ- 
দৈন্যতার কষ্টিপাথরে যাচাইয়ের মাধ্যমেই এসব মুনাফিকদেরকে খাটি মুমিনদের থেকে 
আলাদা করে দিয়েছেন। আর খাঁটি মুমিনদের হাতে দুনিয়ার নেতৃত্ের গুরুতৃপূর্ণ 
দায়িত্ব দান করেছিলেন। যার ফলে খেলাফতে রাশেদার যুগে দুনিয়ার মানুষ আল্লাহর 
দীনের বিজয়ী অবস্থার কল্যাণকারিতা দেখার সুযোগ পেয়েছিলো । 


৪৪. অর্থাৎ কারো নিকট আল্লাহ তা'আলার কোনো কিছুর প্রয়োজন নেই এবং তিনি 
কারো কাছ থেকে কোনো প্রকার প্রশংসা পাওয়ার মুখাপেক্ষী নন। আল্লাহর কালাম ও 
রাসূলের উপদেশবাণী শোনার পরও কেউ যদি তা থেকে মুখ ফিরিয়ে নিজের গুমরাহীর 
ওপর অটল থাকে, তাতে আল্লাহর কোনো ক্ষতি নেই। .আর কেউ গুমরাহী থেকে ফিরে 
এসে হিদায়াত লাভ করলেও আল্লাহর কোনো লাভ নেই। তিনি সকল প্রকার প্রয়োজনীয়তা 
থেকে মুক্ত। 

| ৪৫. অর্থাৎ আল্লাহ তা“আলা তিনটি বিষয় দিয়ে রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন___ 





পারা £ ২৭ 


3882১8৯ ৫৩৫৭ 8৮3458 


40 12-541235-59995-৮0555554 1:13) 
আর আমি লৌহ নাধিল করেছি, উদর 
প্রকার কল্যাণ ;৪৬ আর (এটা এজন্য) যাতে আল্লাহ জেনে নিতে পারেন 


আর ; 1%-আমি নাযিল করেছি ; -4-৮-লৌহ ; *-১-যাতে রয়েছে ; ০০৬ - 
শক্তি ; :5পরচণড ; এবং ; 0-অনেক প্রকার কল্যাণ ; ১+4-মানুষের জন্য ; 
$আর ; শ৯১)-(এটা এ জন্য) যাতে জেনে নিতে পারেন ; 41-আল্লাহ ; 


এক ঃ “বাইয়্যেনাত' বা সুস্পষ্ট প্রমাণ যা তাদের আল্লাহর পক্ষ থেকে রাসূল হওয়ার 

প্রমাণ বহন করে । এ প্রমাণসমূহের মাধ্যমে এটা সুপ্রতিষ্ঠিত যে, তারা যেটাকে সত্য 
বলে পেশ করেছেন সেটাই একমাত্র সত্য এবং তারা যেটাকে বাতিল হিসেবে চিহ্নিত 
করে দিয়েছেন সেটাই বাতিল । মানব জীবনে বিশ্বাস, চরিত্র, সৎকর্ম ও আদান- 
প্রদানের ক্ষেত্রে তাদের দিক-নির্দেশনাই একমাত্র সঠিক পথ । 


দুই £ 'কিতাব'__মানব জীবনে প্রয়োজনীয় সকল দিক-নির্দেশনার জন্য মানুষকে 
একমাত্র এ কিতাবের শরণাপন্ন হতে হবে। 

তিন ঃ মীযান-___এটা হক ও বাতিলের মানদণ্ড । এটা মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা 
ও পারস্পরিক লেনদেনে দীড়িপাল্লার মতোই ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। 


আল্লাহ তা'আলা উপরোক্ত তিনটি বিষয় দিয়েই নবী-রাসূলদেরকে দুনিয়াতে 
পাঠিয়েছেন যাতে তারা এগুলোর মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে 
সামাজিক জীবনের সর্বস্তরে তাদের অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে ইনসাফ বা 
ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। নবী-রাসূলগণ মানুষের ব্যক্তিগত জীবনে যেমন 
ন্যায়-বিচার প্রতিষ্ঠায় তৎপর ছিলেন, তেমনি তারা মানুষের সামাজিক জীবনেও ন্যায় 
বিচার প্রতিষ্ঠায় তৎপর ছিলেন, যাতে দুনিয়া থেকে যুলুম-অত্যাচার নির্মূল হয়ে মানব 
জীবনের সর্বস্তরে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং ব্যক্তি ও সমষ্টির মধ্যে পারস্পরিক 
উন্নতির পথে প্রতিবন্ধকতা দূর হয়ে সহযোগিতার নীতি প্রতিষ্ঠিত হয়। 

৪৬. এ আয়াতে লৌহ নাধিল করা দ্বারা লৌহ সৃষ্টি করা বুঝানো হয়েছে। সূরা আয 
যুমার-এর ৬ আয়াতে চতুষ্পদ জন্তুর ব্যাপারেও “নাযিল করা" কথাটি ব্যবহার করে 
সৃষ্টি করা বুঝানো হয়েছে। এর দ্বারা এটা বুঝানো হয়েছে যে, কোনো কিছুই আল্লাহর 
নির্দেশ ছাড়া নিজে নিজেই সৃষ্টি হয়নি। 

তাছাড়া সৃষ্টি করাকে নাযিল বা অবতীর্ণ করা শব্দে ব্যক্ত করার দ্বারা এদিকেও ইংগীত 
পাওয়া যায় যে, সৃষ্টির অনেক আগেই এসবকিছু লাওহে মাহফুযে লিখিত ছিলো-__ 

| এদিক থেকে দুনিয়ার সবকিছুই আসমান থেকে নাধিল করা হয়েছে। (রূহুল মা*আনী) | 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


১০ *-6 পা পা 9 নে ৬৮০০৮০০০৮০9 ৮০ 
কে না দেখা সত্তেও সাহায্য করে তাকে এবং তার রাসূলদেরকে নিশ্চয়ই আল্লাহ 
মহাশক্তিধর প্রবল পরাক্রমশালী।৪৭ 
কে ;%-০:+-0+৯-)-তাকে সাহায্য করে ; ?-এবং ; 41./-৮+৭-) )-তীর 
রাসূলদেরকে; ৮৯৬৮০/৯৭)-না দেখা সত্তেও; , ঠ-নিশ্চয়ই ; 4]-আল্লাহ ; 

%-মহাশক্তিধর ;4:)-প্রবল পরাক্রমশালী । 

নবী-রাসূল পাঠানোর উদ্দেশ্য উল্লেখ করার পর পরই লৌহ নাধিল করার কথা বলা 
হয়েছে। এর দু'টো রহস্য বর্ণনা করা হয়েছে__ 

এক ঃ এতে রয়েছে প্রচণ্ড শক্তি__এখানে লৌহ দ্বারা রাজনৈতিক ও সামরিক শক্তির 
দিকে ইংগীত করা হয়েছে। কারণ এ শক্তির দ্বারাই আল্লাহর দীন কায়েমের বিরুদ্ধে 
শক্তির অপতৎপরতাকে নিয়ন্ত্রণে রাখা যায়। আর তাই দীন কায়েমের জন্য তথা 
দীনকে বিজয়ী করার জন্য, রাজনৈতিক ও সামরিক শক্তি অর্জনে সচেষ্ট হওয়াও নবী- 
রাসূলদেরকে পাঠানোর মূল উদ্দেশ্যাবলীর অন্তর্ভূক্ত। 

দুই $ মানুষের জন্য লৌহতে রয়েছে আরো অনেক প্রকার কল্যাণ। একথা দ্বারা 
এদিকে ইংগীত করা হয়েছে যে, মানুষের জন্য কল্যাণকর শিল্প-সংস্কৃতি কল-কারখানা 


বর্তমানে যা আবিষ্কৃত হয়েছে এবং ভবিষ্যতে হবে, সবই লৌহের ওপর নির্ভরশীল । 
লোহা ছাড়া শিল্প কারখানা উন্নয়নের কথা চিন্তাই করা যায় না। 


৪৭. এখানে আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহর প্রেরিত নবী রাসূলের সাহায্য 
করা। আল্লাহ তা“আলা নবী-রাসূলদের সাথে কিতাব, মীযান বা ইনসাফের মানদণ্ড 
এবং লৌহ নাধিল করেছেন। এসব কিছুর দ্বারা দুনিয়াতে তীরা ন্যায় বিচার প্রতিষ্ঠা 
করবেন। যারা এ ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য 
লৌহ তথা রাজনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করবেন। আর এ কাজে যারা নবী- 
রাসূলদেরকে সাহায্য করবে, তারাই আল্লাহর সাহায্যকারী হিসেবে পরিগণিত হবে। 
প্রকৃতপক্ষে এটা এমন একটা পরীক্ষা যার মাধ্যমে বাছাই হয়ে যায়-__কারা তাদের 
ঈমানের দাবীতে নিষ্ঠাবান, কারা ঈমানের মৌখিক দাবীদার, আর কারা সত্যের সক্রিয় 


বিরোধী। 
৩য় রুকৃ' (২০-২৫ আয়াত)-এর শিক্ষা 


১. মানুষের আসল জীবন হলো আখিরাতের জীবন । দুনিয়ার জীবন হলো কিছুক্ষণ হাদি-তামাশা 
মার । 

২. মানুষ দুনিয়াতে পারস্পারিক গর্ব-অহংকার, ধন-সম্পদ ও সভ্ভান-সম্গতিতে প্রাচুর্য লাভের 
পরতিযোগিতায় লিও । 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


দি ৩. দুনিয়াতে যা নিয়ে মানুষ অনর্ধক প্রতিযোগিতায় লিও, আখিরাতে তার কানাকড়ি মূল্য 
থাকবে না। যাদি না তা দুনিয়াতে আল্লাহর নিদোর্শিত উপায়ে অজির্তি হয় এবং তাঁর নিদেরশিত পথে 
ব্যবহার হয় । 

৪. হালাল পথে সম্পদ অজির্ত না হলে ও আল্লাহর নিধাঁরিত পথে ব্যয়িত না হলে আখিরাতে তা 
শাতির কারণ হয়ে দীড়াবে । 

৫. সম্ভান-সজ্ভাতিকে দীনী শিক্ষা দিয়ে মুসলিম হিসেবে গড়ে না তুললে আখিরাতে তারা নিজেরা 
যেমন জাহারামের ইন্দন হবে । তেমনি পিতা-মাতা ও আভিভাবকদেরকেও জাহান্নামে টেনে নেবে । 

৬. দুনিয়ার সকল দ্রব্য-সামথী ক্ষণিকের উপভোগ ও ধোঁকার উপকরণ মাত । মৃত্যুর সাথে 
সাথেই মানুষের সামনে এ ধোঁকা ধরা পড়বে, কিন তখন আর জীবনকে শুধরে নেয়ার কোনো 
উপায় অবশিষ্ট থাকবে না। 

৭. মানুষের মৌলিক সফলতা হলো আখিরাতের অন্তহীন জীবনে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও 
তাঁর সতুষ্টি লাভ করতে পারা 

৮. সত্কর্মে পারস্পরিক ধরতিযোগিতার মাধমে অথগামী হয়ে আখিরাতে আল্লাহর ক্ষমা ও সতত 
লাভের চেষ্টা করে যাওয়াই মানুষের মৌলিক ক্তর্য / 
লাভের জন্য প্রতিযোগিতা করা । 

১০, বিশ্ব-জগতের প্রশতার মতো যে জারাতের এশত্ুতা, তা নিধার্রণ করে রাখা হয়েছে সেসব 
মানুষের জন্য যারা আল্লাহ ও তীর রাসূলের আনীত জীবনব্যবস্থায় বিশ্বাস করে, সে অনুসারে নিজেদের 
জীবন গড়ে । 

১১. আল্লাহ মহান দয়ার মালিক, তিনি যাকে চান দয়া করে হিদায়াত দান করার মাধমে জানাতের 
অধিকারী করেন । 

১২. বান্দাহর ওপর যেসব বিপদ-মসীবত আপতিত হয়, তা আল্লাহর পক্ষ থেকে অনেক আগেই 
লাওহে মাহফুষে লিপিব্ধ করে রাখা হয়েছে । সুতরাং বিপদ-মসীবতে হতাশ না হয়ে, তাকে 
আল্লাহর ফায়সালা মনে করে সবর করতে হবে । 

১৩. বিপদ-মসীবত যেমন আল্লাহর পক্ষ থেকে পূর্ব-নিধাারিত, তেমনি সকল সুখ-সম্পদও তীরই, 
পক্ষ থেকে নিধাঁরিত । সবৃতরাং বিপদ-মসীবতে যেমন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে সবর 
করতে হবে, তেমনি সুখ-সম্পদেও উল্লসিত না হয়ে আল্লাহর শোকর আদায় করতে হবে । 

১৪. আল্লাহর ভালোবাসা পেতে হলে অহংকার ও ওঁ্ধত্যকে সবোঁ্তভাবে পরিত্যাগ করতে 
হবে। 

১৫, অহংকার ও উদ্ধত লোকেরাই আল্লাহর পথে অর্থ ব্যয় না করে কৃপণতা করে এবং 
অন্যদেরকেও আল্লাহর পথে অর্থ ব্যয়ে বাধা এদান করে ॥ 

১৬. আল্লাহর পথে অব্যয় করা ছারা বান্দাহ তার নিজেরই কল্যাণ করে ; আল্লাহ তার দানের 
মুখাপেক্ষী নন; কেননা তিনি সকল প্রয়োজনীয়তা থেকে মুক্ত 

১৭. আল্লাহ তাঁর বান্দাহদের এশংসারও মুখাপেক্ষী নন ; সুতরাং কেউ আল্লাহর বিধান থেকে মুখ 
| ফিরিয়ে নিলে অথবা আল্লাহর ওণাবলীর এশংসা লা করলে তার কোনো লাভ-স্ষাতি নেই । ৰ 









































[টি ১৮. আল্লাহ তা'আলা সকল নবী-রাহূলকেই তিনটি জিনিস দিয়ে পািয়েছেন__রিসালাতের শী 
সুষ্পউ প্রমাণ, কিতাব এবং মীযান বা ইনসাফের মানদও । | 
১৯. পৃথিবীতে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষেতেই নবী-রাসূলদেরকে উল্লিখিত তিনটি জিনিস 

দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন । 

২০. ন্যায়-ইনসাফ এতিষ্ঠার বিরুদ্ধে যড়যন্ত্রকারী শক্তিকে দমনের জন্য আল্লাহ তা'আলা লৌহ 
নাধিল করেছেন । | 

২১. লৌহের মধ্যে রয়েছে রাজনৈতিক ও সামাজিক শক্তির উপাদান । স্বৃতরাং আল্লাহর দীনের 
বিজয় এবং তা কায়েম রাখার জন্য রাজনৈতিক ও সামরিক শক্তি অজর্ন করা অপরিহার্য 

২২. কল-কারখানা ও বৈষায়িক উ্নয়নের জন্য লৌহ এক অপরিহার্য উপাদান । সামারিক অন্্-সঙার 
তৈরিও লৌহের ওপরই সম্পূর্ণ নির্রশীল । 

২৩. আল্লাহ তা'আলা এসব বিষয় এজন্য নাধিল করেছেন, যাতে তাঁর নিষ্ঠাবান মু'মিন 
বান্দাহদেরকে বাছাই করে পুরফ্কুত করতে পারেন । 

২৪. যারা আল্লাহ, তার জানাত-জাহারাম ইত্যাদি না দেখে শুধুমাতর তাঁর রাসূলের কথার ওপর 
ঈমান এনে ইসলামকে বিজয়ী করার জন্য জান-মাল দিয়ে সংথাম করবে, তাদের জন্যাই পুরষ্কার 
সারপ রয়েছে জার়াত । 


নে 





পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৩৬১১ সূরা আল হাদীদ 


পা চিতা পাতি ০৩ ০৬০ 5২. পাপী পা পাতি 180 ৩৮৯৩ পানি পাতা জিলাপি 
০৮198৮50০55 0১০৯19০3559 
২. আর নিসনেহে আমি নূহ ও ইবরাহীমক রূপে গিয়েছিলাম এবং ভাদের উভয়ের বংশধরদের 
মধ্যে নবুওয়াত ও কিতাবের ধারাবাহিকতা বজায় রেখেছিনাম,& 
পাঠিত তা ও পটি টি & শি ০৩৪ নিচ 1] 8৯১৬০ গু পাতা পাছিটে সিটি ছি তা 
০5554-5/20০ 9৩১৯০৮১০১৫০ ০৬০ ০০০৩ 
বু দের মধ থেকে কতক ছায়া হয়ছে ভাদেরমধকার অক হযেছে গাগচরী (৮ ২৭. অতগর তাদের 
পেছনে পেছনে তাদের পদ চিহ্নের ওপর আমার রাসূলদেরকে পাঠাতে থাকলাম এবং (তাদের) অনুগামী করুলাম। 
€১%আর ; 4) ১1-0) ১৩+০)-নিঃসন্দেহে আমি রাসূলরূপে পাঠিয়েছিলাম ; 
(৬৮-নৃহ ; +-ও ;-১০-ইবরাহীমকে ; +-এবং ; ৮৮ বজায় রেখেছিলাম ; শে - 
মধ্যে ; 452১0৬১১) -উভয়ের বংশধরদের ; %%|-নবুওয়াত ; 7 ; ৩ 
কিতাবের ধারাবাহিকতা ; ৮৮৫+০-)-কিন্তু তাদের মধ্য থেকে কতক ; 
4৮ হিদায়াতপ্রান্ত হয়েছে ; ”আর ; %-অধিকাংশই হয়েছে; ৮০৫৮০৫)- 
তাদের মধ্যকার ;2১4-১-পাপাচারী ।€)7/-অতপর ; (১4$-তাদের পেছনে পাঠাতে 
থাকলাম ; রি -ওপর ; ১৯১৩- (১+১১)-তাদের পদচিহ্কের ; 4-৮-+৮০+৮ 
০)-আমার রাসূলদেরকে ; /-এবং ; ৫:4-অনুগামী করলাম ; 
৪৮. মুহাম্মদ সা.-এর আগেকার যেসব নবীকে বাইয়েনাত, কিতাব ও মীযান 


বিকৃতি সাধন হয়েছিলো তা এখানে বর্ণিত হয়েছে। 

“বাইয়েনাত' অর্থ মু*জিযা বা নবুওয়াতের সুস্পষ্ট প্রমাণাদি । আর বিধানাবলীর জন্য 
কিতাব নাধিল করা হয়েছে। (ইবনে কাসীর) 

৪৯. অর্থাৎ কিতাব নিয়ে শেষ রাসূলের আগে যেসব নবী-রাসূল এসেছিলেন তারা 
সকলেই নৃহ আ. ও ইবরাহীম আ.-এর বংশধর ছিলেন। 

৫০. অর্থাৎ সেসব নবী-রাসূলদের অল্প কিছু সংখ্যক ছাড়া অধিকাংশই অবাধ্য হয়ে 
গিয়েছে। তারা আল্লাহ ও রাসূলের আনুগত্য বাদ দিয়ে নিজেদের কামনা-বাসনা ও 
॥ নিজেদের উদ্ভাবিত বিদয়াতের অনুগত হয়ে গিয়েছিলো । 





শ.শ. কু. ১২/৪৬-- পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৩৬১) 8398 


গ্রে হা হো হালে 
ঈসা ইবনে মারইয়ামকে আর তীকে দান করলাম ইনজীল এবং যারা তার অনুসরণ 
করেছিলো, আমি তাদের অন্তরে সৃষ্টি করে দিলাম 


1257 11956600295 4৯০2, রী হগ 
মায়া-মমতা দয়া নুহ”; আর বৈরাগ্বদি__তাতো তারা নগর উন্থাবন করে নিয়েছে: জমি তা 
তাদের গর চাগিযে দেইনি (তারা া করেছিলো) মাত্র খুঁজে গাওয়ার উদ্দেশ্যে 


ঈসা কে 77:৮০ ০-ইবনে মারইয়াম ; ১-আর ; টি ানিবার 
করলাম ; 3১৮০১-ইনজীল ; এবং (4.সৃষ্টি করে দিলাম ; ৮৮১ %-অন্তরে 
১5-তাদের যারা; ৮১:৫1-01৯৮0)-তার অনুসরণ করেছিলো; £-মায়া-মমতা; 
$-ও ; 2৮ দয়া-অনুঘহ ; আর ; ০৩১)বৈরাগ্যবাদ ; ৮৯৯০১| ১-(+1৯৭। 
ভাতে নিসেরাই উরে নিন? (2:28 ০-৫৬+-০৪৮)-আমি তা 
চাপিয়ে দেইনি ; ৮ -৫৯*০)-তাদের ওপর ; -তোরা এটা করেছিলো) 
শুধুমাত্র ; জে পাওয়ার উদ্দেশ্যে; 


৫১. 'া"ফাতুন" ও “রাহমাতুন' শব্দ দু'টো সমার্থবোধক হলেও এতে কিছুটা পার্থক্য 
রয়েছে। “রা'ফাত' অর্থ অন্যের দুঃখ-কষ্ট দেখে অন্তরে জাত সদয় অনুভূতি আর 
“রাহমাত' অর্থ সেই আবেগ যদ্ধারা মানুষ দুঃখী মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে । 
উল্লেখ্য যে, হযরত ঈসা আ. ছিলেন অত্যন্ত দয়ার্দ-হৃদয়। তাই তার ওপর নাধিলকৃত 
ইঞ্জীলের সঠিক অনুসারী-_বিশেষ করে ইসা আ.-এর সাহাবী তথা হাওয়ারীদের 
উল্লিখিত দৃ”টি গুণ উল্লেখ করা হয়েছে। ঈসা আ.-এর চরিত্রের প্রভাবেই তাদের মধ্যে 
এ গুণ সৃষ্টি হয়েছিলো । ফলে আল্লাহ্‌র বান্দাহদের জন্য তারা দয়া-অনুগহ দেখাতো 
এবং অত্যন্ত সহানুভূতি সহকারে তাদের সেবা করতো । 

৫২. “রাহবানিয়্যাত' শব্দটি “রাহবান'-এর সাথে সম্পর্কযুক্ত । “রাহিব' ও “রাহবান' 
শব্দদ্বয়ের অর্থ 'ভীত' বা যে ভয় করে। এ অর্থের দিক থেকে 'রাহবানিয়্যাত' বলা 
হলে অর্থ হবে ভীতদের পথ বা পন্থা । হযরত ঈসা আ.-এর পর বনী ইসরাঈলের 
মধ্যে পাপাচার ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। বিশেষত ধনাঢ্য ও ক্ষমতাসীন শাসক 
শ্রেণী ইঞ্জীলের বিধানাবলীর প্রতি প্রকাশ্য বিদ্রোহ শুরু করে। বনী ইসরাঈলের 
মধ্যেকার হকপস্থী আলেমগণ এবং সৎকর্মশীল লোকেরা এ পাপাচার ও ধর্মহীনতার 
বিরুদ্ধে রুখে দীড়ায়। শাসক শ্রেণী তাদের অনেককে হত্যা করে। যে কয়জন প্রাণে 
বেঁচে যায়, তাঁরা তাদের দীন ও ঈমান রক্ষার উদ্দেশ্যে লোকালয় থেকে দূরে চলে 

[গেলেন এবং আল্লাহর ভয়ে সমস্ত আরাম-আয়েশ ত্যাগ করে, বিয়ে শাদী না করে |] 





পারা ৪ ২৭ 


০ ৯ ১৪০ নিপা! পানি এড পন পে পা ভর পাম্পি পর্ণ এ পান রী 
(৮৯১৯2155891 0564515৩১৪০ ৬ 411551 
আল্লাহর সমু, কিনতু তা-ও তারা মেনে চলেনি, যথাযোগ্যভাবে যেভাবে তা মেনে চলা প্রয়োজন ছিলো; 

তবে তাদের মধ্যে যারা ঈমান এনেছিনো আমি তাদেরকে তাদের পুরষ্কার দীন করেছি; 


১৮০০-সন্তুষ্টি ; 44/আল্লাহর ; ০৮০) (কিন্তু তা-ও তারা মেনে চলেনি ; ৮- 
যথাযোগ্যভাবে ; 4-5-০)-৫৯+৮০১)-যেভাবে তা মেনে চলা প্রয়োজন ছিলো ; 
(-051+-)-তবে আমি দান করেছি ; ১:,0-তাদেরকে যারা ; (1 -ঈমান 
এনেছিলো ; +/৮৫৮১-তাদের মধ্যে ; ১৯,৯-৫১+০৯)-তাদের পুরঙ্কার ; 
এমনকি বৈধ ভোগ্য সামগ্রীও গ্রহণ না করে আল্লাহর ধ্যানে মগ্র থেকে জীবনযাপনের 
সিদ্ধান্ত নেয়। তারা বসবাসের জন্য বাড়ীঘর নির্মাণ করাকেও নিজেদের জন্য নিষিদ্ধ 
করে নেয় এবং পাহাড়-জঙ্গল বা যাযাবরদের ন্যায় ভবঘুরে জীবনযাপনের সিদ্ধান্ত 
নেয়। তারা যেহেতু আল্লাহর ভয়ে এসব পথ-পন্থা গ্রহণ করে সে জন্য তাদেরকে 
রাহিব (ভীত) এবং তাদের গৃহীত পথ ও পন্থাকে “রাহবানিয়্যাত' তথা সন্ত্রাসবাদ বলে 
আখ্যায়িত করা হয়। 

৫৩. অর্থাৎ “রাহবানিয়্যাত' তথা বৈরাগ্যবাদ বা সন্াসবাদ আমি তাদের ওপর 
চাপিয়ে দেইনি ; বরং তারাই আমার সন্তোষ লাভের আশায় নিজেরাই এটা উত্তাবন 
করে নিয়েছে। 

এ আয়াত থেকে যে কথাটি সুস্পষ্ট হয়ে যায় তা হলো, দুনিয়াতে আগত নবী- 
রাসূলদের প্রচারিত কোনো ধর্মেই বৈরাগ্যবাদ বা সন্াসবাদ বিধিবদ্ধ ছিলো না। ঈসা 
আ.-এর পর তার অনুসারীদের মধ্যকার কতেক লোকই এ বিদআত-এর সূচনাকারী । 
সকল নবীর দীন ছিলো ইসলাম। আর ইসলামে বৈরাগ্যবাদ কখনো বিধিবদ্ধ ছিলো 
'না। ধ্রিস্টানরাই এর প্রবর্তক । রাসূলুল্লাহ সা.-এর একটি হাদীসে বর্ণিত আছে, তিনি 
ইরশাদ করেছেন__“ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই।” তিনি আরো বলেছেন__ 
“আল্মাহর পথে জিহাদ করাই এউম্মতের “রাহবানিয়্যাত' বা আধ্যাত্মিক উন্নতির পথ।” 


হাদীস থেকে আরো জানা যায় যে, তিনজন সাহাবীর মধ্যে একজন বললেন, “আমি 
সদা-সর্বদা সারারাত নামাযে কাটিয়ে দেবো ।' দ্বিতীয়জন বললেন, “আমি অবিরাম 
রোযা রাখবো ।' তৃতীয়জন বললেন__“আমি কখনো বিয়ে করবো না এবং নারীদের 
সাথে কোনো সম্পর্কই রাখবো না।' সাহাবা তিন জনের এসব কথা শুনে তিনি ইরশাদ 
করলেন-__ “আল্লাহর কসম! আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে অধিক ভয় 
করি এবং তাকওয়া অবলম্বন করি ; কিন্তু নেফল) রোযাও রাখি ; রোযা না রেখেও 
থাকি এবং রাতের বেলা নামাযও পড়ি, নিদ্রাও যাই ; আমি নারীদের বিয়েও করি__ 
এটাই আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাতকে অপছন্দ করে, তার সাথে আমার 
॥ কোনো সম্পর্ক নেই। 





পারা ৪ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 


শট 1 ৪০০৯ ৬০ 95 চটি 


952152129198101291409১22৮49 1 
আর তাদের অধিকাংশই হলো পাপাচারী। ২৮. হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে 
ভয় করো এবং তার রাসূল (মুহাম্মদ সা.)-এর প্রতি ঈমান আনো- «৫ 


$আর ; +৫-অধিকাংশই হলো ; 7৮-৫৯+৮)-তাদের ; (১8..১-পাপাচারী। 
%-হে ; 5254-যারা ; (/:21-ঈমান এনেছো ; (৯%/-তোমরা ভয় করো ; 401 - 
আল্লাহকে ; /-এবং ; (:4-ঈমান আনো ; (1৮+৮-রাসূল (মুহাম্মদ সা.)-এর প্রতি ; 


হযরত আনাস রা. থেকে বর্ণিত একটি হাদীসে আছে যে, রাসূলুল্লাহ সা. বলতেন- 
“তোমরা নিজেদের ওপর কঠোরতা আরোপ করো না, তাহলে আল্লাহও তোমাদের 
প্রতি কঠোর হবেন ; একটি জাতি কঠোরতা অবলম্বন করলে আল্লাহও তাদেরকে 
কঠোরভাবে পাকড়াও করলেন ; তারা এবং তাদের অবশিষ্ট লোকেরা গীর্জা ও 
উপাসনালয়ে বর্তমান আছে।”€(আবু দাউদ) 

৫৪. এখানে খ্রিস্টানদের দু'টো বিভ্রান্তির কথা উল্লেখিত হয়েছে। তাদের প্রথম 
বিভ্রান্তি হলো, তারা নিজেদের ওপর এমন সব কঠোর বিধি-বিধান আরোপ করে 
নিয়েছিলো, যা মানুষের স্বভাব-প্রকৃতির বিরোধী এবং এসব বিধি-বিধান আল্লাহ 
তাদের ওপর আরোপ করেননি । আর ঈসা আ.-ও তাদেরকে এমন কঠোর পন্থা 
অবলম্বন করতে নির্দেশ দেননি। তারা নিজেরাই এসব কঠোরতা নিজেদের ওপর 
চাপিয়ে নিয়েছে। 

তাদের দ্বিতীয় বিভ্রান্তি হলো, তারা যেসব বিধি-বিধান নিজেদের ওপর আল্লাহর 
সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে চাপিয়ে নিয়েছিলো, তারা সেসব বিধি-নিষেধ পালনে ব্যর্থ 
হয়েছে। কারণ মানব প্রকৃতির বিরুদ্ধে এসব বিধি-নিষেধ ব্যর্থ হতে বাধ্য। এখানে 
এমন কিছু মনে করার কোনো কারণ নেই যে, তারা যদি তাদের অবলম্বিত 
বৈরাগ্যবাদের বিধি-নিষেধগুলো সঠিকভাবে মেনে চলতে পারতো, তাহলে তারা 
আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সামর্থ হতো। কেননা, বৈরাগ্যবাদের সাথে ইসলামের 
কোনো দূরতম সম্পর্ক-ও নেই। কোনো নবী-রাসূলই এ ধরনের কোনো কঠোরতা 
মানুষের ওপর চাপিয়ে দেননি। তাদের এসব কর্মকাণ্ড যেহেতু তাদের নিজেদের 
উত্তাবিত, তাই এ পথে আখিরাতে মুক্তিলাভ সম্ভব নয়। দুনিয়াতেই বৈরাগ্যবাদের 
ব্যর্থতা সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তাদের আচার-আচরণ দ্বারা আল্লাহর সন্তুষ্ট 
লাভের পরিবর্তে তার গযব খরিদ করে নিয়েছে। 


বৈরাগ্যবাদীদের কলংকজনক ঘটনায় ইতিহাসের পাতা পরিপূর্ণ । এ সম্পর্কে 
বিস্তারিত অবগতির জন্য তাফহীমুল কুরআন ১৬ খণ্ড সূরা হাদীদের টীকা ৫৪ দ্রষ্টব্য । 


৫৫. “হে যারা ঈমান এনেছো”_--এ আয়াতে সেসব মুসলমানদেরকে সম্বোধন করা 
| হয়েছে যারা মুহাম্মদ সা.-এর প্রতি ঈমান এনে মুসলিম উম্মাহর মধ্যে শামিল হয়েছে। || 





শব্দে শব্দে আল কুরআন ৩৬ সূরা আল হাদীদ 


ঢা 2৮ দল প দি (4 /-90 ৪৩ ৯ পালা পিন প্িনুরানিনি ,স্থ 
| ৮৮১৪4935০ 1)5)০1 ০৯9 23৯9০5 চপ ০8৭ | 
42 
তোমরা চলাফেরা করবে, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন* ; 


৫৮ (5+-৬)-তিনি তোমাদেরকে দেবেন ; ১4৮-দিগুণ ; ০*থেকে ; (৮১- 
(৮+:৯৮১)-তীর রহমত থেকে ; ;আর ; "):+4-দান করবেন ; 7৫4 তোমাদেরকে ; 
2৮-এমন নূর ; ১৮১-তোমরা চলাফেরা করবে ; যা নিয়ে ; এবং ; ৮৪৮ - 


তাদেরকে বলা হয়েছে যে, তোমরা যারা মৌখিকভাবে ঈমান এনেছো, তোমরা সরল 
মনে নিষ্ঠার সাথে ঈমান গ্রহণ করো এবং ঈমানের হক আদায় করো এভাবে তোমরা 
দ্বিগুণ পুরস্কার লাভ করবে৷ একটি পুরস্কার কুফরী ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য। 
দ্বিতীয় পুরস্কার নিষ্ঠা ও এঁকান্তিকতা সহকারে ইসলামের খেদমত করা ও ঈমানের 
ওপর সুদৃঢ়ভাবে দীড়িয়ে থাকার জন্য। সূরা সাবা ৩৭ আয়াতে এর সমর্থন পাওয়া 
যায়। সেখানে বলা হয়েছে-_“তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি এমন নয়, যা 
তোমাদেরকে মর্যাদায় আমার নিকটবর্তী করে দেবে ; অবশ্য যারা ঈমান আনে ও 
সৎকর্ম করে, তারাই তাদের কাজের বহুগুণ পুরস্কার পাবে এবং তারা (জান্নাতের) 
কক্ষগুলোতে নিরাপদে থাকবে ।” সূরার বিষয়বস্তুর আলোকে আলোচ্য আয়াতের এ 
ব্যাখ্যা অধিক সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। 

তাফসীরকারদের এক দলের মতে, আলোচ্য আয়াতে সেসব লোকদেরকে সম্বোধন 
করা হয়েছে, যারা প্রথমে হযরত ঈসা আ.-এর প্রতি ঈমান এনেছিলো অতপর মুহাম্মদ 
সা.-এর আবির্ভাব হলে তার প্রতি ঈমান এনেছিলো। তাদেরকে বলা হয়েছে যে, 
তাদেরকে দ্বিগুণ পুরস্কার দেয়া হবে-__একটি পুরস্কার ঈসা আ.-এর প্রতি ঈমান আনার 
জন্য, আর অপর পুরস্কার মুহাম্মদ সা.-এর প্রতি ঈমান আনার জন্য । সূরা আল 
কাসাস-এর ৫২ থেকে ৫৪ আয়াতে এর সমর্থন রয়েছে। সেখানে বলা হয়েছে__ 
“ইতিপূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, তারা এর (কুরআনের) প্রতি বিশ্বাস 
করে। যখন তাদের সামনে এটা (কুরআন) তিলাওয়াত করা হয়, তখন তারা বলে__ 
আমরা এর প্রতি ঈমান আনলাম, এটা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত 
সত্য, আমরা তো এর আগেও মুসলিম ছিলাম । এদের সবরের কারণে এদের দু'বার 
পুরস্কৃত করা হবে, তারা ভালো দিয়ে মন্দের মুকাবিলা করে এবং আমি তাদেরকে যা 
দিয়েছি তা থেকে ব্যয় করে।” এ ছাড়া হযরত আবু মূসা আশ'আরী রা. থেকে বর্ণিত 
একটি হাদীসেও এর প্রতি সমর্থন রয়েছে। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, তিন 
ব্যক্তির জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে, তার মধ্যে একজন সে ব্যক্তি যে আগেকার নবীর 
প্রতি ঈমান এনেছিলো, অতপর মুহাম্মদ সা.-এর প্রতিও ঈমান এনেছে। 
| এখানে উভয় ব্যাখ্যাই গুরুতৃপূর্ণ। অতএব উভয় ব্যাখ্যাই গ্রহণযোগ্য । 





পারা £$ ২৭ 


88৪4২৮৪৪০০৫ ৫৩৬৬১ সুরা আল হাদীদ 
8 দিপা তি ত টি পপানিত 2 পা পাপন 00০৬ ০5৭ ০০০০৬ টে 
91428০5০88-904 ₹১০০৯))৭৯:4/9 
আর আল্লাহ হলেন পরম ক্ষমাশীল, পরম দয়াময় । ২৯. (তোমাদের প্রতি আল্লাহর এ অনুগ্ধহ 
এজন্য) যাতে আহলে কিতাবগণ জানতে পারে যে, আল্লাহর অনুগ্রহের ওপর তাদের 
কিবুদামও জবিকায মেই, 


চিপাছি ০১ ৬ পা লিাতি 9 


0৮5০10-2193419, 15555854892 6401 ০9 
এবং সকল অনুথহ নিরংকৃশভাবে আল্লাহরই হাতে রয়েছে, তিনি যাকে চান তা তিনি দান 
করেন, আর আল্লাহ হলেন সকল অনুগ্রহের মালিক-___সুমহান। 

/আর ; 1140-আল্লাহ হলেন ; :১%2-পরম ক্ষমাশীল 7 '»১-পরম দয়াময় ।€ 9৫1 
018785774575755771875 জানতে পারে ; ৮5 ১১ 
-আহলে কিতাবগণ ; 2; ০০ 1-(১১১.3+০)-যে, তাদের অধিকার নেই ; ০- 
ওপর ; +:৮:-কিছুমান্রও ;১)+০$ অনুগ্রহের ; 4/-আল্লাহর ; 7-এবং ; $1 
4.3 নুশভাবে সকল অনু ১2-0৮৯)-হাতে রয়েছে; 4)।-আল্লাহরই; 
45/-৫৮৮১-তিনি তা দান করেন ; ১০-যাকে ; :024-তিনি চান ; ;-আর ; 111 


আল্লাহ হলেন ; +১-মালিক ; ৭-০$)-সকল অনুধহের ; ৮:8০-সুমহান। 


৫৬. অর্থাৎ তোমরা যদি মুহাম্মদ সা.-এর প্রতি ঈমান আন এবং আল্লাহকে ভয় করো, 
তাহলে আল্লাহ তোমাদেরকে আখিরাতে দ্বিগুণ পুরস্কার তো দেবেন, তার সাথে সাথে 
তোমাদেরকে দীনের এমন জ্ঞান দান করবেন যার সাহায্যে তোমরা হক ও বাতিলের 
মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে এবং সেই জ্ঞানের আলো দ্বারা দুনিয়াতে জাহেলিয়াতের 
অন্ধকার পথে নির্বিঘ্নে হকের পথে চলতে সক্ষম হবে। 


৫৭. অর্থাৎ ঈমান আনার আগে জাহেলী জীবনে তোমাদের দ্বারা যেসব ক্রটি-বিছ্যুতি 
হয়েছে এবং ঈমান আনার পরেও তোমাদের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্তেও যেসব 
ভুল-ত্রুটি তোমরা করে ফেলেছো, সেসব অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। 


১. হযরত নৃহ আ. এবং তাঁর পরে হযরত ইবরাহীম আ.-কে আল্লাহ তাআলা রাসূল হিসেবে 
মানবজাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন । 

২. হযরত হৃহ আ. ও ইবরাহীম আ.-এর পরে শেষ নবী মুহাম্মদ সা. পরযর্ত দুনিয়াতে যত নবী- 
রাসূল এসেছেন তারা সকলেই ছিলেন উল্লিখিত দু'জন নবীর বংশধরদের অন্তু 

৩. নবী-রাসূলদের বংশধরদের মধ্য থেকে অনেকেই পথত্রষ্ট হয়ে পাপাচারী হয়ে গিয়োছিলো ; 
আবার অনেকেই হিদায়াতের ওপরে দৃঢ়ভাবে টিকে ছিলেন । 





পারা ঃ ২৭ 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাদীদ 

























৪. হযরত ম্বহাম্বদ সা.-এর আগে দুনিয়াতে হযরত ঈসা আ.-কে আল্লাহ তা'আলা রাসূল | 
হিসেবে পাঠিয়েছিলেন । 

৫. হযরত ঈসা আ.-এর সঠিক অনুসারীদের অভরে আল্লাহ তা 'আলা মানবজাতির এাতি দয়া- 
অনুথহ সৃষ্টি করে দিয়েছিলেন, যার ফলে তারা দুনিয়াতে মানব সেবার কাজে উদাহরণ সৃষ্টি 
করেছিলো । 


৬. পরবতীর্কালে ঈসা আ.-এর অনুগত লোকেরা তীর শিক্ষা থেকে দূরে সরে গিয়ে রাহবানিয়্যাত 
তথা বৈরাগাবাদ-এর বিদআত উদ্ভাবন করেছিলো, যা আল্লাহ তা'আলার বিধান ছিলো না । 

৭. কোনো নবী-রাসূল বৈরাগাবাদ-এর শিক্ষা দান করেনানি এবং এটা কোনো কালেই ইসলামের 
বিধান ছিলো না। 

৮. বৈরাগ্যবাদ মানুষের স্ভাব-এরকাতি বিরোধী একটি জাজ মতবাদ । এর ছারা কখনো আল্লাহর 
সভ্তোষ অজর্ন স্গব নয় । 

৯. মানুষের স্বভাব-্রকাতির বিরোধী কোনো বিধান ইসলামের বিধান হতে পারে লা। আপাত 
দৃষ্টিতে তা যতই ভালো মনে হোক না কেনো । 

১০. কোনো নবী-রাসূলের এচারিত ধর্ম মানব প্রকৃতির বিরোধী ছিলো না । সুতরাং নবী 
রাসূলদের শিক্ষার সাথে সাংঘধিকি কোনো বিধানের মাধ্যমে আখিরাতের মুক্তি সঙব নয় । 

১১. হযরত ঈসা আ.-এর অনুসারীদের মধ্য থেকে যারা মুহাম্মদ সা.-এর নবুওয়াতকাল 
পেয়েছিলো এবং তাঁর এতি ঈমান এনেছিলো, তাঁরা আখিরাতে দ্বিগুণ পুরষ্কার লাভ করবে_একটি 
ঈসা আ.-এর প্রতি ঈমান আনার জন্য । অপরটি মুহাম্মদ সা.-এর পতি ঈমান আনার জন্য । 

১২. আল্লাহ তা'আলা নিষ্ঠাবান মু'মিন ও মুভাকীদেরকে দুনিয়াতে দীনী-ইলমের নূর দান 
করবেন, যার সাহায্যে তারা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে সমর্ধ হবে এবং হকের পথে 
সহজেই চলতে পারবে । 

১৩, আল্লাহ তা'আলা নিষ্ঠাবান মব'মিনদের ঈমান এহণের আগের সকল গুনাহ এবং পরের 
অনিচ্ছাকৃত সকল ক্রটি-বিচ্যাতি ক্ষমা করে দেবেন । 

১৪. আল্লাহ তা'আলার চেয়ে ক্ষমাশীল এবং দয়াময় আর কেউ নেই__হতে পারে না । 

১৫. আল্লাহর অনুথহ ও ক্ষমা লাভ করার জন্য তিনি ছাড়া আর কারো ঘারস্থ হওয়ার কোনো 
প্রয়োজন নেই; কারণ তাঁর এ ক্ষমতা একমার তাঁর নিজের হাতেই রয়েছে । 

১৬. আল্লাহ যাকে চান তাকে তীর দয়া-অনুথহ দান করেন । আল্লাহর সিদধাজে বাধা দেয়ার 
ক্ষমতা কারো নেই । 

১৭. আল্লাহ মহান, তিনি তাঁর অনুথহ, ন্যায় ও ইনসাফপৃণর্ভাবে তার মাখলুকের গ্রাতি বন্টন || 
করেন । 
নি 


পারা £ ২৭ 


শব্দে শব্দে আল কুরআন ৩৬৮১ সূরা আল মুজাদালা 


সুক্লা আব্প সুজাদাম্পা_মাদানলী 

আন্মাত ৪ ২২ 

স্তকু” ৪৩ 
নামুন 
সূরার প্রথম আয়াতের '“তুজাদিলুকা' শব্দ থেকে এর নাম “মুজাদালাহ' বা “মুজাদিলাহ' 
রাখা হয়েছে। “মুজাদালা” অর্থ বিতর্ক বা আলোচনা ; আর '“মুজাদিলাহ' অর্থ 
বিতর্ককারিণী। এ নামকরণের দ্বারা সেই মহিলার দিকে ইংগীত করা হয়েছে, যে তার 
স্বামীর যিহারের ঘটনা রাসূলুল্লাহ সা.-এর নিকট পেশ করে তার সমাধানের জন্য 
পীড়াপীড়ি করছিলো যাতে সে এবং তার সন্তানদের জীবন ধ্বংসের হাত. থেকে রক্ষা পায়। 


নলাহিলেন্ন সমক্সকান্স 

হাদীসের কোনো বর্ণনা দ্বারা এ সূরার নাযিলকাল সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায় 
না। তবে সূরা আহ্যাবের ৪র্থ আয়াতে উল্লিখিত যিহার সম্পর্কিত প্রাথমিক বক্তব্যের 
| পরিপ্রেক্ষিতে অনুমান করা যায় যে, এ সূরা ৫ম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত 
আহ্যাৰ যুদ্ধের পরে নাযিল হয়েছে। সূরা আহ্যাবের উল্লিখিত আয়াতে যিহার সম্পর্কে 
সংক্ষিপ্ত আভাস পাওয়া গেছে। সেখানে যিহারের বিস্তারিত বিধান দেয়া হয়নি। 


অতপর আলোচ্য সূরায় যিহারের বিস্তারিত বিধান দেয়া হয়েছে। এ থেকে অনুমিত 


হয় যে, আলোচ্য সূরার প্রাথমিক আয়াতগুলো ৫ম হিজরীর শাওয়াল মাসের পরে 
নাধিল হয়েছে। 


আআল্পোচ্ত বিষ্কস 

আলোচ্য সূরায় তৎকালীন মুসলিম সমাজের বিদ্যমান সমস্যাসমূহ সম্পর্কে দিক- 
নির্দেশনা দেয়া হয়েছে। একটি সুসভ্য জাতি হিসেবে গড়ে উঠার জন্য তাদের এসব 
সমস্যাসমূহ কাটিয়ে উঠা অত্যন্ত জরুরী ছিলো। 


নিঙ্নোক্ত বিষয়সমূহ সম্পর্কে এ সূরার দিকনির্দেশনা দেয়া হয়েছে__ 


এক £ তৎকালীন জাহেলী সমাজে একটি কুপ্রথা প্রচলিত ছিলো যে, তারা স্ত্রীদের সাথে 
মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে স্ত্রীদেরকে বা স্ত্রীদের শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গকে তাদের 
মায়েদের সাথে বা মায়েদের কোনো অঙ্গ-প্রত্যঙ্গের সাথে তুলনা করার মাধ্যমে 
সত্রীদেরকে নিজেদের জন্য চিরতরে হারাম করে নিতো । মুসলমানদের কারো কারো 
মধ্যে এ কুপ্রথা তখনো বিদ্যমান ছিলো। এটাকে শরয়ী পরিভাষায় 'যিহার' বলা হয়। 
হযরত আওস ইবনে সামিত রা. একবার তীর স্ত্রী খাওলা রা.-কে বললেন_ তুমি আমার 
পক্ষে আমার মায়ের পিঠের মতো অর্থাৎ হারাম । এ ঘটনার পর হযরত খাওলা রা. এ 
সম্পর্কে শরীয়তের বিধান জানার জন্য রাসূলুল্লাহ সা.-এর নিকট গেলেন। অত্র সূরার 
প্রথম দিকের ৬টি আয়াতে আল্লাহ তাআলা যিহারের শরয়ী বিধান নাধিল করেছেন। 





পারা 8 ২৮ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 


টি দুই ঃ এরপর থেকে ১০ আয়াত পর্যন্ত মুনাফিকদের আচরণের তীব্র সমালোচনার মাধ্যম 

মুসলমানদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের ক্ষতি 
করার উদ্দেশ্যে নানারকম গোপন শলা-পরামর্শ করতো । তারা রাসূলুল্লাহ সা.-কে 
ইয়াহুদীদের মতো সালাম দিতো, যার দ্বারা বদ দোয়ার অর্থ বুঝাতো।এ পর্যায়ে 
আল্লাহ্‌ তা'আলা মুসলমানদেরকে সাস্তবনা দিয়েছেন যে, মুনাফিকরা তোমাদের কোনো 
ক্ষতি করতে পারবে না। অতএব তোমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিজের কাজ 
করে যাও। মুসলমানদেরকে শিক্ষা দেয়া হয়েছে যে, তোমাদের পারস্পরিক শলা- 
পরামর্শ হবে দীনী কাজ এবং তাকওয়া বা পরহ্যেগারী অর্জনের জন্য । গুনাহ, যুলুম 
ও বাড়াবাড়ির উদ্দেশ্যে শলা-পরামর্শ করা মুসলমানদের কাজ হতে পারে না। 


তিন £ অতপর সূরার ১১ থেকে ১৩ আয়াতে মুসলমানদের কিছু কিছু সামাজিক 
আদব-কায়দা বা শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে। এ পর্যায়ে তাদেরকে মজলিসের 
আদব-কায়দা শিক্ষা দেয়া হয়েছে। যেমন কোনো মজলিসে আগে আসা লোকেরা 
নিজেরা নড়েচড়ে বসে পরে আসা লোকদেরকে জায়গা করে দেয়া । রাসূলুল্লাহ সা.-এর 
মজলিসে এমন অবস্থা হতো যে, আগে আসা. লোকেরা নিজ নিজ স্থানে অনড় হয়ে 
বসে থাকতো । অথচ ভেতরে তখনো অনেক জায়গা থাকতো । তখন পরে আসা 
লোকেরা দীড়িয়ে থাকতো অথবা অন্যদেরকে ডিঙিয়ে ভেতরে যেতে হতো । এতে 
বিশৃংখলা সৃষ্টি হতো। এ ক্ষেত্রে নির্দেশ দেয়া হয়েছে.যে, তোমরা নড়েচড়ে বা একটু 
গুটিয়ে বসে পরে আসা লোকদেরকে স্থান করে দাও । 


চার £ মুসলমানদের আর একটি শিষ্টাচার শিক্ষা দেয়া হয়েছে যে, তোমরা যখন 
কোনো প্রয়োজনে রাসূলুল্লাহ সা.-এর নিকট যাও, তখন অনর্থক বসে না থেকে নিজের 
প্রয়োজন সেরে যথাসম্ভব তাড়াতাড়ি চলে যাও। কারণ সেখানে অনর্থক বসে থাকা 
রাসূলুল্লাহ সা.-এর কষ্টের কারণ হয়ে দীড়ায়। তিনি তোমাদেরকে প্রকাশ্যে উঠে যেতে 
বললে তোমাদের নিকট খারাপ লাগবে ; আর ইংগীতে তোমাদেরকে উঠে যাওয়ার 
কথা বললেও তোমরা তা শুনেও বুঝতে চেষ্টা করবে না। তার সময় তো অনেক 
মূল্যবান, তাকে আরো অনেককে সময় দিতে হয়, সুতরাং তোমাদেরকে অবশ্যই 
এদিকে খেয়াল রাখতে হবে। | 


পাচ £ মানুষের আরেকটি অপছন্দনীয় আচরণ হলো-__নেতৃস্থানীয় লোকদের সাথে | 
অযথা একান্তে কথা বলার চেষ্টা করা। রাসূলুল্লাহ সা.-এর সাথেও তখনকার 
মুসলমানদের একান্তে কথা বলার প্রবণতা ছিলো। এতে তার কষ্ট হতো। তাদের এ 
আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এবং তাদেরকে সতর্ক করে দেয়ার জন্য আল্লাহ তা“আলা 
| রাসূলুল্লাহ সা.-এর সাথে একান্তে কথা বলার আগে সাদকা দান করা বাধ্যতামূলক 
করে নির্দেশ জারী করেছেন। অতপর যখন মানুষের এ অনাকাজ্কষিত আচরণ সংশোধন 
হয়ে গেলো, তখন রাসূলের সাথে আলোচনার আগে সাদকা প্রদানের নির্দেশও রহিত 




































শ. শ. কু. ১২/৪ ৭ পারা 8 ২৮ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 


ছয় ঃ সূরার ১৪ আয়াত থেকে শেষ পর্যন্ত যথার্থ নিঃস্বার্থ মুমিনের মানদণ্ড সম্পকো | 
আলোচনা করা হয়েছে। কারণ মুসলমানদের মধ্যে খাঁটি মু'মিন, মুনাফিক ও দুর্বল 
ঈমানের অধিকারী মানুষ সব মিলেমিশে গিয়েছিলো । কিছু কিছু মুসলমান ইসলামের 
শক্রদের সাথে বন্ধুত্ব রাখে। তারা স্বার্থের খাতিরে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা 
করতেও কুষ্ঠাবোধ করে না। তারা ইসলামের মধ্যে নানা রকম সন্দেহ-সংশয় খুঁজে 
বেড়ায় এবং সেসব প্রচার করে মানুষকে ঈমানের পথে আসতে বাধা প্রদান করে । তারা 
নিজেদের মুসলিম পরিচয় ও ঈমানের মিথ্যা দাবীকে ঢাল হিসেবে ব্যবহার করে। 


অপরদিকে খাটি মুসলমানরা দীনের ব্যাপারে কারো সাথে আপোষ করে না। যারা 

আল্লাহর দীনের শক্র তাদেরকে তারা নিজেদের শক্র বলে মনে করে । যদিও দীনের 
শক্রতাকারীরা তাদের মাতা-পিতা, ভাই-বেরাদার বা স্ত্রী-পুত্র, পরিজন তথা ঘনিষ্ট 
আত্মীয়-স্বজন হোক না কেনো। এ শ্রেণীর মুসলমানদের অন্তরে আল্লাহ তা'আলা 
ঈমানকে দৃঢ়মূল করে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে তাদের জন্য রূহা'ী শক্তি 
দান করেছেন। যার ফলে তারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাত লাভের যোগ্যতা 
লাভ করেছে। আল্লাহ তাদের প্রতি সম্তুষ্ট। তারাও আল্লাহর প্রতি সত্তুষ্ট । আখিরাতে 
এমন লোকেরাই হবে সফলকাম। 





পারা ৪ ২৮ 


সাজ 


৬৬ শট গড তা তা টি পুঠি পাতা তানি তা ও প ৫৫ ৬ পা 


০এচীঁডে ১52%:01. ০০91০) শ2415 49101 ও 


আল্লাহর কাছে ; আর আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শ্ুনছেনং ; নিশ্চয়ই আল্লাহ 
সর্বশ্রোতা সর্বদরষ্টা। ২. যারা 


আল্লাহ্‌ ; ৯-কথা ; |-তার (সেই 
্ত্রীলোকটির) যে ; ; এ৫১৮-১ (৬4.-আপনার সাথে বাদানুবাদ করছে ;  - 
সম্পর্কে ; ৮৯) (৬+৮)-তার স্বামী ; এবং ; ৮২০৬ -ফরিয়াদ করছে ; গো - 


কাছে; 4)-আল্লাহর ; 2আর ; 1)-আল্লাহ ; শুনছেন ; ০/৮-৫১১৮ 
০9-আপনাদের উভয়ের কথাবার্তা; $1নিশচযই; 4]-আল্লাহ ; শ--সর্বশ্রোতা ; 
২ সর্বতষ্টা।3১:54-যারা ; 


১. ১ আল্লাহ ভাজালা ভ্্ীলোকটির কথা ভনেছেন_ অর্থাৎ তার দোয়া কবুল করেছেন 
এবং তাকে সমূহ বিপদ থেকে রক্ষা করেছেন। 


২. আয়াতে ইংগীতে উল্লিখিত স্ত্রীলোকটি ছিলেন হযরত খাওলা বিনতে সা*লাবা 
রা.। তিনি তার স্বামী হযরত আওস ইবনে সামেত রা.-এর বিরুদ্ধে এ অভিযোগ নিয়ে 
রাসূলুল্লাহ সা.-এর খেদমতে হাজির হয়েছেন যে, তার স্বামী তার সাথে যিহার করেছেন, 
এখন তার ও তীর সন্তানদের ভরণ-পোষণ ও অন্যান্য খরচাদি কিভাবে চলবে! আল্লাহর 
কাছেও তিনি বারংবার এ সমস্যার সমাধানের জন্য দোয়া করতে থাকেন। যার ফলে 
আল্লাহ তা“আলা তার দোয়া কবুল করে তাঁকে সম্মানিত করেছেন। অতপর আলোচ্য 
আয়াতসমূহ নাযিলের মাধ্যমে যিহারের পূর্ণাংগ বিধান নাধিল করেন। 

এ ঘটনার পর সাহাবায়ে কিরামের কাছে হযরত খাওলা বিনতে সা'লাবা রা.-এর 
সম্মান মর্যাদা অত্যন্ত বেড়ে যায়। কেননা তার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার 
|| এবং সেমতে ওহী নাযিলের মাধ্যমে যিহারের পূর্ণাংগ বিধান দেয়ার এ ব্যাপার কোনো 
[ ছোট ব্যাপার ছিলো না। ৃ 





পারা 8 ২৮ 


8588৯৯৪%৮ 8584851 


শখ +৫34601, জিরা তি ৰ 
ধিহার করে তোমাদের মধ্য থেকে নিজেদের স্ত্রীদের সাথেত, (তারা জেনে রাখুক) তারা 
বা তাদের মাতা তো ওরা ছাড়া কেউ নয় যারা 


45119179350 £10516:0915 হিল1545 
55262 আর অবশ্যই তারা (যেহার করতে গিয়ে) বলে একটি 
অসঙ্গত ও মিথ্যা কথাৎ ; আর আল্লাহ অবশ্যই 


র ১,৮৮৫ -যিহার করে ;7৫৩৮(৮+০)-তোমাদের মধ্য থেকে ; ০৮সাথে ; ৮৩ 
(সপ, “(০)-নিজেদের স্ত্রীদের ; ৮-€তারা জেনে রাখুক) নয় ; ১%-তারা ভ্্রীরা) ; 
44৮ (»৯+০৬+)-তাদের মাতা; ৮4০ ১-তাদের মাতা তো কেউ নয়; ৮ ছাড়া; 
1৪]-ওরা, যারা ;৮১/(৫৯+১/-তাদেরকে জন্মদান করেছে; ১-আর ; -+1 - 
(৯+০)-অবশ্যই তারা ; ১৮৮-- (বিহার করতে গিয়ে) বলে ; ০৩৮অসঙ্গত ; ০০ 
1%)-কথা ১9-ও 2 ঠ9) মিথ্যা ;7আর ;১1-অবশ্যই ; 11)-আল্লাহ ; 


নিম্নোক্ত ঘটনা থেকে সাহাবায়ে কিরামের কাছে তার মর্যাদা সম্পর্কে ধারণা পাওয়া 
যাবে-_- 


একবার দ্বিতীয় খলীফা হযরত ওমর রা. তার খিলাফতকালে কতেক সংগীসহ 
কোথাও যাচ্ছিলেন । পথে এক বয়স্কা মহিলা তাঁকে থামতে বললে তিনি মাথা নি করে 
দীড়িয়ে পড়লেন এবং মহিলার কথা শেষ না হওয়া পর্যন্ত একইভাবে দাড়িয়ে 
থাকলেন। সাথীদের একজন বললেন, “হে আমীরুল মু'মিনীন, একজন বৃদ্ধা মহিলার 
জন্য আপনি কুরাইশ নেতৃবৃন্দকে এতো সময় দীড় করিয়ে রেখেছেন কেনো ?” তিনি 
বললেন, “সে কে, তা-কি তুমি জানো £ ইনি হলেন খাওলা বিনতে সা'লাবা, যার 
অভিযোগ সাত আসমানের ওপর গৃহীত হয়েছে। আল্লাহর কসম, তিনি যদি আমাকে 
সারা রাত দীড় করিয়ে রাখতেন, তাহলেও আমি দীড়িয়ে থাকতাম । শুধুমাত্র নামাযের 
সময় ওযর পেশ করতাম ।” 


৩. “ইউযাহিরুনা" শব্দটি “যিহার' শব্দ থেকে উদ্ভৃত। এর অর্থ সওয়ারী বা বাহন 
বানানো । ইসলাম পূর্বকালে আরবে একটি প্রচলন ছিলো যে, কেউ যদি তার স্ত্রীর 
সাথে ঝগড়া করে চিরতরে তার সাথে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতো, তাহলে স্ত্রীকে 
বলে দিতো “আনতা আলাইয়া কা-যাহরে উম্মী” অর্থাৎ তুমি আমার নিকট আমার 
মায়ের পিঠের মতোই হারাম । এটা বলার ছারা তারা স্ত্রীকে চিরতরে হারাম করে নিত। 
এখানে পেটই আসল উদ্দেশ্য, কিন্তু রূপক ভঙ্গিতে পিঠ উল্লেখ করা হয়েছে। (কুরতুবী) | 





পারা £ ২৮ 


286018288১8 83488 


ঠা 00১:27%0022015:566101 1 
নিশ্চিত গুনাহস্রাফকারী, অত্যন্ত ক্ষমাশীল ।* ৩. আর যারা" নিজেদের স্ত্রীদের কারো সাথে 
যিহার করে, অতপর যা তারা বলেছে তা থেকে ফিরে আসতে চায়”, 


+220-(৯৮০+০)-নিশ্চিত গুনাহ মাফকারী ;%%2-অত্যন্ত ক্ষমাশীল । 5১,-আর ; 
054]-যারা ; ১+৮-যিহার করে ; ১কারো সাথে ; '৮৩০১-নিজেদের স্ত্রীদের ; 
"-অতপর ; 3+১-ফিরে আসতে চায় ; 0-তা থেকে যা ; (,0-তারা বলেছে ; 


| জাহেলী সমাজে এটা তালাকের চেয়ে কঠোর ছিলো। এভাবে স্ত্রীকে হারাম করার 
উদ্দেশ্যে তাকে মা, বোন বা মেয়ে তথা “বিবাহ নিষিদ্ধ' কোনো স্ত্রীলোকের সাথে 
তুলনা করাকে “যিহার' বলা হয়। আরবরা তালাক দেয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নেয়া যায় বলে 
মনে করতো, কিন্তু স্ত্রীর সাথে যিহার করার পর তাকে চিরতরে হারাম বলে মনে করতো । 


৪. অর্থাৎ কোনো মূর্খ তার স্ত্রীকে মুখে মুখে “মা' বলে ফেললে স্ত্রী 'মা' হয়ে যায় না; 
কারণ “মা' একমাত্র সেই মহিলা যিনি তাকে প্রসব করেছেন। সুতরাং বিবেক-বুদ্ধির 
নীতি-নৈতিকতা ও আইন-কানুন ইত্যাদি কোনো বিচারেই স্ত্রী মা' হতে পারে না। 
এটা যিহার সম্পর্কে আল্লাহর ফায়সালা । 


৫. অর্থাৎ যিহার-এর কোনো বৈধতা নেই বরং এটা একটা অপছন্দনীয় ও অসার- 
মিথ্যা কথা । কেউ যদি স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিতে চায়, তার জন্য বৈধ পন্থা হচ্ছে 
তালাক । স্ত্রীকে মায়ের সাথে তুলনা করার কথা কোনো সুশীল-সভ্য মানুষ কল্পনাও 
করতে পারে না। স্ত্রীকে মায়ের মর্ধাদা দেয়ারও কোনো অধিকার আল্লাহ কাউকে 
দেননি। একজন নারীকে কিছুদিন স্ত্রী হিসেবে ব্যবহার করবে, আবার চাইলেই তাকে 
মায়ের মর্যাদা দান করবে এমন অধিকার আল্লাহ তাকে দেননি। কেননা সে আইন 
রচয়িতা নয়, আইনের রচয়িতা একমাত্র আল্লাহ। আল্লাহ তা'আলা দাদী, নানী, শাশুড়ী 
দুধমাতা এবং রাসূলুল্লাহ সা.-এর স্ত্রীগণকেই শুধুমাত্র মাতৃত্বের মর্যাদায় আসীন 

| করেছেন । স্ত্রীতো দূরের কথা দুনিয়ার কোনো নারীকেই এ মর্যাদা দেয়া যেতে পারে 
না। অতএব 'যিহার' করা একটা অর্থহীন গুনাহের কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ । 


৬. অর্থাৎ আল্লাহ তা“আলা গুনাহ মাফকারী ও অত্যন্ত ক্ষমাশীল হওয়ার কারণে 
তোমাদের যিহারের মতো জঘন্য গুনাহ ও মিথ্যার জন্য তোমাদেরকে কঠিন শাস্তি না 
দিয়ে ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের পারিবারিক জীবনকে ধ্বংসের হাত থেকে 
রক্ষা করেছেন। তিনি তোমাদের এ গুরুতর অপরাধের জন্য একটি ইবাদাতকে লঘু 
শান্তি হিসেবে আবশ্যক করে দিয়েছেন। এতে গোলাম আযাদের বিধান দিয়ে আর্থিক 
শান্তি অপরাগতায় দু" মাস লাগাতার রোযা রাখার বিধান দিয়ে শারীরিক শাস্তির 
| বিধান দেয়া হয়েছে। এর সামর্থ না থাকলে ৬০ জন মিসকীনকে খাদ্য দানে লঘু 
শাস্তির মাধ্যমে এ সমস্যার সুষ্ঠু সমাধান দেয়া হয়েছে। ৃ 





পারা £ ২৮ 


835888388 ভারি 


নে, ১ ভিডিওটি তানি ০৮০৬ চে ৬৪ পাতার্তা ০০2 ০০ 
ূ 21547209629 130১৮০৮5০0955285 2১৯3 ৰ 
তখন একে অপরকে স্পশ করার আগে তারা যেন একাট গোলাম আযাদ করে দেয় : এটা 
এজন্য যে, এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে», আর আল্লাহ হলেন__ 


2৮৯০-তখন যেন তারা আযাদ করে দেয় ; 9৮একটি গোলাম ; ০৯ ০৮আগে ; 
(০০ -একে অপরকে স্পর্শ করার ; ১4৮৫৮4%9- -এটা এজন্য যে ; 0৮৮2, 
-তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে; 4-এর দ্বারা ; +আর ; ;10.আল্লাহ হলেন; 


৭. যিহারের শরয়ী বিধানের বর্ণনা এখান থেকে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সা.-এর 
সময়ে যিহারের যেসব ঘটনা সংঘটিত হয়েছিলো, সেসব ঘটনার সমাধান তিনি এসব 

আয়াতের বিধান থেকেই দিয়েছিলেন। তার সেসব সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই 
ইসলামে যিহার সম্পর্কিত বিস্তারিত বিধান রচিত হয়েছে। রাসূলুল্লাহ সা.-এর 
সময়কালে যিহার-এর চারটি ঘটনা হাদীস থেকে জানা যায়। এর মধ্যে প্রথম ঘটনা 
হলো আওস ইবনে সামেত আনসারী রা. ও তীর স্ত্রী খাওলা বিনতে সা'লাবা রা.-এর 
ঘটনা । দ্বিতীয় ঘটনার ব্যক্তির নাম জানা যায়নি। এসব ঘটনা হাদীসের নির্ভরযোগ্য | 
বর্ণনা সূত্রে জানা যায়। এসব হাদীস থেকে আলোচ্য আয়াতসমূহের যিহার সম্পর্কিত 
বিধান ভালোভাবে জানা যায়। 


৮. অর্থাৎ যিহার করার দ্বারা স্ত্রীকে হারাম করার সে সিদ্ধান্ত নিয়েছিলো তা পরিবর্তন 
করতে চায় তথা স্ত্রীর সাথে মেলামেশা করতে চায়, তাহলে এর কাফফারা হিসেবে 
একটি গোলাম বা ক্রীতদাস আযাদ করতে হবে। 


এ থেকে জানা গেলো যে, স্ত্রীর সাথে মেলামেশা হালাল হওয়ার উদ্দেশ্যেই কাফ্ফারা 
ওয়াজিব হয়েছে। খোদ “যিহার' কাফ্ফারার কারণ নয়। বরং যিহার করা এমন গুনাহ 
যার কাফ্ফারা হলো তাওবা করা ও ক্ষমা প্রার্থনা করা । আয়াতের শেষে লা-আফুউন 
গাফুর' বলে সেদিকেই ইংগীত করা হয়েছে। তাই যিহার করার পর যদি স্ত্রীর সাথে 
মেলামেশা করতে না চায়, তাহলে তাকে কাফ্ফারা দিতে হবে না। তবে স্ত্রীর অধিকার 
ক্ষণ করা জায়েয নয়। স্ত্রী দাবী করলে কাফফারা আদায় করে মেলামেশা করা অথবা 
স্ত্রীকে তালাক দিয়ে মুক্ত করে দেয়া ওয়াজিব । স্বামী যদি স্বেচ্ছায় এতে রাজী না হয় 
তাহলে স্ত্রী আদালতের আশ্রয় নিয়ে তাকে বাধ্য করতে পারে। 


৯. অর্থাৎ তোমাদেরকে সুসভ্য ও রুচিশীল মানুষে উন্নীত করার জন্য এটা তোমাদের 
জন্য উপদেশ বাণী। যাতে তোমরা জাহেলী আচার-আচরণ থেকে ফিরে আস স্ত্রীর 
সাথে তোমাদের বিবাদ হবে জদ্ব ও রুচিশীল মানুষের মতো । স্ত্রীকে তালাক না দিয়ে 
যদি উপায় না থাকে তাহলে সরাসরি শরীয়তের নিয়ম অনুসারে তালাক দাও। 

| মু'মিনরা যিহারের মতো জাহেলী নীতির অনুসারী হতে পারে না। ণ 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 
ঁ না রি কিপাচি ৩ তিতা পান পানি, তে গু পপ ৯০৩ ৩ ণ 
০0৮555৬৮81 ০৮৫১৬ (49০5 ০০৯৪১১৯০৭৯৯) 
তোমরা যা করছো সে সম্পর্কে সম্যক অবহিত ।১০ ৪. তবে যে ব্যক্তি পায়নি (কোনো 
রা রি রি 
ছি এটি ডি পটি টা তে গার ৬৬ পালা &১ তত 


928: ০1৮০5০৯০০০6 ০৮৮৭৫0 


ভিজে শা েজেতর ভে তবে সে যেন ষাটজন 
মিসকীনকে খাওয়ায়১১, এটা এজন্য যে, তোমরা যেন ঈমান আন 


(.-সে সম্পর্কে যা ; ০1০-তোমরা করছো ;4::5-সম্যক অবহিত ।৪):১-(+ 
১-তবে যে ব্যক্তি ; ১4 74-পায়নি (কোনো গোলাম) ; ::--১-(৫৮-৮০)-তবে 
সে যেন রোযা রাখে ; ১:৮4দু'মাস ; ১০০৮ লাগাতার ; ০ ০৮আগেই ; 2 
কির পরস্পরকে স্পর্শ করার ; ০৯১৫০+)-অতপর যে ; ১৮৭ -€রোযা 
রাখার) শক্তি রাখে না ;"০৮৬- (১০৮+-)-তবে সে যেন খাওয়ায়; ২..-ষাটজন; | 
(--৮মিসকীনকে ; $১-এটা এজন্য যে; (:54-তোমরা যেন ঈমান আন ; 


১০. অর্থাৎ তোমরা কাউকে না শুনিয়ে যদি চুপে চুপে যিহার করো এবং কাফ্ফারা না 
দিয়ে তা প্রত্যাহার করে নাও তথা স্ত্রীর সাথে মেলামেশা শুরু করো, তাহলে দুনিয়ার 
কেউ তা না জানলেও আল্লাহ তা জানেন এবং এ কাজের জন্য তোমাদেরকে অবশ্যই 
শাস্তি দেবেন। কেননা তিনি তোমাদের গোপন-প্রকাশ্য সব কাজের খবর রাখেন। 


১১. এ আয়াতে যিহার সম্পর্কে আল্লাহর নির্দেশ বর্ণিত হয়েছে। এ আয়াত এবং 
রাসূলুল্লাহ সা.-এর এ ব্যাপারে সিদ্ধান্ত এবং ইসলামের সাধারণ নীতিমালার ওপর 
ভিত্তি করে ইসলামের ফকীহ তথা আইনজ্ঞগণ যে বিধান দিয়েছেন তা নিম্নরূপ___ 

এক ঃ ইসলামী আইনের বিধানাবলী তিনটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রথমত যিহার 
দ্বারা বিবাহ বন্ধন ছিন্ন হয় না। দ্বিতীয়ত, যিহার দ্বারা স্ত্রী সাময়িকভাবে স্বামীর জন্য 
হারাম বা নিষিদ্ধ হয়ে যায়। তৃতীয়ত, স্বামী কর্তৃক কাফ্ফারা আদায় না করা পর্যস্ত এ 
হারাম বা নিষিদ্ধতা বহাল থাকে । কাফ্ফারাই একমাত্র এ নিষিদ্ধতা রহিত করতে 
পারে। 

দুই £ যিহার গ্রহণযোগ্য হওয়ার জন্য স্বামীকে সুস্থ-বুদ্ধি, প্রাণ্ড-বয়ঙ্ক, সজ্ঞান ও 
সচেতন হতে হবে । কেউ ইচ্ছাকৃত নেশাগ্রস্ত হলে এবং সে অবস্থায় যিহার করলে তা 
গ্রহণ যোগ্য হবে ; কেননা সে ইচ্ছা করেই নিজের ওপর এ অবস্থা চাপিয়ে নিয়েছে। 

শুধুমাত্র মুসলমান স্বামীর যিহারই গ্রহণযোগ্য হবে। কেননা আয়াতে “ইউযাহিরনা 
[মিনকৃম' বলে মুসলমানদেরকেই সস্থোধন করা হয়েছে। 


পারা £ ২৮ 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 


টি কোনো মহিলা যদি পুরুষের মতো তার স্থায়ীকে বলে যে, তুমি আমার জন্য আমার 
| “পিতার মতো' অথবা যদি বলে, “আমি তোমার জন্য তোমার মায়ের মতো” তাহলে 
স্ত্রীর এ বক্তব্য যিহার হিসেবে গণ্য হবে না। 

তিন £ সুস্থ বিবেক-বুদ্ধিসম্পন্ন সঙ্ঞান ব্যক্তির হাসি-তামাশা, আদর-সোহাগী বা 
স্বাভাবিক অবস্থায় যিহারের শব্দাবলী উচ্চারণ করলেই তা যিহার বলে গণ্য হবে। 

চার ঃ বিবাহিতা স্ত্রীর সাথেই শুধুমাত্র যিহার করা যায়। কেউ যদি কোনো নারীকে 
বলে যে, 'আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে তুমি আমার জন্য আমার মায়ের 
পিঠের মতো' এরূপ ক্ষেত্রে সে যখনই সেই নারীকে বিয়ে করুক না কেনো, কাফ্ফারা 
আদায় ছাড়া তাকে স্পর্শ করা তার জন্য বৈধ হবে না। হযরত উমর রা.-এর ফতোয়া 
এটাই ছিলো । 

পাচ £ হানাফী ও শাফেয়ী আইনবিদদের মতে সময়-নির্দিষ্ট যিহার নির্দিষ্ট সময় 
পর্যন্ত কার্ধকর থাকবে । এ সময়ের মধ্যে স্ত্রীকে স্পর্শ করার জন্য কাফ্ফারা আদায় 
করতে হবে। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে যিহারের হুকুম অকার্যকর হয়ে যাবে। 

ছয় ঃ শর্তযুক্ত যিহারের শর্ত ভঙ্গ হলেই কাফ্ফারা দিতে হবে। 

' সাত ৪ একাধিকবার যিহারের বাক্য উচ্চারণ করলে তা একই বৈঠকে হোক বা 
বিভিন্ন বৈঠকে ___যতবার বলা হবে ততবার কাফ্ফারা দিতে হবে। 

আট £ একাধিক স্ত্রীর সাথে এক সাথে যিহার করলে প্রত্যেককে হালাল করার জন্য 
আলাদা আলাদা কাফ্ফারা দিতে হবে। 

নয় $ একবার যিহারের কাফ্ফারা দেয়ার পর পুনরায় যিহার করলে পুনরায় কাফ্ফারা 
দিতে হবে। 

দশ $ কাফফারা দেয়ার আগেই স্ত্রীর সাথে মেলামেশা করা গুনাহ । কেউ যদি এমন 
ক্ষমা চাওয়া উচিত এবং এমন কাজ না করা উচিত। 

এগার ঃ হানাফীদের মতে স্ত্রীকে সেসব নারীর সাথে তুলনা করলেই যিহার হবে যারা 
বংশ, দুধপান অথবা দাম্পত্য সম্পর্কের কারণে চিরস্থায়ীভাবে হারাম । যেসব নারী 
অস্থায়ীভাবে হারাম এবং কোনো সময় হালাল হতে পারে, তারা এর অন্তর্ভুক্ত নয়। 


বার $ “তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো ।” যিহারের সুস্পষ্ট বাক্য 
এটাই । আরবদের মধ্যে যিহারের বাক্য এটাই ছিলো, এ সম্পর্কেই কুরআনে নাযিল 
হয়েছে। এটা ছাড়া অন্য বাক্য দ্বারা যিহার গণ্য হবে অথবা হবে না, তা নির্ভর করবে | 
উক্ত বাক্যের বক্তার নিয়তের ওপর । 


তের ঃ কোনো ব্যক্তি যিহার করার পর যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায় তাহলেই 
| তাকে কাফ্ফারা দিয়ে হুরমত বা নিষিদ্ধতা দূরীভূত করতে হবে, যে নিষিদ্ধতা যিহার | 



































শে শ্দে আল কুরআন সূরা আল মুজাদালা 


করার কারণে বলবৎ হয়েছিলো । অতএব কেউ যদি যিহার করার পর স্ত্রীর সারবে 
সহবাস করতে না চায় তাহলে তাকে কাফ্ফারা দিতে হবে না। | 


চৌদ্দ ঃ কাফ্ফারা দেয়ার আগে কোনো যিহারকারী ব্যক্তির জন্য স্ত্রীর সাথে শুধুমাত্র 
সহবাস করাই হারাম নয়। বরং কামভাবের সাথে তাকে স্পর্শ করাও হারাম । 


পনর ৪ কোনো ব্যক্তি যদি যিহার করার পর স্ত্রীকে তালাক দেয় অতপর রাজায়াত 

করে তথা স্ত্রীকে পুনরায় গ্রহণ করে, তারপরও কাফ্ফারা দেয়ার আগে স্ত্রীকে স্পর্শ করা 
তার জন্য জায়েয হবে না। তালাকে বায়েন-এর পর স্ত্রীকে পুনঃ বিবাহ করার পরও 
কাফফারা দেয়ার আগে স্ত্রীকে স্পর্শ করা তার জন্য জায়েয হবে না। এমনকি তিন 
তালাক দেয়ার পর যদি স্ত্রীর অন্যের সাথে বিবাহ হয় এবং সে স্বামী মারা যায় বা সে 
স্বামীও তাকে তালাক দেয় অতপর যিহারকারী স্বামী তাকে পুনঃ বিবাহ করে তাহলেও 
কাফফারা দেয়ার আগে স্বামীর জন্য তাকে স্পর্শ করা জায়েয হবে না। 


ষোল ঃ যিহারকারী স্বামীকে কাফ্ফারা দেয়ার আগে নিজেকে স্পর্শ করতে না দেয়া 

স্ত্রীর কর্তব্য। তাই স্বামী কাফ্ফারা না দিলে স্ত্রী আদালতের আশ্রয় নিয়ে কাফফারা 
দিয়ে স্বামীকে বাধ্য করতে পারবে । আদালতের নির্দেশ অমান্য করলে আদালত তাকে 
প্রহার বা কারাদণ্ড অথবা উভয় প্রকার শাস্তি দিতে পারবে। 


সতের ঃ কাফ্ফারার তিন প্রকারের কোনোটার সামর্থ না থাকলে সমাজের লোকদের 


উচিত, তারা যেন তৃতীয় কাফ্ফারা শোধ করতে তাকে সাহায্য করে। অর্থাৎ 
অন্ততপক্ষে সে যেন ৬০ জন মিসকিনকে খাদ্য দান করে নিজের ওপর হারামকৃত স্ত্রীর 
সাথে সম্পর্ক পুনঃ স্থাপন করে নিতে পারে। 


আঠার ঃ কাফ্ফারা আদায়ের ক্ষেত্রে মুসলিম বা অমুসলিম যে কোনো প্রকার দাস বা 
দাসী মুক্ত করা যাবে। 


উনিশ £ দাস-দাসী যুক্ত করা সন্ভব না হলে দু'মাস লাগাতার রোযা রাখতে হবে । এ 
ক্ষেত্রে চান্দ্র মাসের হিসাব ধর্তব্য হবে। চান্দ্র মাসের মাঝামাঝি থেকে রোযা শুরু করলে 
| ৬০ (ষাট) দিন রোযা রাখতে হবে। 

এ ষাট দিনের মধ্যে-_-রোযা রাখা নিষিদ্ধ এমন দিন না পড়ে, রোযা শুরু করার 
আগে সেদিকে খেয়াল রাখতে হবে। 

এ ষাট দিনের মধ্যে কোনো ওযর বশত বা বিনা ওযরে রোযা ভঙ্গ করলে, পুনরায় 
প্রথম থেকে রোযা শুরু করতে হবে। 

রোযা ষাটটি পূর্ণ হওয়ার আগে যিহারকারী যদি স্ত্রীকে স্পর্শ করে তাহলে রোযার 
ধারাবাহিকতা বিনষ্ট হয়ে যাবে এবং পুনরায় প্রথম থেকে রোযা রাখতে হবে। 


বিশ ঃ স্মরণীয় যে, কাফ্‌ফারার প্রথম প্রকার অসন্ভব হলেই, দ্বিতীয় প্রকার এবং এটা | 
অসম্ভব হলেই তৃতীয় প্রকার তথা াটজন মিসকীনকে খাদ্য দান করতে হবে। 





শ. শ. কু. ১২/৪৮-__ পারা £ ২৮ 


শব্দে শব্দে আল কুরআন ৪508৬ 


রণ, কেপ পপ তা ৯ টিটি পতি পা ৯৩ ৬২ ৃ 
02120 2১৫112551362155 2 
আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি, ; আর এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, 
আর (এ সীমারেখা) লংঘনকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব ।১ 
29 পতি ৯০০ তিগারানিতপাপ পুত পা কটেতে 
+95555550520419552 49559 481099১02 ০1 ০1৪ 
৫. নিশ্চয়ই যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের১৪, তাদেরকে লাঙ্ছিত 
করা হবে, যেমন লাঞ্কিত করা হয়েছিলো ওদেরকে যারা ছিলো তাদের আগে১, 


41৬41+০)-আল্লাহর প্রতি ; ও ; 4৮-১-(+১-১)-তীর রাসূলের প্রতি ; ১- 
আর ; এ-এগুলো ; ১৬ির্ধারিত সীমারেখা ; 40-আল্লাহর ; /আর ; ০৮৫ 
-(এ সীমারেখা) লংঘনকারীদের জন্য রয়েছে ; €১0.০-আযাৰ ; (3-য্তরণাদায়ক ৫) 
১- -নিশ্চয়ই ; ০:41-যারা ; টু ১62 -বিরোধিতা করে ; 1) -আল্লাহর ; ও ; 5) 
-(+4৯+১)-তীর রাসূলের ; [5-তাদেরকে লাঞ্কিত করা হবে ; (৫-যেমন ; +৫- 
লাঞ্ছিত করা হয়েছিলো ; 2:১1-এদেরকে যারা ; 4:$ ৮ছিলো তাদের আগে ; 


(বিশেষ দ্রষ্টব্য ঃ যিহারের মাসয়ালা বিস্তারিত জানার জন্য ফিকাহর কিতাবগুলো 
দ্র্টব্য। তাফহীমুল কুরআনের ১৬ খণ্ডের সূরা মুজাদালার ১১ টীকা অংশের বিস্তারিত 
আলোচনা অংশ দ্রষ্টব্য) 

১২. এখানে আগে থেকে ঈমান আনা মুসলমানদেরকে সম্বোধন করে ঈমান আনার 
কথা বলে বুঝানো হয়েছে যে, তোমরা যেহেতু আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান 
এনেছো, সুতরাং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ পুরোপুরি পালন করো । ঈমান আনার 
পর জাহেলী রীতিনীতি ও রসম-রেওয়াজ মেনে চলা ঈমান-বিরোধী কাজ। ঈমান 
আনার পর আল্লাহ ও রাসূলের দেয়া বিধানের বিপরীত দুনিয়ার অন্য কোনো আইন 
মেনে চলা কোনো মুমিনের জন্য সংগত নয়। 

১৩. এখানে “কাফির' দ্বারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকারকারী “কাফির' বুঝানো 
হয়নি ; বরং এর দ্বারা বুঝানো হয়েছে-__যারা আল্লাহ ও তার রাসূলের আদেশ- 
- নিষেধকে কথা ও কাজের মাধ্যমে প্রত্যাখ্যান করে তারা আল্লাহর নিকট মু'মিন বলে 
গণ্য হয় না। এসব লোকই আল্লাহর নির্ধারিত সীমা তথা ফরয, হালাল, হারাম 
ইত্যাদির ধার ধারে না, নিজের ইচ্ছাকেই তারা প্রাধান্য দিয়ে কাজ করে। 

১৪. পূর্বের আয়াতে আল্লাহর বিধানের যে সীমারেখা বর্ণিত হয়েছে, আলোচ্য আয়াতে 
সেই সীমারেখা লংঘনকারীদের প্রতি কঠোর শাস্তির সতর্কবাণী উচ্চারিত হয়েছে। 


আয়াতে “ইউহাদৃদৃনাল্লাহা' অর্থ, 'ইউখালিফুনাল্লাহা' অর্থাৎ আল্লাহর সীমারেখা বা 
[বিধি-নিষেধ না মেনে নিজের মনগড়া সীমারেখা ও বিধি-নিষেধ বানিয়ে নেয়া। | 





পারা 8 ২৮ 


1 ০০৫ তা জন ৩ ৬ ৮5085 1৬0৮ ৫ 
401 ০০৯ 98০০৮৭০০10০52)880 9 5410151 91 
আর আমি তো নিঃসন্দেহে নাযিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ ; আর (সেসব আয়াত) 
অস্বীকারকারীদের জন্য রয়েছে অপমানকর শাস্তি ।১* ৬. যেদিন পুনর্জীবিত করবেন 
9৮ পে সপ ওলি 1৩ ৮ ৩ ৯িততিপাান। ৪ [জিপ কিতি পাতি ৪িতিঅতািা গজ ৩ 
৩০৫৪022/28-5512--2752025325 
আল্লাহ তাদের মকলকে, (সেদিন) তিনি তাদেরকে জানিয়ে দেবেন সে সম্পর্কে যা তারা করতো ; আল্লাহ তা সদ সংরক্ষণ 
করে রেখেছেন, অঞচ তারা তা ভুলে গিয়েছে, ; আর আল্লাহ সকল বিষয়ে সম্যক রা 
আর ; 09 ১3-আমি তো নিঃসন্দেহে নাধিল করেছি ;.০এ-আয়াতসমূহ ;,০-- 
সুস্পষ্ট ; /-আর ; ০:৮--%)-৫৮9+)+৭)-(সেসব আয়াত) অস্বীকারকারীদের 
জন্য রয়েছে ;-0-০-শাস্তি ; ১১৫-অপমানকর ।€)-যেদিন ;4::::-(+৩-০৮ 
৯)-পুনজীবিত করবেন তাদের ; 441-আল্লাহ ; (০৯+-সকলকে 77৮::4/-(+-) 
৮৯+$১)-(সেদিন) তিনি তাদেরকে জানিয়ে দেবেন ; ৮-সে সম্পর্কে যা ; (০ - 
তারা করতো ; £/ ৮-0০-৮1)-সযত্রে সংরক্ষণ করে রেখেছেন তা ; 2111 - 
আল্লাহ; ;-অথচ ; +,:./-€১+1৯-.)-তারা তা ভুলে গিয়েছে ; 7-আর ; 4)| -আল্লাহ 


১৫. এখানে আল্লাহর সীমারেখা লংঘনকারী এবং নিজেদের মনগড়া আইনের 
অনুসরণকারীর শাস্তির ধরন বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে, তাদের এ কাজের জন্য 
পূর্ববর্তী নবীগণের অবাধ্য উন্মতদের পরিণতি ভোগ করতে হবে। তারা যেভাবে 
আল্লাহর রহমত থেকে দুনিয়ার জীবনে লাপ্না, বিভ্রান্তি, অনাচার, নৈতিক ও সামাজি 
ক অবক্ষয়ের শিকার হয়েছে, তেমনি উম্মতে মুহাম্মাদীও যদি তাদের পদাংক অনুসরণ 
করে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, তাদের পরিণতিও ওদের চেয়ে ভিন্ন হবে না। 


১৬. এ আয়াতের প্রথমাংশে যে শাস্তির কথা বলা হয়েছে, তাহলো দুনিয়ার শাস্তি। আর 
শেষাংশে বলা হয়েছে আখিরাতের শাস্তির কথা। আল্লাহর আইনের বিরুদ্ধাচরণকারীদের 
জন্য এ উভয় শাস্তি দেয়া হবে। 


১৭. অর্থাৎ আল্লাহর আইনের বিরোধিতা করে নিজেদের মনগড়া আইন তৈরী করে 
আল্লাহ বান্দাদেরকে সে আইন মানতে বাধ্য করা এবং তার ফলে দুনিয়াতে যেসব 
বিপর্যয় সৃষ্টি হয়েছে__-এসব আল্লাহ তার রেজিষ্টারে সংরক্ষণ করে রাখছেন। যদি 
অপরাধীরা এ কাজকে গুরুত্হীন মনে করে ভুলে যাক না কেনো। তাদের ধারণায় 
এসব কাজ যদিও গুরুত্হীন হোক না কেনো, আল্লাহর কাছে কোনো কাজই গুরুত্বহীন 
|,নয়। আখিরাতে তাদের ছোট-বড় সকল অপরাধ তাদের সামনে পেশ করা হবে। এ] 





১ম রুকু (১৬ আয়াত)-এর শিক্ষা ূ 

১. সূরার থম আয়াতে ইংগীতকৃত স্রীলোকটি ছিলেন হযরত আওস ইবনে সামেত রা.-এর স্রী 
হযরত খাওলা বিনতে সা'লাবা রা. । 

২. এ সূরায় যিহার সম্পকির্তি বিস্তারিত বিধান নাহিল হয়েছে । বিবাহিতা স্ত্রীকে চিরতরে হারাম 
কোনো অঙ্গের সাথে তুলনা করাকে হিহার বলা হয় । 'যিহার' একাটি জাহেলী রেওয়াজ । কোনো 
মুমিনের জন্য একাজ শোভনীয় নয় । 

৩. কোনো সঙ্গত কারণে স্রীকে বিচ্ছিন করার জন্য ইসলামের অনুমোদিত বিধান “তালাক' । 
“তালাক' দেয়ার ক্ষেত্রেও তালাকের 'সুনাত' পদ্ধতি অনুসরণ করা মুমিনদের কতর্যয । 

৪. 'যিহার' করতে গিয়ে যে বাক্য উচ্চারণ করা হয়, তা উচ্চারণ করাতো দূরের কথা এরপ কথা 
কল্পনা করাও কোনো স্ুসভ্য মানুষের পক্ষে সংগত নয় । 

৫. কাউকে মুখে মুখে “যা” বলে ডাকলে অথবা মায়ের মতো মনে করলেই সে মহিলা মা হয়ে 
যেতে পারে না । 'মা'তো তিনিই যিনি তাকে গর্ভে ধারণ করেছে এবং পুসব করেছে । 

৬. শরয়ী আইনের রচয়িতা হলেন আল্লাহ । তিনি মায়ের সাথে যেসব নারীকে মাতৃত্ের মযার্দা 
দান করেছেন, তারা হলেন-_ দাদী, নানী, শাশুড়ী, দুধমা এবং রাসূলুল্লাহ সা.-এর পবিত্র স্ত্রীগণ । 

৭. কোনো মৃখর যদি স্ত্রীর সাথে যিহার করে বসে, তার এ আচরণের ছারা তার স্ত্রী চিরতরে হারাম 
হয়ে যাবে না; বরং তার এ মুখর্তাস্লভ কাজের জন্য তাকে কিছু দও দিতে হবে! 

৮. 'যিহার'-এর পথম দও হলো একজন ক্রীতদাসকে আযাদ করে দিতে হবে এবং তা করতে 


অসমর্থ হলে চান্দ্রমাসের দু'মাস অথবা ৬০দিন লাগাতার রোযা রাখতে হবে । ষাট দিন রোযা 
রাখতে অসমর্থ হলে ৬০ জন মিসকীনকে দু'বেলার খাদ্য দান করতে হবে । 


৯. ষাট দিনের রোযা শেষ হওয়ার আগে স্ত্রীকে স্পর্শ করতে পারবে না । যদি তা করে তবে 


পুনরায় নতুন করে রোধা রাখতে হবে । 

১০. 'যিহার'-এর এ নিধাররিত দও মুসলিম জাতিকে স্সভ্য ও রুচীবান মানুষে উন্নীত করার জন্য । 

১১. কেউ যদি 'খিহার' করার পর তার কাফফারা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করে তা দুনিয়ার 
কেউ না জানলেও আল্লাহ তা জানেন এবং যথাসময়ে তার শাভি তাকে ভোগ করতে হবে । 

১২. আল্লাহ তা'আলা মানুষের ছোট-বড় সকল কাজই সযত্নে সংরক্ষণ করে রাখছেন । সুতরাং 
আল্লাহর পাকড়াও খেকে কেউ রক্ষণ পেতে পারে না । 

১৩. আল্লাহ ও তাঁর রাসূলের এতি ঈমান আনার পর আল্লাহর দেয়া সীমারেখা লংঘন করার 
কোনো অধিকার কোনো মু'মিনের থাকে না। আবার আল্লাহর বিধানের বিরোধী কোনো মানব 
রচিত বিধানকে উত্তম মনে করে তার অনুসরণকারী মুমিন থাকতে পারে না । 

১৪. যারা আল্লাহর বিধানের বিপরীত কোনো মানব রচিত বিধান অনুসরণ করে এবং আল্লাহর 
বিধান মানতে অন্যকে বাধা দেয়, তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই শাস্তি রয়েছে । 

১৫. আল্লাহর বিধানের বিরোধী লোকদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং আল্লাহর রহমত 
থেকে বঞ্চনা এবং আখিরাতে অপমানকর শাস্তি । এটাই হবে তাদের চরম শাস্তি, যা থেকে ম্ুজ্রি 

কোনো উপায় থাকবে না । 





1% 0 5 ০০ ০৮০ নিত পাতা 115 পাটিপানিতী পা ডে পা পালাজিপা 
59৯5 420)5০0৮)81 4991 448 48191) ও 

| ৭. আপনি কি লক্ষ্য করেননি যে, আল্লাহ অবশ্যই জানেন যা কিছু আছে আসমানে এবং 
যা কিছু আছে যমীনে৯ ; এমন কোনো পরামর্শ হয় না ূ 
20১52312452 9255805281241 
তিন জনের যাতে তিনি না হন তাদের চতুর্থ জন, আর না পাঁচ জনের (পরামর্শ হয়) যাতে 
তিনি না হন তাদের ষষ্ঠ জন১১, আর না (কোনো পরামর্শ হয়) এর চেয়ে কম ৃ 

9 শা 4+)-আপনি কি লক্ষ্য করেননি যে, 0-অবশ্যই ; 44।-আল্লাহ ; 
| -জানেন ; যা কিছু আছে; ২১৯৮৯এ| ০১-৫০৮৮3০)-আসমানে ; এবং ; | 
| যা কিছু আছে ; ৮) ৮-(১০/+০+)-যমীনে ; ১৮০ শহয় না; ০৯ - | 
কোনো ; 5+৮.৫-এমন পরামর্শ ; 22.-তিন জনের ; থা-যাতে না হন ; তিনি ; 
ূ 749 -(৫৯+/১)-তাদের চতুর্থ জন ; ?-আর ; এ-না; ২৮ পীচ জনের (কোনো ৰ 
পরামর্শ হয়) ; এ।-যাতে না হন; »»-তিনি ; ১4০১৩ (*-৮+০১১-তাদের ষষ্ঠ | 
জন ; আর ; &-না (কোনো পরামর্শ হয়) ;.৮১-কম ; চেয়ে ; ৪১এর ; 


১৮. এ আয়াত ইয়াহুদী ও মুনাফিকদের সম্পর্কে নাধিল হলেও মুসলমানদেরকে-ও ] 
পাপাচার, বাড়াবাড়ি, আল্লাহ ও রাসূলের অবাধ্য হয়ে পারস্পরিক কানাঘুষা করতে 
| নিষেধ করা হয়েছে। ইয়াহুদী ও মুসলমানদের মধ্যে শান্তি ছুক্তি ছিলো। তারা কোনো 
মুসলমানকে আসতে দেখলে নিজেদের মধ্যে কানাঘুষা করতো, যাতে আগত 
| মুসলমানের মনে কোনো সন্দেহ-সংশয় সৃষ্টি করে দেয়া যায়। মুনাফিকরা-ও নিজেদের 
মধ্যে একই রকম কানাকানি বা ফিসফিসানীতে লিপ্ত ছিলো। আল্লাহ তাআলা উভয় 
প্রকার লোককে সতর্ক করে দিয়েছেন এই বলে যে, তোমাদের এসব আচরণ দ্বারা 
মুসলমানদের কোনো ক্ষতিই করতে পারবে না। 


১৯. আয়াতে কানাঘুষাকারীর সংখ্যা তিন বা পাচ উল্লেখ করা হয়েছে। তিন এরপর 
দুই এবং পরে চার সংখ্যাকে বাদ দেয়া হয়েছে। এর কারণ মুফাস্সিরীনে কিরাম 
বিভিন্ন সম্ভাব্য জবাব দিয়েছেন। এর আরেকটি জবাব এটাও হতে পারে যে, কুরআন 
মাজীদ আল্লাহর কিতাব। এর সাহিত্যিক মান ও ভাষা-মাধুর্য অনুপম । কুরআনের 
সাহিত্যিক বৈশিষ্ট্য ও ভাষার মাধুর্য রক্ষার জন্যই এমনটি করা হয়েছে। পরবর্তী বাক্যে ূ 





পারা ৪ ২৮ 


শব্দে শব্দে আল কুরআন ৪১31888 


& পা ৪ ০ তা তা ৯০৬ পা পাজি হিপ পিট 0 পাতিল পি পা। 


। ০০৪] 911 910572552978-455 8 বিগ 
এবং না বেশী যাতে ভিনি না থাকেন তাদের সাথে__তারা যেখানেই থাকুক না কেনো; অতপর কিম্নামতের 
দিন তিনি তাদেরকে সেসব জানিয়ে দেবেন যাকিছু তারা করেছে 


9৯319210০49 156046৬5024101 
নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। ৮. আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি, 
যাদেরকে কানাঘুষা করা থেকে নিষেধ করা হয়েছিলো, কিন্তু 


পি সিপটিছি পা উি তা পাশা টনি কিপটিটি ও তা £ি টি জিপটিলপি 


08-01-৮549 21912 2 9 0১54 9515%) 1০9১9 
তাদের যা থেকে নিষেধ করা হয়েছে, তারা তা পুনঃ পুনঃ করেই চলছে* এবং পাপাচার ও 
বাড়াবাড়ি এবং রাসূলের অবাধ্যতায় তারা কানাকানি করতেই থাকে ; 


১-আর ; এ-না ; 7১-বেশী ; খা-যাতে না থাকেন ; -তিনি ; ৮৮ (০৮৮)- 
তাদের সাথে ; (525 যেখানেই না ; (-তারা থাকুক ; -অতপর ; ; ৫55 - 
(৮:-৮)-তিনি ভাদেযকে জানিয়ে দেবেন : (এ-সেসব যা কিছু ; ০ -তারা 
করেছে ; 2৮:-দিন ; 224 5-কিয়ামতের ; /1-নিশচয়ই ; 21-আল্লাহ ; ১৮০0৫- 
(.১4০)-সকল বিষয় সম্পর্কে ; %.০সর্বজ। 1097৮1-0 ++)-আপনি কি 
লক্ষ্য করেননি ; এ-প্রতি ; ১:54-তাদের যাদেরকে ; (%-নিষেধ করা হয়েছিলো ; 
০৮থেকে ; ১৯৭)-কানাঘুষা করা ; কিন্তু; ; ১১৮এ-তারা পুনঃ পুনঃ করেই 
চলছে; ০4-তা ; [4-নিষেধ করা হয়েছে ; 4:2-যা থেকে ; ;এবং ; 2১%4-তারা 
কানাকানি করতেই থাকে ; ১0০4৮4৮৯)- -পাপাচার ; ও ; ০0%0| - 
বাড়াবাড়ি ; +এবং ; ০-০.৮-অবাধ্যতায় ; 1৯.৮/-রাসূলের ; 

অবশ্য দুই এবং পাঁচ-এর অধিক সংখ্যক শুন্যতা-ও এ বলে পূরণ করা হয়েছে যে, 
“কানাঘুষাকারীর সংখ্যা তিন-এর কম বা পীচ-এর অধিক হলেও আল্লাহ তাদের 
সাথেই আছেন। 


২০. অর্থাৎ আল্লাহ তা'আলা সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বন্রষ্টা ও সর্বময় ক্ষমতার অধিকারী 
হওয়ার জন্যই বলা হয়েছে যে, বান্দাহ যেখানেই থাকুক না কেনো আল্লাহ সার্বক্ষণিক 
বান্দাহর সাথে থাকেন। সুতরাং বান্দাহ সকল কাজ-কর্ম, কথাবার্তা, চিন্তা-ভাবনায় যেন 
আল্লাহর উপস্থিতির কথা মনে করে নিজেকে সংযত রাখেন । পাপাচার, যুলুম এবং 

| আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা থেকে যেন নিজেকে রক্ষা করে। 





পারা £ ২৮ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 










ঢা ০: ০পাতি পদটি এপ ০৪ দিন শিকারের নান রান 
| ৮৪1০8০95৯59+40147 25৯৫৮ 0০১০৪১৭৯219] 
আর যখন তারা আপনার নিকট আসে, আপনাকে এমন শব্দে সালাম দেয়, যদ্বারা 
আল্লাহ আপনাকে সালাম দেননি২২, আর তারা নিজেদের মনে মনে বলে__ 









০৪৮১ পাঁছি পনি পু পল নিট নিপা পি পারা ৪৬৮ পাটি এ পাতি পাঠ 
০১০০৮ 5১৮৮৯১০১৯০১ 
আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেনো. _জাহান্নামই 
তাদের জন্য যথেষ্ট ; তারা সেখানে ঢুকবেই ; বস্তুত তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। 


/আর ; ঠি-যখন ; &%৮-৫4+1৮ ৬)-আপনার নিকট আসে ; ৬১%৮-(+1৯৯)- 
আপনাকে সালাম দেয় ; ০এ-এমন শব্দে ; এ:০-:০/-6৬+০:-)-সালাম দেননি; 
এযদ্বারা ; 4)-আল্লাহ ; /আর ; 2৯1৮:-তারা বলে ; 2] ০০৮০০ 
৮১)-নিজেদের মনে মনে ; (4324 9৯1-৫১+৬-০০২+৯)-আমাদেরকে শান্তি দেন না 
কেনো ; 21)।-আল্লাহ ; ০এ-তার জন্য যা ; 1৮5-আমরা বলি ১14--»-তাদের জন্য 
যথেষ্ট ;*-জাহান্নাম-ই ; ৮-৫৬*০৬৮৯১)-তারা সেখানে ছুকবেই ; ০: - 
(০-+-)-বন্তুত তা কতই না নিকৃষ্ট ; ০১০০)-গন্তব্যস্থল | 
২১, অর্থাৎ আলোচ্য আয়াত নাযিলের আগেও রাসূলুল্লাহ সা. মুনাফিক ও 
কিন্তু তারা এ থেকে বিরত থাকেনি। অতপর আলোচ্য আয়াতে তাদেরকে সতর্ক করে 
দেয়া হয়েছে। 


২২. অর্থাৎ আল্মাহ তা'আলা আপনাকে সালাম বা অভিবাদনের জন্য যে শব্দ 
নির্ধারণ করে দিয়েছেন, ইয়াহুদী ও মুনাফিকরা তাকে বিকৃত করে ভিন্ন অর্থ বুঝাতে 
সচেষ্ট রয়েছে। -আল্পাহর নির্ধারিত শব্দ হলো--_-'আস্সালামু আলাইকুম' যার অর্থ 
আপনার ওপর শান্তি বর্ষিত হোক, অথচ এসব পাপীরা বিকৃতভাবে বলে 'আসসামু 
আলাইকুম' যার অর্থ আপনার মৃত্যু হোক । রাসূলুল্লাহ সা. তাদের এ কারসাজি থেকে 
বেখবর ছিলেন না, তিনি জবাবে বলেছেন, “ওয়া আলাইকুম' অর্থাৎ “তোমাদের 
ওপরও' এ সময় হযরত আয়েশা রা. উপস্থিত ছিলেন। তিনি তাদের চালাকী বুঝতে 
পেরে বলে দিলেন-_ “তোমাদের মৃত্যু হোক এবং তোমার ওপর আল্লাহর গযব ও 
অভিশাপ পড়ুক” রাসূলুল্লাহ সা. বললেন, “হে আয়েশা! আল্লাহ তা'আলা কটু কথা 
পসন্দ করেন না।" আয়েশা রা. বললেন-___“ইয়া রাসূলুল্লাহ তারা কি বলেছেন, আপনি 
শোনেননি ?' তিনি বললেন, “আমি বলে দিয়েছি “তোমাদের ওপরও' অর্থাৎ তোমরা 
আমার ওপর যে কথা বলে বদদোয়া করেছো, তোমাদের ওপরও তা বর্ষিত হোক।” 


২৩. অর্থাৎ ইয়াহ্ুদী ও মুনাফিকরা মনে করতো যে, মুহাম্মদ সা. যদি সত্যিই রাসূল 




































[] 










পারা 8 ২৮ 








88536155588 ৪১4584888 


| 9545125).1950565 15590710540 
৯. হে যারা ঈমান এনেছো! তোমরা যখন পরম্পর গোপন আলোচনা করো, তখন 
পাপাচর ও মম 


০০০১০৭১৪০০৭ রি রলাজ কলা 
সম্পর্কে পরামর্শ করো ; আর তয় করো সেই আল্লাহকে যার নিকট 
পর্ণ & ওত পট ভিিটিা | ৩ এট পা টিডি ৩ পা 
০্প9ি19০%9 |1০3-1৬৮-0০59৯এ। 3199 
তোমাদেরকে একত্রিত করা হবে ।২৪ ১০. সি 
থেকে হয়ে থাকে, তাদেরকে দুঃখ দেয়ার জন্য যারা ঈমান এনেছে ; তবে নয় 



















2 












| $9%5-হে ; 2:50-যারা ; 0:4-ঈমান এনেছো ; ঠি-যখন ; ২৯. -তোমরা 
755 (5 9৬৫1৯৯১5২+-)-তখন কানাকানি করো 
ঃ না 504৫4) -পাপাচার বিষয়ে ; ;ও ; ০%-০/-যুলুম ;$এবং ; 
০ অবাধ্যচারণের ;1৮-৮1-রাসূলের ; 7-বরং ; (৩-পরামর্শ করো 7:2৫ 
রতি নেককাজ সম্পর্কে ; -ও ; ৬৯৯ 2/-তাকওয়া ; ;আর ; 1৯| -ভয় 
করো ; ₹4-আল্লাহকে ;550-সেই ; 450-যার নিকট ; 3%:.০- -তোমাদেরকে 
একত্রিত করা হবে। €9154-শুধুমাত্র ; ৯৯:1-এ কানাঘুষা তো হয়ে থাকে ; *- 
পক্ষ থেকে ; ) ৮৬৮১০ শরতানের ? £১:১ দুঃখ দেয়ার জন্য ; 221 -তাদেরকে 
যারা ; (:০-ঈমান এনেছে ; ;-তবে ; :-:-নয় 


লস 
সর্বদা এপ আচরণ করার পরও আমাদের ওপর কোনো আযাব আসছে না সুতরাং 


ইনি রাসূলই নন। 


২৪. আগের আয়াতে মুনাফিক ও ইয়াহুদীদের অবৈধ কানাঘুষার ব্যাপারে তাদেরকে - 
সতর্ক করে দেয়া হয়েছে। আলোচ্য আয়াতে মুসলমানদের প্রতি নির্দেশ দেয়া হচ্ছে 
যে, তাদের পরস্পরিক গোপন পরামর্শের বিষয়বস্তু যেন পাপাচার-যুলুম, আল্লাহ ও 
তার রাসূলের বিরোধী না হয় ; বরং তা যেন সৎকর্ম ও আল্লাহ ভীতি সম্পর্কিত হয়। 


গোপন পরামর্শ বা আলাপ-আলোচনা আসলে একেবারে নিষিদ্ধ কোনো বিষয় নয়। 
| এর বৈধতা-অবৈধতা বিষয়বস্তু, পরিস্থিতি, পরিবেশ তথা স্থান-কাল-পাত্রের ওপর | 













469095501 0858 40195419302 নি 
সে তাদের কিছুমাত্র ক্ষর্তি করতে সক্ষম, আল্লাহর ইচ্ছা ছাড়া; আর আল্লাহর ওপরই 
মুমিনদের ভরসা করা উচিত ।২৫ ১১. হে 


412-89--6০1-65405191910 2 
যারা ঈমান এনেছো, যখন তোমাদেরকে বলা হয় “মাজলিসের মধ্যে জায়গা প্রশ্ত করে দাও' তখন তোমরা জায়গা 
প্শন্ত করে দিও, আল্লাহও জায়গা গ্শস্ত করে দেবেন 


“১/-ক্ষতি করতে সক্ষম ; কিছুমাত্র ; &1-ছাড়া ; ০১৩৫১ম৬)-ইচ্ছা ; 
4-আল্লাহর ; 7-আর ; ওপরই; 411-আল্লাহর ; 4৮:45 ১0165). 
ভরসা করা উচিত ; ,:4১-/মু'মিনদের । €9) 4৫-হে ; 2:51যারা ; 6:51-ঈমান 
এনেছো ; মি-যখন ; )-5-বলা হয় ; ৮-তোমাদেরকে ; [৯৮১.৫-জায়গা তোমরা 
প্রশস্ত করে দাও ; এরমধ্যে ;১4-৯-)-মাজলিসের ; (৯৮-০৩-তখন তোমরা 
জায়গা প্রশস্ত করে দিও ; ₹.2:-জায়গা প্রশস্ত করে দেবেন ; 211।-আল্লাহও ; 


যেমন সমাজের সৎকর্মশীল ও আল্লাহ ভীরু দু-চারজন লোকের সৎকর্মও আল্লাহর 
| ভয় তথা কোনো দীনী গোপন আলোচনা কোনো দৃষণীয় কাজ নয়, তেমনি সমাজের 

মধ্যকার কোনো অন্যায় নয়, তেমনি সমাজের মধ্যকার কোনো অন্যায়, যুলুম ও 
পাপাচার দূরীকরণের উদ্দেশ্যে গোপন পরামর্শও কোনো গুনাহের কাজ নয়। 

অপরদিকে অন্যায়কারী, যালিম, পাপাসক্ত, জাহিল ও চরিত্রহীন লোকদের গোপন 
পরামর্শ মানুষের মনে এ আশংকা সৃষ্টি করে যে, কোনো গোলযোগ-বিশৃংখলা সৃষ্টির 
পায়তারা চলছে। আবার মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টির উদ্দেশ্যে গোপন শলা- 
পরামর্শ করা, অথবা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে শলা-পরামর্শ করা__-এসবই অবৈধ । 
মোটকথা অসদুদ্দেশ্যে শলা-পরামর্শ করা গুনাহ তথা অপরাধ ; পক্ষান্তরে সদুদ্দেশ্যে 
শলা-পরামর্শ করা সওয়াবের কাজ। 

২৫. অর্থাৎ দুক্ৃতকারীদের গোপন শলা-পরামর্শ ও কুটিল ষড়যন্ত্রের কারণে 
মুমিনদের উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা উচিত নয় ; কারণ তারা বিশ্বীস করে যে, আল্লাহর 
ইচ্ছা ছাড়া দুনিয়ার কোনো শক্তিই তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং 
শক্রদের শলা-পরামর্শ দেখে সন্দেহের বশবর্তী হয়ে কোনো পাল্টা ব্যবস্থা গ্রহণ করা 
মুমিনদের উচিত নয়। বরং সর্বাবস্থায় আল্লাহর ওপর পূর্ণ ভরসা করাই মুমিনদের 
উচিত। আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে কোনো মু'মিনই ভীত-সন্ত্স্ত ও 
বিচলিত হতে পারে না এবং বাতিলের উষ্কানীতে উত্তেজিত ও ধৈর্যহারা হয়ে ইনসাফ- 

| বিরোধী তৎপরতায় জড়িয়ে পড়ার আশংকাও তাকে বিচলিত করতে পারে না। 





শ. শ. কু. ১২/৪৯-_ পারা 8২৮ 


শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 


৮015০79017552110590 7.4 
তোমাদের জন্য২৬ ; আর যখন বলা হয় “তোমরা উঠে যাও' তখন তোমরা উঠে যেও২৭, 
আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে 


পাকি প্ঞকা 99৮ পা তা নাইলা তে ০০৬ 1 পাপা & রা 

(েতা।522956 0১02/15,৬5521 157 4917 
এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদাও (বাড়িয়ে দেবেন), আর 
তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত । ১২. হে যারা 


+৫--তোমাদের জন্য ; ”আর ; ঠি-যখন ; )-১-বলা হয়; 1%/-:১-তোমরা উঠে 
যাও ; [::)0-0,১301+-)-তখন তোমরা উঠে যেও ; (বাড়িয়ে দেবেন ; 4 
-আল্লাহ ; ০:১-।-তাদের যারা ; (:-ঈমান এনেছে ; 1৫-১৮৫০ )-তোমাদের 
মধ্যে ; /-এবং ; 2:-তাদেরকে যাদেরকে ; 1১%-দান করা হয়েছে ;11-জ্ঞান; 
০৯০৯মর্যাদা (বাড়িয়ে দেবেন) ; 4-আর ; £]-আল্লাহ ; ০+-সে সম্পর্কে যা কিছু ; 
নিতে তোমরা করো ;?-সম্যক অবহিত 163 %0হে ; 2:51-যারা ; 


২৬. এখানে যুসলিম জাতির সকল বৈঠকাদিতে অনুসরণীয় স্থায়ী বিধি বর্ণিত 
হয়েছে। আল্লাহ তা'আলা ও তার রাসূল সা. মুসলিম জাতিকে যেসব সামাজিক রীতি- 

নীতি ও আচার-আচরণ শিক্ষা দিয়েছেন, এটা তার অন্যতম । কোনো মাজলিসে যারা 
আগে এসে বসেছে, তাদের উচিত পরে আসা লোকদের জন্য নিজেরা নড়েচড়ে জায়গা 
করে দেয়া । তা না করে যে যেখানে যেভাবে বসেছে সেভাবে ঠায় বসে থাকা এবং 
নবাগতদের বসার ব্যবস্থা করার প্রতি কোনো প্রকার ভ্রক্ষেপ না করা ভদ্রতা ও 
সৌজন্যতার খেলাপ। আবার যারা পরে এসেছে তাদেরও উচিত নয় জোর করে বা 
অন্যদেরকে ডিঙিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করা। হযরত আবু হুরায়রা রা. থেকে 
বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, “কোনো ব্যক্তি যেন অন্য কোনো 
ব্যক্তিকে মাজলিসে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সে জায়গায় নিজে না বসে। 
বরং তোমরা স্বেচ্ছায় অন্যদের বসার জন্য জায়গা করে দাও ।” (বুখারী ও মুসলিম) 

অন্য একটি হাদীসে হযরত আমর ইবনে আস থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ 
সা. ইরশাদ করেছেন, “কোনো ব্যক্তির জন্য দু'জনের মাঝখানে তাদের অনুমতি ছাড়া 
জোর করে বসা বৈধ নয়।” (তিরমিযী, আবু দাউদ) 

২৭. অর্থাৎ যখন তোমাদেরকে মাজলিস থেকে চলে যাওয়ার জন্য বলা হয়, তখন 
উঠে চলে যাও। এ নির্দেশ এজন্য দেয়া হয়েছে যে, রাসূলুল্লাহ সা.-এর মাজলিসে 
কিছু লোক দীর্ঘ সময় বসে থাকতো এবং একেবারে শেষ পর্যস্ত বসে থাকার চেষ্টা 
করতো । এতে তার কষ্ট হতো । তার বিশ্রামে ব্যাঘাত ঘটতো এবং কাজকর্মের অসুবিধা 
সৃষ্টি হতো, এজন্যই নির্দেশ দেয়া হয় যে, তোমাদেরকে মাজলিস সমান্তির পর চলে | 





881881/858888 8১1885১4888 


১6০9৯ 4021598475 42208 19 | 
জে যখন তোমরা রাসূলের সাথে গোপন আলাপ করতে চাইবে, তখন তোমাদের গোপন আলাপের 
22 এা 


লে গা 
ক্ষমাশীল পরম দয়ালু। ১৩. তোমরা কি ভয় পেয়ে গেছো 


নিপগিপাঠি তা ভি & পা চিঠি [| নিত নে পাপী পা সিতা টিটি এ পা ০০ 6 পা 


41546919503 +৯০১৫০১৫১৪ক ৫০৪০০210501 
তোমাদের একান্তে আলাপ-আলোচনার আগে সাদকা পেশ করার ব্যাপারে ? অতপর 
তোমরা যখন (তা) করতে পারলে না এবং আল্লাহও ক্ষমা করে দিলেন 
9:-ঈমান এনেছো ; (যখন 7/5:-+৩-তোমরা গোপন আলাপ করতে চাইবে ; 
1৮:/-রাসূলের সাথে ; (৮*১-৫৯+)-৫তামরা পেশ করবে ; 2 ০৬ 
(রোসূলের) সামনে ; -৯+-৫+৬১৯%)-তোমাদের গোপন আলোচনার আগেই ; 
2:কিছু সাদকা ; এ/১-এটা ;::৬-অপেক্ষাকৃত উত্তম ;14-তোমাদের জন্য ; 5 
-ও ; »$৮-পবিত্র ; ১০-৫।+) -তবে যদি ; 5 - -(সাদকা দিতে কিছু) না 

পাও ; 93-0১+-) -তাহলে অবশ্যই ; 10-আল্লাহ ;%%-অতীব ক্ষমাশীল ; ;) 
-পরম দয়ালু 69:84 : :-(-০৯)-তোমরা ভয় পেয়ে গেছো ; (১5 0-পেশ 
করার ব্যাপারে ; 5১4 ০১-আগে ; +$-৮৯-৫+৬+%)-তোমাদের একান্ত আলাপ 
আলোচনার ; ০২ সাদকা ; ১০-(+-)-অতপর যখন ; (1.5 ৮] -তোমরা 
(তা) করতে পারলে না ; 7 এবং ; ₹,৬-ক্ষমা করে দিলেন ; 4]-আল্লাহ-ও ; 


যেতে বলা হলে তখন তোমরা অনর্থক বসে থেকো না, বরং উঠে গিয়ে রাসূলুল্লাহ 
সা.-কে বিশ্রাম করা ও অন্যান্য কাজকর্ম করার সুযোগ দিও । 

২৮. অর্থাৎ আল্লাহ তাআলা সেসব লোকেরই মর্যাদা বাড়িয়ে দেবেন, যারা রাসূলের 
সংশ্রবে থেকে ঈমান ও ইসলামী জ্ঞানের অমূল্য সম্পদ অর্জন করতে পেরেছে এবং সে 
অনুসারে জীবন গড়তে সক্ষম হয়েছে। শুধুমাত্র রাসূলের নিকটে বসার স্থান লাভ করা 
অথবা দীর্ঘ সময় পর্যন্ত রাসূলের মাজলিসে বসে সময় কাটানোর মধ্যে মর্যাদা বৃদ্ধির 
কোনো উপাদান নেই। 

২৯. একান্তে রাসূলুল্লাহ সা.-এর সাথে কথা বলার ঝৌক মুসলমানদের মধ্যে বেড়ে | 

গেলে, তা হালকা করে দিয়ে রাসূলুল্লাহ সা. “এর শারীরিক ও মানসিক কষ্ট লাঘব 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 


পাতিল পা পা ১৪ পণ ৯০৯০ 


| 45-9554019558017595110- 
তোমাদেরকে, তখন তোমরা যথারীতি নামায কয়েম করো ও যাকাত দাও এবং 
আনুগত্য করো আল্লাহর ও তার রাসূলের ; আর আল্লাহ 


6 পনিশিপাসিপার্া গুজে পা 


০০9-৮৯০ 
টির: 


৫৩:০-তোমাদেরকে ; 1১::50-0১-:9+-)-তখন তোমরা যথারীতি কায়েম করো ; 
£4:০0-নামায ; %ও 7 1৮-দাও ; £:%1-যাকাত ; /এবং ) 14:41 -আনুগত্য 
করো ; 41-আল্লাহর ; /ও ; 1৯:.- (১+৫৯১)-তার রাসূলের ; ”আর ; 01 
আল্লাহ ;/:-$-পরিপূর্ণভাবে অবহিত ; (4-সে সম্পর্কে যা ; ০12:4-তোমরা করছো । 


করার উদ্দেশ্যেই একান্তে আলাপের আগে কিছু সাদকা পেশ করার নির্দেশ দেয়া 
হয়েছে । মুসলমানদের মধ্যে রাসূলের সাথে একান্তে আলাপ করে নিজের শ্রেষ্ঠত্‌ 
যাহির করার প্রবণতা এমনভাবে বেড়ে গেলো যে, তারা এমন বিষয়েও একান্তে 
আলাপ করতে শুরু করলো, যা মোটেই একান্তে আলাপ করার বিষয় নয়। এতে 
রাসূলুল্লাহ সা.-এর কষ্ট হতে থাকলে আল্লাহ তা'আলা এ নির্দেশের মাধ্যমে নিয়ন্ত্রণ 
করলেন। অবশ্য, অতপর এ নির্দেশ রহিত করা হয়েছে। এ নির্দেশের পর প্রথম এবং 
একমাত্র হযরত আলী রা. সাদকা পেশ করে রাসূলুল্লাহ সা.-এর সাথে একান্তে আলাপ 
করেছিলেন। তার পর পরই এ নির্দেশ রহিত হয়ে যায়। 


৩০. রাসূলুল্লাহ সা.-এর সাথে একান্তে আলাপের নির্দেশটি একদিনের কম সময় চালু 
ছিলো। অন্য এক বর্ণনায় এর মেয়াদ ছিলো দশ দিন। উল্লিখিত মেয়াদের পরেই 
আগের নির্দেশ রহিত করে দ্বিতীয় নির্দেশ জারী হয়। 


২য় রুকৃ* (৭-১৩ আয়াত)-এর শিক্ষা 


১. আসমান-যমীনের কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে নয় । সুতরাং দুই বা ততোধিক 
সংখ্যক লোকের কোনো গোপন পরামশার আল্লাহর অগোচরে হতে পারে না । সদা-সবর্ব সকলের 
সাথে আল্লাহর উপস্থিতি অর্থ আল্লাহর অবগতি থাকা । কেননা তিনি সবর্ভ, স্ব্র্টা ও সর্শোতা ৷ 
২. আল্লাহ তা'আলার সবর্ঞ হওয়ার এমাণ পাওয়া যাবে কিয়ামতের দিন, যেদিন মানুষের সকল 
কমের সচিত্র থাতিবেদন তাদের সামনে পেশ করা হবে । 
৩. কোলো অসদুদ্দেশেয সমাজে পারস্পারিক কানাঘুষা করা শরয়ী বিধানে নিষিফ । এতে সমাজের 
শাভি-শৃংখলা বিন হয় । একই ভাবে কোনো দীনী জামায়াতের মধ্যেও বিশৃংখলা সৃষ্টির উদ্দেশে 
পারস্পরিক কানাঘুষা করা নিষিদ্ধ । 

৪. সদুন্দেশ্ে সঠিক সিভাভ এহণের প্রয়োজনে পারস্পরিক গোপন আলোচনা নিষিদ্ধ নয় / |] 





শব্দে শব্দে আল কুরআন সূরা আল মুজাদালা 


১৫. জ্্যায়-অবিজা, পাপাচার, 2198574৭ দল সা 
হিজোধিতার লক্ষ্যে গোপন পরার কুরা শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ সা 
পারস্পরিক কানাইফাচর। মুনাফিকীর 

৬. াক্রিদের কারকলাপের জন্য আল্লাহর পক্ষ রষকে তাৎক্ষণিক 
রিসালাতের সত্যতার এমাণ নয়। দুনিয়াতে মুনাফিকদের কোনো শাডতি বা বইটা আফ্িরাতে 
তাদের যথোপযুক্ত শাক্তি হবে । আর তা হবে অত্যভ নিকৃ গভব্যস্থল জাহানাম । 2৮ 

৭. কোনো হকপন্থী ইসলামী দলের অভ্যন্তরে বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্ঠে পরস্পরিক কানাঘৃষা করা 
শররী বিধানের পরীপন্থী কাজ । মুমিনদের পারস্পরিক পরামশর হবে সত্কর্ম ও তাকওয়া সম্পকোর। 

৮. পারস্পারিক কানাকানির এ মন্দ এবণতা থেকে বাঁচার জন্য আখিরাতে আল্লাহর সামনে 
উপস্থিতির কথা অভরে জাগরুক রাখতে হবে । 

৯. অস্ুদ্গেশে] কানাঘুষা করা শয়তানী এরোচনা । অতএব যখনই এ জাতীয় ইচ্ছা মনে জাত | 
হয়, তখনি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে । 

১০, স্ব'মিনদেরকে দৃঃখ-দুদর্শায় ফেলার জন্যই শয়তান এ জাতীয় কানাঘুষার এরবণতা তাদের 
মধ্যে সৃষ্টি করার চেষ্টা করে । 

১১. যারা আল্লাহর ওপর পূর্ণ তাওয়ারুল রাখে, শয়তান তাদের কোনো ক্ষতিই করতে সক্ষম হয় 
না। মুমিনদের জীবনে যা কিছু দৃঃখ-দুদর্শা আপতিত হয় তা আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে । 

১২. সকল অবস্থায় একমার আল্লাহর ওপরই ভরসা রাখতে হবে ॥ 

১৩. রাভিনা হইলে জা রই রোভার তুর হরর নন 
অনুসরণের বিকল্প নেই । 

১৪. কোনো মাজলিসে আগে আসা লোকদের উচিত পরে আসা লোকদের জন্য নিজেরা নড়েচড়ে 
বসে স্থান করে দেয়া । আর আগে আসা লোকদেরকে ডিডিয়ে সামনে গিয়ে বসতে চেষ্টা করা পরে 
আসা লোকদের জন্য সমিচীন নয় । 

১৫. মাজলিসের আদবসমূহের মধ্যে এটাও একটা যে, আলোচনা শেষে যখন সবাইকে চলে 
যেতে বলা হবে, তখন অনর্থক ভিড় না করে নিজ নিজ কাজে ফিরে যেতে হবে । 

১৬. রাসূলুল্লাহ সা.-এর সামনে অনর্থক বসে থাকা এবং তীর বিশ্বাম ও অন্য দায়িত্ব পালনে 
ব্যাঘাত সৃষ্টি করার মধ্যে কোনো মযার্দা নেই । 

১৭. আল্লাহর কাছে সেসব লোকেরই মযার্দা রয়েছে যারা রাসূলুল্লাহ সংশ্রবে থেকে নিজেদের 
ঈমানকে পরিপূর্ণ করেছে এবং দীনের অমূল্য জ্ঞান অজ্ন করে ধন্য হয়েছে । 

১৮. রাসূলের অবতর্যানে রাসূলের ওয়ারিস দীনী জামায়াতের নেতৃবৃন্দের ব্যাপারেও একই নিদের্শ 
ধ্রয়োজন, কেননা তাঁরাও দাওয়াতে দীনের দায়িত্ব পালন করেছেন । 

১৯. রাসূলুল্লাহ সা.-এর সাথে একান্তে আলাপের আগে সাদকা দানের বিধান কিছুকাল পরেই 
রহিত হয়ে গেছে, তাই বতর্মানে এ বিধান কার্কর নেই । 

২০. অতপর সালাত কায়েম, যাকাত আদায়ের বিধান এবং সবর্কাজে আল্লাহ ও তীর রাসূলের 





টির 205:9:5212295975704150] 
, ১৪. আগনি কি তাদের প্রতি মক্ষয করেননি যারা বন্ধু বানিয়ে নিয়েছে এমন কাওকে যাদের ওপর আল্লাহ দ্ধ হয়েছেন ; 
রি অন্তরতুও না; 
10595066-93010980925145556114092153 
আর তারা মিথ্যা কথার ওপর কসম করে” অথচ তারা (তা) জানে। ১৫. আল্লাহ 
তাদের জন্য কঠোর শান্তি তৈরী করে রেখেছেন ; 


€97 "শা-৫» ৮1+)-আপনি কি লক্ষ্য করেননি ; ঞ]-প্রতি ; ০:২0-তাদের যারা ; 
(1,-বন্ধু বানিয়ে নিয়েছে ; ৮%১-এমন কাওমকে ; ৮-ঠ-জুদ্ধ হয়েছেন ; 10 - 
আল্লাহ; %-দযাদের ওপর ; ১০-নয় ; "_»-তারা ; ০০ )-আপনার 
অন্তর্ভুক্ত ; /এবং ; %-নয় ; 4+-:(" ৯*৬-)-তাদের আল্লাহর ক্রোধে 
617775-558 ০-ওপর ; 
৯১৫-)-মিথ্যা কথার ; অথচ ; "৯তারা 5 (তা) জানে । 69%-০ -তৈরী 
করে রেখেছেন ; 410-আল্লাহ ; ৮-তাদের জন্য ;1402-শাস্তি ; ০:-2-কঠোর ; 
৩১. এ আয়াতে ইয়াহুদীদের প্রতি ইশারা করা হয়েছে। কেননা ইয়াহুদীরাই আল্লাহর 
গযব বা ক্রোধের শিকার । মুনাফিকরা ইয়াহুদীদেরকেই বন্ধু বানিয়েছিলো। 


৩২. অর্থাৎ ইয়াহুদীদের সাথে মুনাফিকদের বন্ধুত্ব ছিলো কৃত্রিম। আসলে এরা 
নিজেদের স্বার্থ হাসিলের জন্যই মুসলমান ও ইয়াহুদী উভয় দলের সাথেই সম্পর্ক 
পাতিয়ে রেখেছিলো । কুরআন মাজীদের অন্য এক স্থানে আল্লাহ তা*আলা মুনাফিকদের 
সম্পর্কে বলেছেন___“তারা দোদুল্যমান অবস্থায় আছে, তারা এ দলে (মুসলমানদের)- 
ও নয়; আর না তারা ওদের (ইয়াহুদীদের) দলে ।” 

৩৩. অর্থাৎ তারা (মুনাফিকরা) কসম করে বলে যে, তারা আল্লাহ, তার রাসূল ও 
কুরআনের প্রতি ঈমান এনেছে এবং তারা ইসলাম ও মুসলমানদের প্রতি বিশ্বস্ত আছে। 
তাদের এ কসম যে মিথ্যা তা তারা নিজেরাও জানে। তারা রাসূলুল্লাহ সা. এবং 
| মুসলমানদের কোনো প্রশ্নের মুখোমুখী হলে, মিথ্যা কসম করে নিজেদেরকে বাঁচানোর | 

চেষ্টা করতো । 





পারা 8২৮ 


83548818888 885588448 
ৰ ॥ পানি ৯ ঠেলা 41772” 
10525642017558507218-751 
নিশ্চয়ই তারা যা করতো, তা কতই না মন্দ। ১৬. তারা তাদের কসমকে ঢাল বানিয়ে 
৪১ আর (তোর আড়ালে) তারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বাধা দেয় 
পা ৬ 8০০০ পাছা পা 222০৭ (তত ৮7০৯৫: 56 পপ নিশ্বুা 
55410255072 
অতএব তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি ১৭. আল্লাহর (আযাব) থেকে (রক্ষার ব্যাপারে) তাদের 
কিছুমাত্রও কাজে আসবে না তাদের ধন-সম্পদ, আর না তাদের সন্তান-সন্ততি 


৪৪৮ তা ০৩০ ০৪9-০০৯৩ নি পাতি এট পাটি নিশটি আত রাটি 

(41৭ 929 9501১0৮৮%১151 সপ এ 

তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা হবে অনন্তকালের বাসিন্দা । ১৮. যেদিন 
৮৬০০৮১১৪৪০৮ 


সা শটি তা ডি তালাক বপন ওত চিপা লা পাটি পি) ছি পাতা 


তখন তারা তার সামনে কসম করবে, চেতন 
এবং তারা মনে করছে তারা অবশ্যই 


40-৫৮9)-নিশ্চয়ই তারা ; 2০-কতই না মন্দ ; ৫-তা, যা ) 0,052: [৫ -তারা 
নাতো 1571 ভারা নারির নরেছে (৯৯+১৬)-তাদের কসমকে ; 
চাল; [১:০/-0১,০*-)-আর (তার আড়ালে) তারা বাধা দেয় (মানুষকে) ; 

১০-থেকে ; এিপিথ ; এ)-আল্লাহর ; ৮৮1১ এ 51857815/ জন্য 
রয়েছে; %05- শাস্তি ; $4৮অপমানকর । 69:৮4 কাজে আসবে না ; ;০০- 
তাদের ; 4-/-(.৯+০1)-তাদের ধন-সম্পদ ; ”আর ; এ-না ; ৯১: - 
(৯+১3)-তাদের সন্তান-সন্ততি; ৩০(আযাব) থেকে রেক্ষার ব্যাপারে) ; খু - 
সার (০:-কিছুমাত্রও ; 4:%-তারাই ; »এ-অধিবাসী ; ১-জাহান্নামের ; ূ 

টা 4:৮লেখানে ; $/১-অনস্ত কালের বাসিন্দা ।€9/%-যেদিন ; | 

/৮::-০৯০)-তাদেরকে পুন্জীবন দান করবেন ; 41)-আল্পাহ্‌ ; ০১৯ 

সকলকে ; 3৯4+(১১৬+-)-তখন তারা কসম করবে ; £1-তার সামনে ; ০ 
যেমন ; 04/৮-কসম তারা করছে; +--তোমাদের সামনে ; /এবং ; ০৯৯4 - 
তারা মনে করছে ;-40-৫৯+১)-তারা অবশ্যই আছে; 





পারা £ ২৮ 


ৃ ৮০ টার 13] 2 ইইউ রন 
চি জনন জেনে রেখো, অবশ্যই তারা-__তারাই মিথ্যাবাদী । 
১৯, ১১৬৬০৯১০১০৪ 


0037541৬21০] ১৮:14:29 1 রা 
আল্লাহর স্বরণ ; তারাই শয়তানের দল ; জেনে রেখো, অবশ্যই শয়তানের দল | 
নু (যারা)__তারাই ক্ষতিগ্রস্ত । 
3৮ ৯৩ পা পাতা সেতো দুপা 5 সা ০৮৮০০ পা পাপা পা ৮০৮৯ ৩ 
০23/401223 5৫5 41) 9:009410597101ও 
২০. নিশ্চয়ই যারা বিরোধিতা করে আল্লাহ ও তার রাসূলের, তারাই নিকৃষ্ট লোকদের 
শামিল । ২১. আল্লাহ লিখে রেখেছেন-_-“অবশ্য অবশ্যই বিজয়ী হবোও*_ 


ওপর ; -৮১-কিছু একটা কাজের ; খঁ-জেনে রেখো; 74-অবশ্যই ; ১-তারা; 
ূ 334 মিথ্যাবাদী । €9,৮.- চেপে বসেছে ; ৮4০ (*৯+এ০)-তাদের ওপর ; 
| ০৮০]-শয়তান 7৮4১৩ (৮৮৮০) -এবং সে তাদেরকে ভুলিয়ে দিয়েছে ; 


০৮স্মরণ ; 4)-আল্লাহর ; ৬এ/-তারাই ; ৮৯-দল ; ০৮৮০|-শয়তানের ; থা. 
| জেনে রেখো ; 0-অবশ্যই ;€ ৮-দল ; ১৯৮০-শয়তানের যোরা) ; তারাই ; 
১,৮৯০ -ক্ষতি্রস্ত। €৩1- নিশ্চয়ই ; ১১51যারা ; ; 2+১০*-বিরোধিতা করে ; 2)1 | 
-আল্লাহ ; ১ ; ; £1৮০-(৮এ৯+১)-তীর রাসূলের ; এ -তারাই ; ০-শামিল ঃ 
০541নিকৃষ্ট লোকদের । €):4-লিখে রেখেছেন ; £)-আল্লাহ; ১:৪4 -অবশ্য 
অবশ্যই বিজয়ী হবো : ও 

৩৪. অর্থাৎ তারা একদিকে তাদের ইসলাম বিরোধিতাকে আড়ালে রাখার জন্য কসম 
করে তাদের ঈমানের মিথ্যা দাবিকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতো । অপরদিকে 
রাসূলুল্লাহ সা. ও ইসলাম সম্পর্কে লোকদের মনে নানা সংশয় সৃষ্টিকারী কথাবার্তা 


বলে বেড়াতো। অতপর এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলে আবার কসম 
করে অস্বীকার করতো । 


৩৫. অর্থাৎ দুনিয়াতে তারা যেমন আন্মাহর রাসূল ও মুসলমানদের সামনে মিথ্যা 
আল্লাহর সামনেও তারা মিথ্যা কসম করে নিজেদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা 
| করার চেষ্টা করবে । কেননা মিথ্যা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। 





শব্দে শব্দে আল কুরআন 8১58 


চিপাছ পা ৯৫2 দিপা 2 তা 2১/ ৮6 ৮ চিত পালা রর 


১515৭ 480588406455582০650151590 
আমি ও আমার রাসূলগণ ; নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর, পরাক্রমশালী । ২২. যারা 
১১৬২১০১১১১৩ 
০৯ দত নিপাপা তাপ ছি টিপ এর বুলে 25 
রব করছ গর সখের বিরত কর ছা ওর রমন, নি 
বাপ-দাদা অথবা তাদের সন্তান-স্ততি অধবা তাদের ভাই-বেরাদর 
50854002684 49৮5:521 
অথবা তাদের ভ্াতি গোষ্ঠী”; তারাই এমন লোক, যাদের অন্তরে তিনি (আল্লাহ) ঈমানকে বন্ধমূল করে 
দিয়েছেন এবং তাদেরকে শক্তি দান করেছেন নিজের গক্ষ থেকে একটি (অনৃশ) রূহের সাহাযো্ 
সি ; ১-ও ; ৬/+০-)-আমার রাসূলগণ ; ১।-নিশ্চয়ই ; ধু/॥-আল্লাহ ; 
৬৮- -মহাশক্তিধর ;%:১-পরাক্রমশালী ।9:43-আপনি (দেখতে) পাবেন না যে ; 
৮৯$-এমন লোকদের ; ১৮০৮-যারা বিশ্বাস রাখে ; 4-৬-আল্লাহর প্রতি ; ১ 9-3 
রে -দিবসে ; ০ শেষ ; 2১0 তারা বন্ধুত্ করছে; ওদের সাথে যারা ; 
বিরোধিতা করে ; 11]-আল্লাহ ; 5-ও ; £৮)-তার রসূলের ; ৮৮ যদিওবা ; 
ভিতর হোক ; ০ 0-0৯ *ড1)-তাদের বাপ-দাদা ; %-অথবা ; ১৯০ 22, 
(৯৮, টার জাজের রেহতি হ্যা ৮৮০১1-৫+০৯৮)-তাদের ভাই- 
বেরাদর ;/-অথবা ;/৮----৫৯৯+৮৮-২০)-তাদের জ্ঞাতি গোষ্ঠী ; 4:%-তারাই 
এমন লোক ; ₹4-বদ্ধমূল করে দিয়েছেন ; ৮৮১ (-৯+৮০-+০ )-যাদের 
অন্তরে ; ১০০২- -ঈমানকে ; এবং; ৮৯-৫৯৯৯৫)- -তাদেরকে শক্তি দান করেছেন: 
5 (০১+০)- -একটি (অদৃশ্য) রূহের সাহায্যে ; 4-নিজের পক্ষ থেকে ; 


৩৬. জর্থাহ অবেে আরাহ্‌ ও ভার রানূলগণই রজনী হবেন তথ আরাহর দীন 
বিজয়ী হবে। এটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। 

তাদের সাহায্য-সহযোগিতা কামনা করতো এবং ইসলাম বিরোধিতার ব্যাপারে তাদের 
কাছে পরামর্শ চাইত। আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করে জানিয়ে দিয়েছেন যে, 
বিজয় চূড়ান্তভাবে আল্লাহ, তার রাসূল এবং ও মুমিনদের জন্য নির্ধারিত । 
] (ফী যিলালিল কুরআন) ॥| 





শ. শ. কু. ১২/৫০- ঃ ২৮ 


শব্দে শব্দে আল কুরআন 8১3884895454888 
রণ নিকেতন পা তা পাটি পানি 1 ০17্পাছি পা সি দি ৯ খল ১৪০ ৫৪ 
০2510208405:0৮44545 
জার তিনি (আখিরাতে) তাদেরকে এমন জান্নীতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবহমান রয়েছে, 
দেখনা [ ঘাদর বল রে 


৩ &ি ওটি ০ টি ৬১৮56 িত চটি 
চিত বত তারাই (হলো) বাললাহর দল; জেনে রেখো, 
(যারা) আল্লাহর দল, অবশ্যই তারাই (হবে) সফলকাম । 

/আর 7 4১,4-৫৯+৯)-তিনি আখিরাতে) তাদেরকে প্রবেশ করাবেন ১.০: - 
এমন জান্নাতে ; $১০-প্রবহমান রয়েছে ; ৮5 ০৮৬০০+৮১-যার তলদেশ 
দিয়ে ;১4%-নহরসমূহ ; ১::4১-তারা (হবে) অনন্তকালের বাসিন্দা; ($2-সেখানে 
৮৮০-সন্তুষ্ট আছেন ; 1)-আল্লাহ ; 4০৫৮০০-তাদের প্রতি; ৮এবং; (৮ 
তারাও সন্তুষ্ট আছে; +:2-(৮০)-তার প্রতি ; 4-তারাই হেলো) ; ০১৯-দল + 
4-আল্লাহর ; ঘা-জেনে রেখো ; 0-অবশ্যই ; ৮৮যোরা) দল ; 4)/আল্লাহর ; 
1৮তারাই হেবে) ; 2,522)-সফলকাম। 

৩৭. অর্থাৎ কোনো মু'মিন আল্লাহ ও তাঁর রাসূলের শক্রদের সাথে বন্ধুত্ব করতে পারে 
না। কোনো মু'মিনের পিতা-মাতা, সম্ভান-সম্ভতি, ভাই-বেরাদার এবং আত্মীয়-স্বজন 
যে-ই হোক না কেনো, তাদের মধ্যে যারা আল্লাহ ও তাঁর রাসূলের আদর্শের বিরোধী 
হবে, তার সাথে সেই মুমিনের অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারে না। 

সাহাবায়ে কিরাম রা. সকলের অবস্থা এমনই ছিলো। তারা নিজেদের মাতা-পিতা, 
স্ত্রী-পুত্র, ভাই-বেরাদরদের মধ্যে যাদের মুখ থেকেই রাসূলুল্লাহ সা. ও ইসলামের 
বিরুদ্ধে কোনো কটু কথা শুনেছেন, তাদের সাথেই সম্পর্কচ্ছেদ করেছেন, তাদের 
কাউকে শাস্তি দিয়েছেন এবং কাউকে হত্যা করতেও দ্বিধা করেননি । 

সাহাবায়ে কিরামের এ ঈমানী দৃঢ়তাসূচক অনেক ঘটনা মুফাস্সিরীনে কিরাম বর্ণনা 
করেছেন এবং হাদীসেও এর অনেক ঘটনা বর্ণিত আছে। 

যেসব সাহাবায়ে কিরাম মক্কা থেকে হিজরত করে মদীনায় চলে গিয়েছিলেন, তারা 
শুধু আল্লাহ্‌, রাসূল ও ইসলামের খাতিরে নিজেদের গোত্র ও নিকটাত্বীয়-স্বজনের 
বিরদ্ধে যুদ্ধ করেছিলেন। হযরত আবু বকর রা. তাঁর পুত্র আবদুর রহমানের বিরুদ্ধে 
লড়তে তৈরি হয়েছিলেন। বদর ও ওচছদ যুদ্ধের ইতিহাসে এ ধরনের অনেক ঘটনা 


বর্ণিত আছে। হযরত আবু ওবায়দা রা. তার পিতা আবদুল্লাহ ইবনে জারিরাহকে 
ইসলাম বিরোধী হওয়ার কারণে হত্যা করেছিলেন। একই কারণে হযরত মুস্‌আব 





পারা £ ২৮ 


শন শবে জাল কুরআন সূরা আল মুজাদালা 


[ইবনে উমায়ের রা. হা 

হযরত আলী রা., হযরত হামযা রা. এবং হযরত উবায়দা ইবনুল হারেস রা. তাদের 
নিকটাত্ীয় উতবা, শায়বা এবং ওয়ালীদ ইবনে উতবাকে হত্যা করেছিলেন। বদর 
যুদ্ধের বন্দীদের ব্যাপারে হযরত ওমর রা. রাসূলুল্লাহ সা.-এর কাছে আবেদন জানিয়ে 
বলেছিলেন যে, আমাদের প্রত্যেকে তার নিকটাত্্ীয় বন্দীকে হত্যা করবে। এটাই 
ছিলো সাহাবায়ে কিরামের ইসলামের প্রতি নিষ্ঠার নমুনা । 


৩৮. এ “রূহ' দ্বারা “নূর' বুঝানো হয়েছে, যা মু'মিন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত | 
হয়, এ নূর-ই তার সৎকর্ম ও আস্তরিক প্রশান্তির সহায়ক হয়ে থাকে। এ প্রশাস্তি-ই 
মুমিনের জন্য এক বিরাট শক্তি। 


কারো কারো মতে, “রূহ' দ্বারা কুরআন ও কুরআনের প্রমাণাদি বুঝানো হয়েছে। 
কারণ এটাই মুমিনের আসল শক্তি। (কুরতুবী) 


৩য় রুকৃ'(১৪-২২ আয়াত)-এর শিক্ষা 

১. কাফির ও মুশরিকদের সাথে অভরঙ্গ সম্পর্ক স্থাপন করা মুনাফিক । কোনো নিষ্ঠাবান মু'মিন- 
মুসলমান এমন কাজ করতে পারে না। 

২. মুসলিম নামধারী পাপাসক্ত ফাসিক-ফাজির তথা দীন ও শরীয়ত বিরোধী কাজকমে অভ্যন্ত 
ব্যজির সাথেও নিষ্ঠাবান ম্ব'মিন-মুসলমানের আজরিক সম্পকা থাকতে পারে না । 

৩. মুনাফিকদের নোতিক কোনো আদর্শ নেই । পাধির্ব হবার উজারের জনা যখন যে রূপ ধারণ 
করা এয়োজন সে রূপই তারা ধারণ করে । 

৪. মুনাফিকদের আরেক পরিচয় হলো- -কথায় কথায় কসম করে নিজেদের দাবীকে সত্য বলে 
ধমাণ করতে চায় । 

৫. মুনাফিকরা দীনদার মুসলমানদের কাছে এলে দীনদারীর কথাবাতা বলে নিজেদেরকে দীনদার 
মুসলমান হিসেবে পেশ করে » আবার কাফির, মুশরিক ও ফাসিক-ফাজিরের কাছে গেলে, তাদের 
সাথে সূর মেলায় । 

৬. ইসলামের মধ্যে ঘুঁত খুঁজে বেড়ানো মুনাফিকদের আরেকটি অভ্যাস । তারা এর সাহাযো 
মানুষকে দীনের পথে আসতে বাধা দান করে । 

৭. মুনাফিকদের ধন-সম্পদ, সভান-সম্ভতি, এরভাব-ধরতিপতি আল্লাহর আযাব থেকে তাদেরকে 
রক্ষা করতে পারে না । তাদের অবস্থান হবে জাহানামের তলদেশে । 

৮. দুনিয়াতে মুনাফিকরা কসমকে ঢাল হিসেবে ব্যবহার করে যেমন সত্যকে আড়াল করতে 
অভ্যন্ত, আখিরাতে আল্লাহর সামনেও মিথ্যা বলে নিজেদেরকে নিদোর্ষ এমাণ করতে চেষ্টা করবে । 

৯. মুনাফিকী একটি শয়তানী কাজ । শয়তান তাদের ওপর এবল হয়ে তাদের দিয়ে এ অপকর্ম 
করিয়ে নেয় । এরা শয়তানের দল । শয়তানের দল নিশ্চিত ক্ষাতিথত / 

১০. আল্লাহ ও রাসূলের বিরোধী লোকেরা দুনিয়াতে অত্যভ নিকৃউ মানুষ । এরা কখনো চুড়াজ 
বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ ও রাসূলের সত্য দীনই চূড়া বিজয় লাভ করবে । 

১১. মহাশক্তিধির ও পরাক্রমশালী আল্লাহর সাথে মুকাবিলায় দুনিয়ার কোনো শক্তিই জয়ী হতে 

॥ পারে না। 





পারা £ ২৮ 


' শব্দে শব্দে আল কুরআন ৩৩৯৬১ সূরা আল মুজাদালা 





দি১২. আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধী কোনো শক্তির সাথে খাঁটি ম'খিনদের কোনো ব 
| থাকতে পারে লা । | 

১৩, আল্লাহদ্রোহী শক্তি নিজেদের পিতামাতা, ভাইবোন, নিকটাডীয়-হজন হলেও ইসলামের 
ব্যাপারে তাদের সাথে কোনো খাঁটি মু'মিনের আপোষ হতে পারে না । 

১৪. সুদ ঈমানের অধিকারী মু'মিনদেরকে আল্লাহ তা'আলা দীনের পথে থাকার জন্য নিজের 
পক্ষ থেকে অদৃশা 'হূর' ছারা সাহায্য করেন । এর হারাই তারা হ্বাচ্ছন্দে দীনের পথে চলতে সক্ষম 
হয়। 

১৫. সুদৃঢ় ঈমানের অধিকারী মু'মিনদের তি আল্লাহ তা'আলা সন্তুষ্ট, আর তারাও আল্লাহর পাতি 
সত । 

১৬. আল্লাহ তা'আলা দৃঢ়চেতা মব'মিনদেরকে চিরস্থায়ী জারাত দান করবেন । 

১৭. উল্লিখিত মু'মিনরা-ই আল্লাহর দলভুক্ত / আর চুড়া্জ বিজয় আল্লাহর দলের জন্যই 
নিধারিত । | 














পারা 8২৮ 





